আলায়হি ওয়াসাল্লাম 





সাল্লাল্লাহু 





নবীয়ে রহমত 


সাইয়েদ আবুল হাসান আলী নদভী 





www.almodina.com 


১455 শ্রেষ্ঠতম সীরাত গ্রন্থ 
হিসেবে জাতীয় সীরাত কমিটি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত 
নবীয়ে রহমত সা. 
মূল : সাইয়েদ আবুল হাসান আলী নদভী 
আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত 
ইফাবা প্রকাশনা : ২০৭৫/২ 
ইফাবা গ্রন্থাগার : ২৯৭.৬৩ 
ISBN : 984—06—0695—X 
প্রথম প্রকাশ 
জুলাই ১৯৯৭ 
চতুর্থ (ইফাবা তৃতীয়) সংস্করণ 
মার্চ ২০০৭ 
চৈত্র ১৪১৩ 
সফর ১৪২৮ 
মহাপরিচালক 
মোঃ ফজলুর রহমান 
প্রকাশক 
মোহাম্মদ আবদুর রব 
পরিচালক, প্রকাশনা বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন £৮১২৮০৬৮ 
কম্পিউটার কম্পোজ 
প্রিয়াংকা প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স 
৭৬/এ, নয়া পল্টন, ঢাকা-১০০০ 
প্রচ্ছদ শিল্পী 


জসিম উদ্দিন 

মুদ্রণ ও বাধাই 

মুহাম্মদ আবদুর রহীম শেখ 

প্রকল্প ব্যবস্থাপক 

ইসলামিক ফাউন্ডেশন প্রেস 

আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন ৪ ৯১১২২৭১ 

মূল্য : ১২৪.০০ টাকা 


NABIYE RAHMAT SM. [The Prophet of Mercy—Life History of the 
Holy Prophet (SM)] Written by Syed Abul Hasan Ali Nadvi in Urdu, 
translated by ASM Omar Ali into Bangla and published by Muhammad 
Abdur Rab, Director, Publication, Islamic Foundation Bangladcsh, 
Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207, Phone: 8128068. March 2007 
E-Mail : Info@islamicfoundation-bd.org 
Website : www.islamicfoundation-bd.org 
Price : Tk 124.00 ; US Dollar : 5.00 


www.almodina.com 


সূচিপত্র 


দ্বিতীয় সংস্করণ উপলক্ষে পেশ কালাম /১৯ 
অনুবাদকের আরয / ২১ 
তৃতীয় সংস্করণের ভূমিকা / ২৭ 
দ্বিতীয় সংস্করণের ভূমিকা / ২৯ 
পূর্বকথা / ৩১ 
অন্ধকার যুগ 
খৃস্টীয় ষষ্ঠ শতাব্দীতে বিভিন্ন ধর্ম ও তার অনুসারিগণ £ একনজরে / ৪৫ 
এক নজরে পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠী / ৫২ 
প্রাচ্যের রোমক সাম্রাজ্য / ৫৩ 
পারসিক সাম্রাজ্য / ৫৪ 
ভারতবর্ষ / ৫৮ 
জাযীরাতুল আরব (আরব উপদ্বীপ) / ৬১ 
ইউরোপ / ৬১ 
গাঢ় অন্ধকার ও গভীর হতাশা / ৬২ 
বিশ্বব্যাপী বিপর্যয় ও অরাজকতা / ৬৩ 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আরব উপদ্বীপে আবির্ভূত হলেন কেন? /৬৪ 
আরবের অন্ধকারতম যুগ এবং একজন স্থায়ী নবী প্রেরণের আবশ্যকতা / ৭৮ 
নবীর আবশ্যকতা / ৭৯ 
জাধীরাতুল আরব 
জাযীরাতুল আরবের সীমা / ৮৩ 
জাযীরাতুল আরবের প্রাকৃতিক অবস্থা ও এর অধিবাসী / ৮৪ 
তমদ্দুন ও সাংস্কৃতিক কেন্দ্ৰসমূহ / ৮৫ 
আরবদের স্তরবিন্যাস ও শ্রেণী বিভাগ / ৮৬ 
ভাষাগত এক্য / ৮৭ 
জাতি-গোষ্ঠীর ইতিহাসে জাযীরাতুল আরব / ৮৮ 
নবৃওয়াত ও আসমানী ধর্মগুলোর সঙ্গে আরব উপদ্বীপের সম্পর্ক / ৮৯ 
আবির্ভাবের পূর্বে 
মক্কায় হযরত ইসমাঈল (আ) / ৯১ 
কুরায়শ গোত্র / ৯৫ 


www.almodina.com 


[চার] 


কুসায়্যি ইবন কিলাব-এর বংশধর / ৯৫ 
বনী হাশিম / ৯৬ 
মক্কায় মূর্তিপূজা এবং এর মূল উৎস ও ইতিহাস / ৯৭ 
আসহাবুল ফীল-এর ঘটনা / ১০০ 
আল্লাহর নজরে বায়তুল্লাহ্র সম্মান ও মর্যাদা এবং এ ব্যাপারে কুরায়শদের আকীদা / ১০০ 
ফীল (হোতী)-এর ঘটনা ও তার প্রভাব / ১০৩ 

মক্কা ঃ রাসূল আকরাম (সা)-এর আবির্ভাবের সময় 
মক্কা একটি গুরুত্বপূর্ণ শহর /১০৪ 
মক্কার নতুন নির্মাণ এবং এর মূল প্রতিষ্ঠাতা / ১০৬ 
জীবন সংগঠন ও পদের বন্টন / ১০৭ 
বাণিজ্যিক তৎপরতা ও আমদানি-রফতানি / ১০৮ 
অর্থনৈতিক অবস্থা, ওজন ও পরিমাপ ব্যবস্থা / ১১০ 
কুরায়শদের ধনিক শ্রেণী / ১১২ 
মক্কার শিল্প ও সাহিত্য-সংস্কৃতি / ১১৩ 
সামরিক শক্তি বা যুদ্ধ ক্ষমতা / ১১৪ 
মক্কা আরব উপদ্বীপের বড় শহর, আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র / ১১৫ 
নৈতিক দিক / ১১৬ 
ধর্মীয় দিক / ১১৬ 

জন্ম থেকে নবৃওয়াতের প্রারম্ত পর্যন্ত 
“আবদুল্লাহ ও আমেনা / ১১৯ 
তার জন্ম ও বংশ / ১১৯ 
দুগ্ধ পানকাল / ১২০ 
বিবি আমেনা ও দাদা আবদুল মুস্তালিবের ওফাত / ১২২ 
চাচা আবূ তালিবের সঙ্গে / ১২৩ 
আসমানী প্রশিক্ষণ / ১২৪ 
হযরত খাজীদা (রো)-র সঙ্গে বিবাহ / ১২৬ 
কা'বার নব নির্মাণ এবং একটি বিরাট ফেতনার অবসান / ১২৭ 
হিলফুল-ফুযূল / ১২৮ 
অনিশ্চিত অস্থিরতা / ১২৯ 

নবুওয়াত লাভের পর 
মানবতার সুবহে সাদিক / ১৩১ 
হেরা গুহায় / ১৩১ 
নবৃওয়াত লাভ / ১৩২ 


www.almodina.com 


[পাঁচ] 


হযরত খাদীজা (রা)-র ঘরে / ১৩৩ 

ওয়ারাকা ইবন নওফলের মজলিসে / ১৩৪ 

হযরত খাদীজা (রো)-র ইসলাম গ্রহণ ও তার অবদান / ১৩৫ 

হযরত আলী ও যায়দ ইবন হারিছা (রো)-র ইসলাম গ্রহণ / ১৩৫ 

হযরত আবূ বকর (রা)-এর ইসলাম গ্রহণ এবং ইসলাম প্রচারে তার অংশ / ১৩৫ 
কুরায়শ অভিজাতদের ইসলাম গ্রহণ / ১৩৬ 

সাফা পর্বতে সত্যের প্রথম ঘোষণা / ১৩৭ 

দাওয়াত ও তরবিয়তের সুবিজ্ঞ ধারা / ১৩৮ 

শত্ৰুতা আরম্ভ এবং আবু তালিবের প্রতিরোধ ও অপত্য স্নেহ / ১৩৯ 
রাসূলুল্লাহ্‌ (সা) ও আবূ তালিবের কথোপকথন / ১৩৯ 

“যদি ডান হাতে সূর্য ও বাম হাতে চাদও দেওয়া হয়' / ১৪০ 

কুরায়শগণ কর্তৃক মুসলিম নিপীড়ন / ১৪১ 

রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কুরায়শদের শক্রতার নানা পদ্ধতি / ১৪৩ 

হযরত আবূ বকর (রা)-এর সঙ্গে কুরায়শ কাফিরদের ব্যবহার / ১৪৫ 
রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে কু-ধারণা সৃষ্টি করতে কুরায়শদের অপপ্রয়াস / ১৪৬ 
রাসূলুল্লাহ্‌ সো)-কে কষ্ট প্রদানের ক্ষেত্রে নিষ্ঠুর ও নির্দয় আচরণ / ১৪৬ 
হযরত হামযা (রা)-র ইসলাম গ্রহণ / ১৪৭ 

উতবা ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর পারস্পরিক কথা / ১৪৭ 

আবিসিনিয়া অভিমুখে মুসলমানদের হিজরত / ১৪৯ 

কুরায়শদের পশ্চাদ্ধাবন / ১৫০ 

জাফর ইবন আবী তালিব (র)-এর ভাষণ এবং জাহিলিয়াতের পর্দা উন্মোচন ও 
ইসলামের পরিচিতি পেশ / ১৫১ 

হযরত জা“ফর (রা)-এর হেকমত ও অলংকারময় বক্তব্য / ১৫২ 

কুরায়শ প্রতিনিধি দলের ব্যর্থতা / ১৫৩ 

মুসলমানদের কৃতজ্ঞতাবোধের প্রেরণা / ১৫৪ 
আবিসিনিয়ায় দীনের দাওয়াত ও ইসলামের পরিচিতি পেশ / ১৫৪ 

হযরত ওমর (রা)-এর ইসলাম গ্রহণ / ১৫৫ 

কুরায়শদের পক্ষ থেকে বনী হাশিমকে বয়কট ও অবরোধ / ১৫৮ 

শান-এ আবি তালিব বা আবূ তালিব গিরি উপত্যকায় / ১৫৮ 

চুক্তিনামা ভঙ্গ ও বয়কটের অবসান / ১৫৯ 

আবু তালিব ও হযরত খাদীজা (রা)-র ওফাত / ১৬০ 

কুরআন মজীদের বিপ্রবাত্মক চিকিৎসা এবং সুস্থ বিবেক-বুদ্ধির ওপর এর প্রভাব / ১৬০ 
তায়েফ সফর ও কঠিন সংকটের মুখোমুখি / ১৬২ 


www.almodina.com 


[ছয়] 


তায়েফের গুরুত্ব / ১৬২ 
তায়েফবাসীদের আচরণ ও মহানবী (সা)-এর দু'আ / ১৬৩ 
মিরাজের ঘটনা / ১৬৫ 
মিরাজের উচ্চ ও সুক্ষ্ম মর্ম / ১৬৬ 
সালাত ফরয হল / ১৬৮ 
আরব গোত্রগুলোর প্রতি ইসলামের দাওয়াত / ১৬৮ 
ইসলামের রাস্তা / ১৬৯ 
আনসারদের ইসলাম কবুলের সূচনা / ১৭০ 
আকাবার প্রথম বায়'আত / ১৭১ 
আনসারদের ইসলাম গ্রহণের আসল কারণ / ১৭১ 
ইয়াছরিবের বৈশিষ্ট্য এবং দারুল-হিজরত হিসাবে নির্বাচনের পেছনে প্রচ্ছন্ন রহস্য / ১৭৫ 
মদীনায় ইসলামের বিস্তার / ১৭৭ 
আকাবার দ্বিতীয় বায়'আত / ১৭৭ 
মদীনায় হিজরতের অনুমতি / ১৭৮ 
রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে কুরায়শদের ষড়যন্ত্র ও তার ব্যর্থতা / ১৮১ 
রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় হিজরত / ১৮২ 
আশ্চর্য বৈপরীত্য / ১৮৩ 
হিজরত থেকে একটি শিক্ষা / ১৮৩ 
ছওর গিরিগুহার দিকে / ১৮৪ 
প্রেমের অপূর্ব ঝলক / ১৮৫ 
আসমানী সাহায্য ও গায়বী মদদ / ১৮৫ 
মানব ইতিহাসের সবচেয়ে নাযুক মুহূর্ত / ১৮৬ 
রাসূলুল্লাহ (সা)-র পশ্চাদ্ধাবনে সুরাকার যাত্রা / ১৮৭ 
একটি কল্পনাতীত ও বুদ্ধির অগম্য ভবিষ্যদ্বাণী / ১৮৭ 
বরকতময় ব্যক্তি / ১৮৯ 

নবী যুগে ইয়াছরিব (মদীনা) £ঃ এক নজরে 
মক্কা ও মদীনার সামাজিক পার্থক্য / ১৯০ 
ইয়াহুদী / ১৯০ 
ধমীয়ি বিষয়াদি / ১৯২ 
ইয়াহ্‌দীদের ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক অবস্থা / ১৯২ 
অর্থনীতি / ১৯৫ 
ধমীয়ি ও সাংস্কৃতিক অবস্থা / ১৯৬ 
আওস ও খাযরাজ / ১৯৮ 


www.almodina.com 


[সাত] 


প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা / ২০১ 
ধর্মীয় অবস্থা ও সামাজিক অবস্থান / ২০৩ 
অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা / ২০৫ 
ইয়াছরিবের জটিল ও উন্নত সমাজ / ২০৯ 

মদীনায় 
মদীনা রাসূলুল্লাহ সো)-কে কিভাবে অভ্যর্থনা জানিয়েছিল / ২১১ 
কুবা মসজিদ ও মদীনার প্রথম জুমু'আ / ২১৩ 
আবু আয়্যুব আনসারী (রা)-র গৃহে / ২১৪ 
মসজিদে নববী ও গৃহ নির্মাণ / ২১৫ 
মুহাজির ও আনসারদের ভ্রাতৃবন্ধন / ২১৬ 
ভ্রাতৃবন্ধন ও এর গুরুত্ব / ২১৭ 
মহানবী (সা)-এর মদীনার বিভিন্ন জাতিগোষ্ঠী ও ইয়াহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন / ২১৭ 
আযানের হুকুম / ২১৭ 
মদীনায় নিফাক ও মুনাফিকদের আবির্ভাব / ২১৮ 
ইয়াহুদীদের শত্রুতার সূচনা / ২২১ 
কেবলা পরিবর্তন / ২২৫ 
মদীনার মুসলমানদের সঙ্গে কুরায়শদের সংঘর্ষ / ২২৭ 
কিতাল (যুদ্ধ)-এর অনুমতি প্রদান / ২২৭ 
আবদুল্লাহ ইবন জাহ্‌শ-এর সারিয়্যা ও আবওয়া যুদ্ধ / ২২৮ 
সিয়াম ফরয হল / ২৩১ 

বদর যুদ্ধ (দ্বিতীয় হিজরী) 
বদর যুদ্ধের গুরুত্ব / ২৩২ 
আনসারদের প্রস্তাব এবং তাদের আনুগত্য ও প্রাণোৎসর্গ / ২৩৩ 
জিহাদ ও শাহাদাতের প্রতি বালকদের আগ্রহ / ২৩৪ 
মুসলমান ও কাফিরদের মধ্যে সামরিক শক্তির পার্থক্য / ২৩৫ 
পরামর্শের গুরুত্ব / ২৩৬ 
সিপাহসালার হিসাবে রাসূলুল্লাহ্‌ (সা) / ২৩৭ 
সমর প্রস্তুতি / ২৩৭ 
দরবারে ইলাহীতে কান্নাকাটি, দু'আ ও মুনাজাত / ২৩৭ 
উম্মতের সঠিক পরিচয় এবং তার আসল অবস্থান ও পয়গাম নির্ধারণ / ২৩৮ 
যুদ্ধের সূচনা / ২৪০ 
প্রথম শহীদ / ২৪০ 
জিহাদের প্রতি আগ্রহ এবং শাহাদত লাভের ব্যাপারে ভ্রাতু প্রতিযোগিতা / ২৪১ 


www.almodina.com 


[আট] 


প্রকাশ্য ও অবধারিত বিজয় / ২৪২ 
বদর যুদ্ধের প্রভাব-প্রতিক্রিয়া ও ফলাফল / ২৪২ 
ঈমানী সম্পর্ক রক্ত সম্পর্কের উর্ধ্বে / ২৪৩ 
যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের আচরণ / ২৪৪ 
বাচ্চাদের লেখাপড়া শেখাবার বিনিময়ে বন্দীমুক্তি / ২৪৪ 
অপরাপর যুদ্ধ ও ছোটখাটো অভিযান / ২৪৫ 
বনী কায়নুকা“র সঙ্গে ব্যবহার / ২৪৫ 

ওহুদ যুদ্ধ 
জাহেলী মর্যাদাবোধ ও প্রতিশোধ-স্পৃহা / ২৪৭ 
ওহুদ প্রান্তরে / ২৪৮ 
সমবয়সীদের মধ্যে প্রতিযোগিতা ও অগ্রগামী হওয়ার প্রেরণা / ২৪৯ 
যুদ্ধের সূচনা / ২৪৯ 
হযরত হামযা ও মুস“আব ইবন উমায়র (রা)-এর শাহাদাত / ২৪৯ 
মুসলমানদের বিজয় / ২৫০ 
পাশা উল্টাল, যুদ্ধের গতি মুসলমানদের বিরুদ্ধে গেল / ২৫০ 
ভালবাসা ও প্রাণোৎসর্ণের নবতর দৃষ্টান্ত / ২৫২ 
মুসলমানদের পুনরপি জমায়েত / ২৫৫ 
একজন ঈমানদার মহিলার ধৈর্য / ২৫৭ 
মুস'আব ইবন উমায়র রো) এবং অপরাপর শহীদের দাফন / ২৫৭ 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য মহিলা সাহাবীর আত্মোৎসর্গ / ২৫৮ 
আত্মোৎসর্গ ও আনুগত্যের একটি দৃষ্টান্ত / ২৫৯ 
প্রাণের থেকেও প্রিয় /২৬০ 
বীর মাউনার ঘটনা / ২৬১ 
একজন শহীদের অন্তিম বাক্য যা ঘাতকের ইসলাম গ্রহণের উপলক্ষ ছিল / ২৬২ 
বনু নাদীরের নির্বাসন / ২৬২ 
যাতৃ*র-রিকা যুদ্ধ / ২৬৪ 
এই মুহূর্তে তোমাকে কে বাচাতে পারে? / ২৬৪ 
সংঘর্ষবিহীন যুদ্ধাভিযান / ২৬৫ 

খন্দক বা আহ্যাব যুদ্ধ 
প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ / ২৬৬ 
মুসলমানদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সাম্যের নতুন স্রোত / ২৬৭ 
সঙ্কট সন্ধিক্ষণ ও অবরোধের আধারে ইসলামী বিজয়ের আলোকরশ্মি / ২৬৮ 
খন্দক যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর কয়েকটি মু'জিযা / ২৬৯ 


www.almodina.com 


[নয়] 


কঠিন পরীক্ষা / ২৭১ 
কাফির ও মুসলিম বীরের শক্তি পরীক্ষা / ২৭২ 
জিহাদ ও শাহাদাতের জন্য মায়ের অনুপ্রেরণা দান / ২৭৩ 
গায়বী মদদ / ২৭৩ 
বনী কুরায়জার যুদ্ধ 
বনী কুরায়জার চুক্তিভঙ্গ / ২৭৬ 
বনী কুরায়জা অভিমুখে অগ্রাভিযান / ২৭৮ 
অনুতপ্ত ও লজ্জিত আবু লুবাবা ও তার তওবার কবুলিয়ত / ২৭৮ 
সাঁদ ইবন মু'আয (রা)-এর সত্যপ্বীতি ও অটল সিদ্ধান্ত / ২৮০ 
ইসরাঈলী শরীয়ত (ধর্মীয় বিধান) মুতাবিক শাস্তি / ২৮১ 
ক্ষমা ও বদান্যতা / ২৮৪ 
বনী মুস্তালিক যুদ্ধ ও হযরত আয়েশা (রা)-এর প্রতি অপবাদ আরোপের ঘটনা / ২৮৫ 
হুদায়বিয়ার যুদ্ধ 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্বপ্ন এবং মক্কা প্রবেশের জন্য মুসলমানদের প্রস্তুতি / ২৯১ 
মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দিতে কুরায়শদের আপত্তি ও উদ্বেগ / ২৯২ 
প্রেম ও বিশ্বস্ততার পরীক্ষা / ২৯৩ 
বায়'আত-ই রিদওয়ান / ২৯৪ 
সালিশী আলোচনা ও সন্ধি প্রয়াস / ২৯৪ 
সন্ধি ও সুলেহনামা / ২৯৫ 
ইল্ম ও হিকমত-এর সম্মিলন / ২৯৫ 
সন্ধি ও পরীক্ষা / ২৯৫ 
মুসলমানদের পরীক্ষা / ২৯৮ 
অবমাননাকর সন্ধি অথবা সুস্পষ্ট বিজয় / ২৯৮ 
ব্যর্থতার আড়ালে সাফল্যের হাতছানি / ২৯৯ 
এই সন্ধি কিভাবে বিজয় ও সাফল্যে পরিবর্তিত হল / ২৯৯ 
খালিদ ইবনে ওয়ালীদ ও আমর ইবনু'ল-আস-এর ইসলাম গ্রহণ / ৩০২ 
আমীর-উমারা ও শাসকবর্গের প্রতি ইসলামের দাওয়াত 
দাওয়াতের বিজ্ঞ পন্থা / ৩০৩ 
নবী করীম (সা)-এর পত্রাবলী 
এসব সাম্রাজ্যের অধিপতি ছিলেন কারা / ৩০৭ 
রোম সম্রাট হেরাক্রিয়াস ১ম (৬১০-৬৪১ খু.) / ৩০৮ 
খসরূ পারভেয ২য় (৫৯০-৬২৮ খু.) / ৩১০ 
মুকাওকিস / ৩১২ 


www.almodina.com 


[দশ] 


নাজাশী / ৩১৪ 
প্রেরিত পত্রের সঙ্গে রাজা-বাদশাহদের আচরণ / ৩১৬ 
হেরাক্লিয়াস ও আবু সুফিয়ানের কথোপকথন / ৩১৭ 
উরায়সী কে ছিলেন / ৩২০ 
আরব নেতৃবৃন্দের নামে পত্র / ৩২৫ 
বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ / ৩১৬ 
খায়বার যুদ্ধ 
আল্লাহর পুরস্কার / ৩২৬ 
নবী করীম (সা)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী / ৩২৭ 
বিজয়ী ও সফল অধিনায়ক / ৩২৯ 
শেরে খোদা বনাম খ্যাতনামা ইয়াহুদী বীর / ৩৩০ 
মেহনত কম, পারিশ্রমিক বেশি / ৩৩০ 
“এজন্য আপনার সাহচর্য এখতিয়ার করিনি” / ৩৩১ 
খায়বারে অবস্থানের শর্ত / ৩৩২ 
ধৰ্মীয় সহনশীলতা ও অন্তরের প্রশস্ততা / ৩৩২ 
জাফর ইবন আবী তালিব (রা)-এর আগমন / ৩৩৩ 
ইয়াহুদীদের ঘৃণ্য ষড়যন্ত্র / ৩৩৩ 
খায়বার যুদ্ধের প্রভাব-প্রতিক্রিয়া / ৩৩৪ 
যুদ্ধলন্ধ সম্পদ / ৩৩৫ 
মুহার্সিরদের আত্মশুদ্ধি ও সংযম / ৩৩৬ 
উমরাতু’ল-কাযা / ৩৩৬ 
মেয়ে প্রতিপালনের প্রতিযোগিতা ও অধিকারের সাম্য / ৩৩৭ 
মৃতার যুদ্ধ 
মুসলিম দূতকে হত্যা / ৩৩৮ 
রোম সাম্রাজ্যে প্রথম মুসলিম ফৌজ / ৩৩৮ 
“আমরা শক্রর সাথে সংখ্যা ও শক্তির ভিত্তিতে লড়াই করি না” / ৩৩৯ 
কাফনবীধা মুজাহিদবৃন্দ / ৩৪০ 
হযরত খালিদ (রা)-এর অভিজ্ঞ নেতৃত্ব / ৩৪১ 
চোখে দেখা অবস্থা / ৩৪২ 
জাফর তায়্যার / ৩৪২ 
রাসূলুল্লাহ (সা)-এর ভালবাসা ও সান্তনা দান / ৩৪২ 
হামলাকারী, পলাতক নন / ৩৪৩ 
মৃতার যুদ্ধ ও মক্কা বিজয়ের মধ্যবর্তী কাল / ৩৪৩ 


www.almodina.com 


[এগার] 


মক্কা বিজয় 
মক্কা বিজয়ের পটভূমি / ৩৪৪ 
বনী বকর ও বনী কুরায়শদের চুক্তিভঙ্গ / ৩৪৪ 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফরিয়াদ / ৩৪৫ 
শেষ সুযোগ / ৩৪৬ 
সন্ধি চুক্তি নবায়নের জন্য কুরায়শদের প্রয়াস / ৩৪৬ 
পিতামাতা ও সন্তানের মুকাবিলায় হুযুর (সা)-কে অগ্রাধিকার / ৩৪৬ 
আবু সুফিয়ানের পেরেশানী ও ব্যর্থতা / ৩৪৭ 
মক্কা অভিযানের প্রস্তুতি এবং হাতিব-এর পত্র / ৩৪৮ 
ক্ষমার পরওয়ানা / ৩৫১ 
রাসূলুল্লাহ (সা) সমীপে আবূ সুফিয়ান / ৩৫১ 
সাধারণ ক্ষমা ঘোষণা / ৩৫৩ 
আবু সুফিয়ানের বিজয় মিছিল দর্শন / ৩৫৩ 
মক্কা প্রবেশ £ অবনত মস্তকে, উদ্ধত কিংবা গর্বোন্নত মস্তকে নয় / ৩৫৪ 
ক্ষমা ও দয়া প্রদর্শনের দিন, রক্তপাতের নয় / ৩৫৫ 
মা'মুলী সংঘর্ষ / ৩৫৬ 
হারাম শরীফ মূর্তিমুক্ত / ৩৫৬ 
আজ উত্তম আচার-আচরণ প্রদর্শনের দিন / ৩৫৭ 
তাওহীদের হক ও মানবীয় এক্যের ধর্ম / ৩৫৭ 
দয়ার নবী, করুণার ছবি / ৩৫৮ 
শরঈ ‘হদ’ জারীর ক্ষেত্রে ব্যক্তি বিশেষকে বিবেচনায় সুযোগ নেই / ৩৫৯ 
শত্রুর সঙ্গে উত্তম আচরণ / ৩৬০ 
ওতবা কন্যা হিন্দ ও রাসূলুল্লাহ (সা)-এর কথোপকথন / ৩৬১ 
“জীবনে-মরণে তোমাদেরই সাথে আমি’ / ৩৬২ 
শত্রুর চক্ষু আনত এবং ফাসিক মুস্তাকীতে পরিণত / ৩৬২ 
জাহিলিয়াত ও মূর্তিপূজার নিদর্শনাদি নির্মূল / ৩৬৩ 
মক্কা বিজয়ের প্রভাব / ৩৬৪ 
কমবয়স্ক আমীর / ৩৬৫ 
হুনায়ন যুদ্ধ 
ইসলামের উজ্জ্বল প্রদীপকে ফুৎকারে নিভিয়ে দেবার অপচেষ্টা / ৩৬৬ 
হাওয়াধিন গোত্রের সমাবেশ / ৩৬৬ 
মূর্তিপূজা আর কখনো নয় / ৩৬৭ 
হুনায়ন উপত্যকায় / ৩৬৮ 


www.almodina.com 


[বার] 


শত্রুদের আনন্দোল্লাস আর দুর্বল ঈমানদারদের পদশ্থলন / ৩৬৯ 
বিজয় ও প্রশান্তি / ৩৬৯ 
ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ / ৩৭১ 
আওতাস উপত্যকায় / ৩৭১ 
তায়েফ যুদ্ধ 
ছাকীফের অবশিষ্ট বাহিনী / ৩৭২ 
তায়েফ অবরোধ / ৩৭২ 
যুদ্ধের ময়দানে দয়া প্রদর্শন / ৩৭৩ 
অবরোধের অবসান / ৩৭৩ 
হুনায়নের গোলাম-বাদী ও যুদ্ধলন্ধ সম্পদ / ৩৭৪ 
আনসারদের ভালবাসা ও তাদের আত্মত্যাগ / ৩৭৪ 
বন্দীদের প্রত্যর্পণ / ৩৭৬ 
কোমল আচরণ ও বদান্যতা / ৩৭৭ 
জি'রানা থেকে “উমরা পালন / ৩৭৮ 
আপন খুশিতে, আপন ইচ্ছায় / ৩৭৮ 
মূর্তিপূজার সঙ্গে আপোস সম্ভব নয় / ৩৭৮ 
কাব ইবন যুহায়র-এর ইসলাম গ্রহণ / ৩৭৯ 
তাবুক যুদ্ধ 
তাবুক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব ও এর কারণ / ৩৮১ 
যুদ্ধের সময়পর্ব / ৩৮৫ 
জিহাদ এবং বাহিনীতে যোগদানের জন্য সাহাবাদের আগ্রহ / ৩৮৬ 
মুসলিম বাহিনীর তাবুক যাত্রা / ৩৮৭ 
আবরদের রোমক ভীতি / ৩৮৮ 
রাসূলুল্লাহ (সা) ও আয়লার শাসনকর্তার মধ্যে সন্ধি / ৩৮৮ 
রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় প্রত্যাবর্তন / ৩৮৮ 
গরীব মুসলমানদের জানাযায় / ৩৮৯ 
কা'ব ইবন মালিক (রা)-এর পরীক্ষা ও তার সাফল্য / ৩৯০ 
এক নজরে রাসূল (সা) পরিচালিত যুদ্ধাভিযানসমূহ / ৩৯৫ 
ইসলামের প্রথম হজ্জ / ৩৯৮ 
প্রতিনিধি দলের আগমনের বছর 
মদীনায় প্রতিনিধি দলের অব্যাহত আগমন এবং আরব জীবনে এর প্রভাব / ৩৯৯ 
একজন মহিলা মূর্তিপূজারী ও নবী করীম (সা)-এর কথোপকথন / ৪০৫ 
যাকাত ও সাদাকা ফরয হল / ৪০৬ 


www.almodina.com 


[তের] 


হাজ্জাতু'ল-বিদা বা বিদায় হজ্জ 
হাজ্জাতু'ল বিদা' ও এর সময় নির্বাচন / ৪০৭ 
বিদায় হজ্জের দাওয়াতী, তাবলীগী ও তরবিয়তী গুরুত্ব / ৪০৭ 
হাজ্জাতু'ল বিদা'র এতিহাসিক রেকর্ড / ৪০৮ 
বিদায় হজ্জের মোটামুটি পর্যালোচনা / ৪০৮ 
রাসূলুল্লাহ (সা) কিভাবে হজ্জ করলেন / ৪০৮ 
বিদায় হজ্জে রাসূলুল্লাহ (সা)-এর খুতবা / ৪১৬ 
আরাফার খুতবা / ৪১৬ 
ওফাত 
দাওয়াত ও তাবলীগ এবং শরী“আর বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে 8 পরম প্রিয়ের সঙ্গে 
মিলনের প্রস্তুতি / ৪২১ 
কুরআন মজীদের পুনরাবৃত্তি ও বর্ধিত ইতিকাফ / ৪২২ 
পরম প্রভুর সাক্ষাতের জন্য অধীর আগ্রহ এবং দুনিয়ার প্রতি বিদায় সম্ভাষণ / ৪২৪ 
রোগের সূচনা / ৪২৪ 
শেষ অভিযান / ৪২৫ 
উসামা বাহিনীর ব্যাপারে তার বিশেষ আগ্রহ ও ইহতিমাম / ৪২৬ 
মুসলমানদের জন্য দু'আ এবং ব্যক্তিগত উন্নতির জন্য ব্যগ্রতা ও গর্ব থেকে দূরে থাকার 
জন্য সতর্কবাণী / ৪২৭ 
দুনিয়ার সঙ্গে সম্পর্কহীনতা এবং অব্যয়িত অর্থের প্রতি বিতৃষ্জা / ৪২৭ 
সালাতের ইহতিমাম এবং হযরত আবূ বকর (রা)-এর ইমামতি / ৪২৮ 
বিদায়ী খুতবা / ৪২৯ 
আনসারদের সঙ্গে উত্তম আচরণের উপদেশ / ৪৩০ 
জামাতে কাতারবন্দী অবস্থায় মুসলমানদের প্রতি তার শেষ দৃষ্টি নিক্ষেপ / ৪৩০ 
কবর পূজা এবং একে মসজিদ ও ইবাদতগাহে পরিণত করা সম্পর্কে নিন্দা জ্ঞাপন / ৪৩১ 
অন্তিম উপদেশ / ৪৩২ 
কি অবস্থায় রাসূলুল্লাহ (সা) দুনিয়া থেকে বিদায় নিলেন / ৪৩৩ 
সাহাবায়ে কিরাম (রা) যেভাবে তার মৃত্যু সংবাদ শোনেন / ৪৩৪ 
হযরত আবূ বকর (রা)-এর সাহসী পদক্ষেপ / ৪৩৫ 
হযরত আবূ বকর (রা) খলীফা নির্বাচিত / ৪৩৬ 
মুসলমানরা তাদের রাসূল (সা)-কে যেভাবে বিদায় দিল / ৪৩৭ 
স্বয়ং রাসূলুল্লাহ সো) নিজের সম্পর্কে বলেছিলেন / ৪৩৮ 


www.almodina.com 


[চোদ্দ] 


আযওয়াজে মুতাহ্হারাত 
পবিত্র নবী-সহধর্মিনিগণ / ৪৩৯ 


হযরতের বহু বিবাহ £ এক নজরে / ৪৪১ 
রাসূলুল্লাহ (সা)-এর সন্তান-সন্ততি / ৪৪৬ 
অতি ভক্তি ও ব্যক্তিপূজার উৎসাদন / ৪৪৭ 
আখলাক ও শামায়েল 
রাসূলুল্লাহ সো) কেমন ছিলেন / ৪৪৯ 
আল্লাহ্র সঙ্গে সম্পর্ক / ৪৫৪ 
পার্থিব সম্পদ ও এর প্রতি নিস্পৃহতা / ৪৫৬ 
আল্লাহ্র সৃষ্ট জীবের সঙ্গে / ৪৫৮ 
স্বভাব-প্রকৃতিতে ভারসাম্য / ৪৬৩ 
বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে / ৪৬৫ 
সৃক্্মতর অনুভূতি, আবেগের সমুন্নতি ও পবিত্রতা / ৪৬৭ 
বদান্যতা, ধৈর্য ও সহিষ্ণুতা / ৪৭১ 
তার বিনয় / ৪৭৫ 
বীরত্ব, সাহসিকতা ও লঙ্জা-শরম / ৪৭৭ 
শ্নেহ-ভালবাসা ও সাধারণ দয়ামায়া / ৪৭৮ 
বিশ্বজয়ী, পরিপূর্ণ ও চিরন্তন নমুনা / ৪৮১ 
০০/৬৫] ২০৮১ 30 47591 ও 
সম্ভব হবে কি এর কোন চিকিৎসা? / ৪৮৭ 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের আবির্ভাব £ এক নতুন পৃথিবী / ৪৮৮ 
সুস্পষ্ট তাওহীদের আকীদা / ৪৮৮ 
এক্য ও সাম্য / ৪৯০ 
মানুষের সম্মান ও মর্যাদার ঘোষণা / ৪৯৩ 
হৃদয়ে হৃদয়ে ছেয়ে গেল আশা-আকাজ্কার আলো, আত্মনির্ভরশীলতা ও 
আত্মমর্যাদাবোধের দীপ্তি / ৪৯৬ 
সমন্বয় সাধনের এক অপূর্ব দৃষ্টান্ত / ৫০১ 
মনযিলে মকসুদ / ৫০৪ 
জন্ম হলো নতুন পৃথিবী__নতুন মানুষ / ৫০৬ 
পরিচিতি ঃ গ্রন্থ, গ্রন্থকার ও অনুবাদক / ৫০৮ 
গ্রন্থপঞ্জি / ৫১১ 


www.almodina.com 


মহাপরিচালকের কথা 


সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা)। তিনি 
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী । তিনি অসাধারণ গুণাবলীর অধিকারী । তিনি শুধু একজন 
ধর্ম প্রবর্তকই নন-_মানব সমাজের জরাজীর্ণ ও ঘুণেধরা কাঠামোর সফল 
পরিবর্তনকারী হিসেবে সর্বমহলে স্বীকৃত। স্বাভাবিকভাবেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ 
মানব হযরত মুহাম্মদ (সা)-এর জীবন ও কর্মের উপর পৃথিবীর বহু ভাষায় অসংখ্য 
গ্রন্থ প্রণীত হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত । ইসলামিক 
ফাউন্ডেশন বাংলাদেশ থেকে মহানবী (সা)-এর জীবনী বিষয়ক জাতীয় ও 
আন্তর্জাতিক খ্যাতিমান গ্রন্থকারের বহু মৌলিক ও অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে 
এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনৃশাআল্লাহ্‌। 

জাতির নৈতিক মূল্যবোধের প্রতীক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 
এবার প্রকাশিত হলো সীরাত সাহিত্যে অসাধারণ গ্রন্থ “আস-সীরাতুন নাবাবিয়্যার' 
বাংলা অনুবাদ “নবীয়ে রহমত (সা)' ৷ আরবী ভাষায় প্রণীত এই গ্রন্থটির লেখক 
উপমহাদেশের শীর্ষস্থানীয় ইসলামী পণ্ডিত ও বহু ইসলামী গ্রন্থের গ্রন্থকার সাইয়েদ 
আবুল হাসান আলী নদভী । অত্যন্ত তথ্যনির্ভর ও সহীহ-শুদ্ধ বর্ণনাসম্বলিত সীরাত 
গ্রন্থ হিসেবে এটি আরবসহ গোটা ইসলামী বিশ্বে সমাদৃত হয়েছে। আরব জাহানের 
অনেকগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এটি পাঠক্রমতুক্ত। উর্দু, ইংরেজি, হিন্দী, 
তুকী ও ইন্দোনেশীয়সহ বহু ভাষায় এটি অনূদিত হয়েছে। বাংলায় এর অনুবাদ 
করেছেন বিশিষ্ট আলেম, লেখক ও অনুবাদক মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর 
আলী । কুরআন মজীদে মহানবী (সো)-কে “রাহমাতুল লিল আলামীন’ বলা হয়েছে। 
রাসূলে করীম (সা) যে সমগ্র বিশ্বের জন্য আল্লাহ্‌ তা“আলার রহমতরূপে আবির্ভূত 
হয়েছেন, আলোচ্য গ্রন্থে লেখক রাসূল (সা)-এর জীবনের সে দিকটি সার্থকভাবে 
ফুটিয়ে তুলেছেন। 

গোটা বিশ্বে আজ বিরাজ করছে অশান্তি, নৈরাজ্য, সন্ত্রাস আর বিশৃঙ্খলা । 
মহানবী (সা)-এর প্রবর্তিত আদর্শ গ্রহণের মধ্যেই রয়েছে এ থেকে মুক্তি পাওয়ার 
একমাত্র পথ । মহান আল্লাহ্‌ গোটা বিশ্ববাসীকে বিশ্বনবীর আদর্শ জানা ও তা গ্রহণ 
করার তাওফিক দিন। আমীন! 


মোঃ ফজলুর রহমান 


মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


www.almodina.com 


প্রকাশকের কথা 


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তার প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামের প্রচার ও 
প্রসারের জন্য কুরআন, হাদীস, তাফসীর, ফিকাহ্‌, সীরাতসহ অসংখ্য মৌলিক ও 
অনুদিত ইসলামী গ্রন্থ বাংলা ভাষায় প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় 
এবার প্রকাশিত হলো উপমহাদেশের প্রখ্যাত আলিম ও বহু ইসলামী গ্রন্থের প্রণেতা 
সাইয়েদ আবুল হাসান আলী নদভী রচিত “আস-সীরাতুন নাবাবিয়্যার' বাংলা অনুবাদ 
'নবীয়ে রহমত (সো) । অনুবাদ করেছেন বিশিষ্ট আলিম, লেখক ও অনুবাদক 
মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ৷ 

ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে দেশী-বিদেশী মনীষীদের 
রচিত অনেক সীরাত গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমান গ্রন্থটি সীরাত সাহিত্যে এক 
ব্যতিক্রমধর্মী সংযোজন । এতে ইসলাম-পূর্ব গোটা বিশ্বের রাজনৈতিক, সামাজিক, 
ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থান থেকে শুরু করে মহানবী (সা)-এর আবির্ভাব, তার 
চরিত্র মাধুর্য, প্রবর্তিত জীবনাদর্শের শ্রেষ্ঠত্ব, তার যুদ্ধ, দয়া ও মহানুভবতা সম্পর্কে 
মনোজ্ঞ আলোচনা করা হয়েছে । এ ধরনের প্রামাণ্য ও হৃদয়গ্রাহী আলোচনা সহজে 
চোখে পড়ে না। এ গ্রন্থটি পাঠ করলে মহানবী (সা)-এর জীবন ও কর্ম সম্পর্কে 
পাঠকের জানার দিগন্ত ব্যাপক প্রসারিত হবে। প্রকৃতপক্ষে গ্রন্থটি ১৯৭৭ খৃষ্টাব্দে 
আরবী ভাষায় প্রথম প্রকাশের পর থেকেই আরবসহ গোটা মুসলিম বিশ্বেই 
ব্যাপকভাবে সমাদৃত হয়েছে । আরবী ভাষায় এ যাবত এর দশটিরও অধিক সংস্করণ 
মুদ্রিত হয়েছে। মিসর, লেবাননসহ আরব জাহানের অনেকগুলো কলেজ ও 
বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচীভুক্ত হয়েছে। ইংরেজী, উর্দু, হিন্দী, তুকীঁ ও ইন্দোনেশীয় 
ভাষায় এটি অনুদিত হয়েছে এবং প্রতিটি ভাষারই অনেকগুলো সংস্করণ প্রকাশিত 
হয়েছে _যা গ্রন্থটির অসাধারণ জনপ্রিয়তার প্রমাণ বহন করে। ইসলামিক 
ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাভাষী রাসূল-প্রেমী মানুষের হাতে এ মূল্যবান গ্রন্থটির 
চতুর্থ ইেফাবা তৃতীয়) সংস্করণ সুধী পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা 
আল্লাহ্‌ তা'আলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। 

এ গ্রন্থের প্রকাশ উপলক্ষে গ্রন্থের মূল রচয়িতার রূহের মাগফিরাত কামনা 
করছি এবং এর অনুবাদক ও প্রকাশনার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ 
জানাচ্ছি। 

মহান আল্লাহ্‌ পাক আমাদেরকে মহানবী (সা)-এর আদর্শের প্রকৃত অনুসারী 
হওয়ার তওফিক দিন । আমীন! 

মোহাম্মদ আবদুর রব 


পরিচালক, প্রকাশনা বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাং 


www.almodina.com 


মুসলিম উম্মাহর হেদায়াত, রহমত ও মাগফিরাত কামনায়.... । সেই 
সাথে এঁকান্তিক আরযূ, হাশর ময়দানের কঠিন সংকট-সন্ধিক্ষণে উম্মাহ্‌ 
যেন নবীয়ে রহমতের শাফা “আত লাভে সমর্থ হয়, ধন্য হয় তার 
মুবারক হাতে আবে কাওছার পেয়ে । 


www.almodina.com 


www.almodina.com 


দ্বিতীয় সংস্করণ উপলক্ষে পেশ কালাম 


আল-হামৃদু লিল্লাহি রাব্ব'ল-“আলামীন । ওয়াস-সালাতু ওয়াস-সালামু “আলা 
সাইয়িদি'ল-আশ্বিয়া-ই ওয়া'ল মুরসালীন । ওয়া “আলা আলিহি ওয়া আসহাবিহি 
আজমাঈন । আম্মা বাদ! 


আল্লাহ্‌ রাব্বু'ল-আলামীনের দরবারে লাখো-কোটি হাম্দ ও শোক্র যিনি তার 
এই অধম বান্দাকে 'নবীয়ে রহমত'-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশের সৌভাগ্য দেখার 
তৌফিক দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের উদ্দেশ্যে 
অযুত-লক্ষ দরূদ ও সালাম যার সীরাত মুবারক নিয়ে লিখিত এই কিতাবটি বাংলা 
ভাষায় তরজমা করার সৌভাগ্য লাভে অধম ধন্য ও গৌরবান্বিত। অতঃপর মূল 
গ্রন্থকার আমার রূহানী উত্তায ও শায়খ ইমামুল “আস্র মুফাক্কিরে ইসলাম আল্লামা 
সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র)-র অমর রূহের উদ্দেশ্যে অসংখ্য দোআ ও 
সালাম যিনি ১৪২০ হিজরীর ২২শে রমযান জুমুআর দিন ১১৪৫০ মিনিটে কুরআনুল 
প্রিয় সান্নিধ্যে গমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন) । 

১৪১৩ হিজরীর রবিউল আওয়াল মাসে “নবীয়ে রহমত’ তরজমার কাজে হাত 
দিয়েছিলাম । এরপর ১৪১৮ হিজরীর এ একই রবিউল আওয়াল মাসে এটি প্রথম 
প্রকাশিত হয় । প্রকাশের পর এটি ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে । ইত্তেফাক, 
ইনকিলাব, সং্্রামসহ অনেকগুলি জাতীয় দৈনিকে এর ওপর সমালোচনা প্রকাশিত 
হয় । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত “সীরাত স্মরণিকায়” এর ওপর 
বিস্তৃত রিভিউ প্রকাশিত হয়। প্রকাশিত পুস্তক সমালোচনায় ও রিভিউ-এ বইটির 
মৌলিকত্রে ব্যাপারে সপ্রশংস মন্তব্যের সঙ্গে এর অনুবাদের মান সম্পর্কে 
রিভিউয়ারগণ উচ্ছ্বসিত প্রশংসা করেন। অতঃপর ১৪২১ হিজরীতে অনুদিত 
শ্রেষ্ঠতম সীরাত গ্রন্থ হিসেবে জাতীয় সীরাত কমিটি, বাংলাদেশ কর্তৃক স্বর্ণপদক ও 
নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার লাভ করে । এসবই ছিল সীরাত গ্রন্থ হিসেবে এর 
অনন্য শ্রেষ্ঠতৃ, মূল গ্রন্থকারের ইখলাস ও আল্লাহ্র দরবারে কবুলিয়াত এবং 
অনুবাদকের প্রতি আল্লামা নদভী (র)-র দোআ ও তাওয়াজ্জুহ্র ফল-ফসল। 

প্রথম সংস্করণে অনুবাদকের আরয লিখতে গিয়ে আমি যা বলেছিলাম, বাংলা 
ভাষায় সীরাত গ্রন্থের রচনা এবং বিভিন্ন ভাষায় রচিত সীরাত গ্রন্থের বাংলায় 


www.almodina.com 


[কুড়ি] 


অনুবাদের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি যা লিখেছিলাম তার প্রতি আমার বিশ্বাস ও 
গভীর প্রত্যয় এতটুকু ত্রাস পায় নি বরং তা বৃদ্ধিই পেয়েছে । আমি সেখানে 
বলেছিলাম ঃ 
হুযূর আকরাম (সা)-এর পবিত্র জীবন-চরিত অধ্যয়ন করা আবশ্যক । মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে এড়িয়ে, তাকে গভীরভাবে না জেনে 
আল্লাহ্‌র কালাম কুরআন মজীদ অনুধাবন করা যায় না, ইসলামকে জানা হয় না। 
কেননা তিনি ছিলেন কালাম পাকের বাস্তব নমুনা । সম কুরআন মজীদ তার জীবন, 
তার আখলাক ও তার কর্মের মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছিল । তার গোটা জীবন ছিল 
ইসলামের জীবন্ত ব্যাখ্যা । সেদিক দিয়ে চিন্তা করলে হুযূর আকরাম (সা)-এর 
গোটা জীবন-যিন্দেগীর ওপর তথ্য-নির্ভর ও সহীহ-শুদ্ধ বর্ণনা সম্বলিত গ্রন্থ 
অধ্যয়নের আবশ্যকতা যে কত বেশি তা সহজেই অনুমান করা চলে ।” 

বলাই বাহুল্য যে, এই আবশ্যকতাবোধ থেকেই বর্তমান গ্রন্থের তরজমায় 
আমি হাত দিয়েছিলাম । অতঃপর তা প্রকাশের মাধ্যমে পাঠকের হাতে পৌঁছে 
দেবার মহৎ আকাঙ্কায় আমরা কয়েজন মিলে “মজলিস নাশরিয়াত-ই-ইসলাম” 
নামে একটি সংস্থা কায়েম করে সেখান থেকে এটি প্রকাশও করি । এরপর সেখান 
থেকে বই-বাজার সম্পর্কে যেই অভিজ্ঞতা অর্জন করি তা খুব একটা সুখকর নয় । 
ফলে বর্তমান অবস্থায় ওদিকে অগ্রসর হওয়া আর মুনাসিব মনে করিনি । 

এক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর কতকগুলো বাস্তব সুবিধা 
বর্তমান বিধায় দ্বিতীয় সংস্করণ প্রকাশের ক্ষেত্রে এর দ্বারস্থ হলাম ৷ রিভিউয়ার, 
অতঃপর প্রকাশনা সংশ্লিষ্ট কমিটির অনুকূল অভিমতের আলোকে এটি এক্ষণে 
ফাউন্ডেশন থেকে প্রকাশিত হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক 
ধন্যবাদ জানাই । আল্লাহ্‌ তা'আলা অধমের এই প্রয়াস কবুল করুন এবং এর 
লেখক, অনুবাদক ও পাঠক এবং এর মুদ্রণ ও প্রকাশের সঙ্গে কোন-না-কোনভাবে 
অংশগ্রহণকারী সকলের নাজাত ও উন্নত মর্যাদা লাভের ওসীলা বানান। আমীন ! 


১৬ শাওয়াল, ১৪২৩ হিজরী আহকার 
৬ পৌষ, ১৪০৯ বাংলা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী 


www.almodina.com 


অনুবাদকের আর্য 


Al 41৬১ ste Hal Ss ০০০1৩ Alaa Al dls 

মহিমাধিত প্রভু আল্লাহ্‌ রাব্বুল-আলামীনের দরবারে লাখো কোটি হাম্দ ও 
শোকর যিনি তার এই অধম বান্দাকে তারই প্রিয় হাবীব সাইয়েদুল মুরসালীন, 
মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের অমর জীবনী গ্রন্থ 
“আস-সীরাতুন-নাবাবিয়্যা'র উর্দু তরজমা থেকে বাংলায় অনুদিত “নবীয়ে রহমত’ 
বাংলাভাষী পাঠকের হাতে তুলে দেবার সৌভাগ্য দান করলেন । ১৪১৩ হিজরীর ১২ 
রবিউল-আওয়াল জুমুআর রাতে অধম এর অনুবাদে হাত দিয়েছিল । অবশেষে 
অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ ১৪১৮ হিজরীর সেই একই ১২ 
রবিউল-আওয়াল জুমুআর দিনে সে অনুবাদকের আরয লিখছে। রাহমানুর রাহীমের 
পক্ষ থেকে এই বিরল সৌভাগ্য দানের জন্য দীনাতিদীন অনুবাদক তার মহান 
দরবারে আবারও হাম্দ ও শোকর পেশ করছে। একই সঙ্গে মীলাদুন্নবী (সা)-র 
এই মুবারক দিনে রহমতে দো“আলম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের রওযায়ে 
আকদাসের উদ্দেশে পেশ করছে অযুত দরূদ ও সালাম। 


সীরাত তথা নবী-চরিতমূলক গ্রন্থ রচনার ইতিহাস বেশ দীর্ঘ ও সুপ্রাচীন । 
পৃথিবীর প্রধান প্রধান প্রায় সকল ভাষাতেই সীরাত গ্রন্থ রচনার ধারাবাহিকতা 
বর্তমান । তবে আরবী ভাষার স্থান এ বিষয়ে শীর্ষে । আস-সীরাতু'ন-নাবাবিয়্যাঃ এই 
ধারাবাহিকতায় একটি উল্লেখযোগ্য সংযোজন । আরবী ভাষায় রচিত এ গ্রন্থটি আরব 
জাহান থেকে প্রকাশিত হওয়ার পর এ যাবত এর দশটি সংস্করণ মুদ্রিত হয়েছে । 
আরব জাহানের অনেকগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এটি অন্যতম পাঠ্য । বর্তমান 
গ্রন্থের এ কেবল অসাধারণ জনপ্রিয়তারই প্রমাণ বহন করে না, যে কোন লেখকের 
জন্য এটা অত্যন্ত শ্রাঘারও বিষয় । আর তা যদি লেখকের জীবদ্দশায় ঘটে তাহলে 
তা হয় লেখকের পক্ষে আরও গৌরবের । গ্রন্থটি পৃথিবীর অনেকগুলো ভাষায় 
অনুদিত হয়ে ইতোমধ্যেই পাঠক মহলে সাড়া জাগিয়েছে। আমাদের জানা মতে, 
উর্দু ভাষায় লাখনৌ থেকে চারটি, করাচী থেকে দু'টি, ইংরেজী ভাষায় দু'টি এবং 
ইন্দোনেশীয়, তুকাঁ ও হিন্দী ভাষায় এর একটি করে সংস্করণ প্রকাশিত হয়েছে। 


www.almodina.com 


[| বাইশ ] 


১৪১৩ হিজরীর মাহে রমাযান মূল গ্রন্থের লেখক আমার পরম শ্রদ্ধেয় রূহানী 
উস্তাদ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (মা.জি.আ)-র পবিত্র সান্নিধ্যে 
আমি অবস্থান করি ৷ এ সময় তিনি এরই উৰ্দু সংস্করণের একটি কপি হাদিয়া পেশ 
করেন এবং এর তরজমার অনুমতি দিয়ে অধমকে অনুগৃহীত করেন। উল্লেখ্য যে, 
ইতোপূর্বেই কয়েকটি বই-এর অনুবাদসূত্রে লেখকের সঙ্গে অনুবাদকের সম্পর্ক সূত্র 
প্রতিষ্ঠিত হয় । অধম তার বাণী, শিক্ষা ও কর্মাদর্শ তার পূর্বপুরুষ শহীদে বালাকোট 
সৈয়দ আহমদ শহীদ (র)-এর অন্যতম কর্মক্ষেত্র বাংলাদেশের জনগণের সামনে 
তুলে ধরার মাধ্যমেই কেবল সেই সম্পর্ক সূত্র ধরে রাখতে পারে জ্ঞানে “নবীয়ে 
রহমত'কে তরজমার জন্য বেছে নেয় । অতঃপর সুদীর্ঘ দিনের নিরন্তর মেহনতের 
ফসল আজ প্রকাশ সাফল্যের মুখ দেখতে পারল বলে অধমের হৃদয়-মন 
আনন্দাপ্ুত, পরম প্রশান্তি ও তৃপ্তিতে ভরপুর । এ আনন্দ, এই তৃপ্তি কোন্‌ ভাষায় 
প্রকাশ করা চলে, কোন্‌ নিক্তিতে তা পরিমাপ করা চলে অধমের তা জানা নেই। 
অধম তার সমগ্র দেহ-মন উজাড় করে সকল আন্তরিকতার সম্মিলন ঘটিয়ে কেবল 
উচ্চারণ করতে পারে, আলহামদু লিল্লাহ্‌ ! বলতে পারে 

০2314400405 41151 ০১০5 05 

বাংলা ভাষায় এই পর্যায়ে সীরাত গ্রন্থের সংখ্যা খুব বেশি নয়। যাও-বা আছে 
তাও খুব একটা সহজলভ্য নয় । অথচ এর প্রয়োজনীয়তা সম্পর্কে যত বেশিই বলা 
যাক না কেন, তা কম হবে । কুরআনুল করীম বোঝার জন্য সীরাত গ্রন্থ দরকার, 
ইসলামকে জানতে গেলে হুযূর আকরাম (সা)-এর পবিত্র জীবন-চরিত অধ্যয়ন 
করা আবশ্যক । মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে এড়িয়ে, 
তাকে গভীরভাবে না জেনে আল্লাহ্‌র কালাম কুরআন মজীদ অনুধাবন করা যায় না, 
ইসলামকে জানা হয় না। কেননা তিনি ছিলেন কালাম পাকের বাস্তব নমুনা । সমগ্র 
কুরআন মজীদ তার জীবন, তার আখলাক ও তার কর্মের মধ্য দিয়ে মূর্ত হয়ে 
উঠেছিল । তার গোটা জীবন ছিল ইসলামের জীবন্ত ব্যাখ্যা । সেদিক দিয়ে চিন্তা 
করলে হুযূর আকরাম (সা)-এর গোটা জীবন-যিন্দেগীর ওপর তথ্য-নির্ভর ও 
সহীহ্‌-শুদ্ধ বর্ণনাসংবলিত গ্রন্থ অধ্যয়নের আবশ্যকতা যে কত বেশি তা সহজেই 
অনুমান করা চলে। 

কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক্ষেত্রেও আমাদের অবহেলা ও উদাসীনতা 
ব্যাপক । সাধারণ লোকের কথা দূরে থাক, মুষ্টিমেয় কিছুসংখ্যক বাদে অনেক 
আলেম-উলামারও নবী করীম (সা)-এর জীবন-যিন্দেগীর ওপর পড়াশোনা 


www.almodina.com 


[ তেইশ] 


অমার্জনীয় রকম ক্ষীণ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত বিভিন্ন 
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে জরিপ চালিয়ে আমি এই 
ধারণায় উপনীত হয়েছি। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার । আর এ থেকেই 
সীরাত গ্রন্থ রচনা, সংকলন, অনুবাদ ও প্রকাশনার প্রতি অধমের আগ্রহ সৃষ্টি হয় 
এবং উত্তরোত্তর তা বৃদ্ধি পায়। এরই এক পর্যায়ে উপমহাদেশের অন্যতম বিখ্যাত 
জেনারেল আকবর খানের মহানবী (সা)-র ওপর, বিশেষ করে তার পরিচালিত 
যুদ্ধ-জিহাদের ওপর লিখিত “হাদীছে দেফা’ নামক পুস্তকটির অনুবাদে হাত দিই যা 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ‘ইসলামে প্রতিরক্ষা কৌশল’ শিরোনামে 
১ম সংস্করণ এবং “মহানবীর (সা) প্রতিরক্ষা কৌশল’ নামে দ্বিতীয় সংস্করণ 
প্রকাশিত হয়। বর্তমান গ্রন্থটি ছিল এ পর্যায়ের দ্বিতীয় গ্রন্থ। এতস্তিন্ন ইসলামী 
বিশ্বকোষের প্রয়োজনে উর্দু ইসলামী বিশ্বেকোষে প্রকাশিত “মুহাম্মাদ' (সা) শীর্ষক 
নিবন্ধটি সম্মিলিতভাবে অনুবাদে হাত দেই যা ইসলামী বিশ্বকোষের ২০তম খণ্ডে 
প্রকাশিত হয়েছে। নিবন্ধটি অত্যন্ত বিস্তৃত, তত্ব ও তথ্যবহুল বিধায় সাধারণ পাঠক 
যেন এর থেকে উপকৃত হতে পারেন সে জন্য ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা 
বিভাগ থেকে পৃথকভাবে পুস্তকাকারে প্রকাশিত হতে যাচ্ছে। 


সুধী পাঠকবর্গের খেদমতে বিনীতভাবে জানাচ্ছি যে, অধমের একান্তিক 
কামনা, বাংলাভাষী সকলের বিশেষ করে মুসলমানদের প্রত্যেকের ঘরে দয়ার নবী 
সাইয়েদুল মুরসালীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-র জীবন-চরিত সম্পর্কিত পুস্তকের 
একটি করে কপি যেন স্থান পায় এবং তা পঠিত হয়। সৃষ্টির আদি থেকে আজ 
গর্যন্ত পৃথিবীর মানবমণ্ডলীর মাঝে 'ইনসানে কামিল' তথা পরিপূর্ণ মানুষ হিসেবে, 
মানবতার ত্রাণকর্তা হিসেবে এই একটি মানুষই আবির্ভূত হয়েছেন। তার জীবন 
এক বিশাল মহীরুহ যার ছায়ায় মানুষ থেকে শুরু করে পশু-পাখি, কীট-পতঙ্গ 
সকলেই আশ্রয় নিতে পারে আর আশ্রয় নিয়ে পেতে পারে কাঙিত শান্তি ও স্বস্তি। 
পাপক্রিষ্ট, সমস্যাপীড়িত আর হতাশাজর্জরিত মানুষ তার পবিত্র বাণী ও শিক্ষা 
অনুসরণের মাঝ দিয়ে মুক্তি পেতে পারে । তিনি কেবল মুসলমানের সম্পদ নন, 
তিনি মানবতার সম্পদ । তাকে এড়িয়ে মানবতা তার বাঞ্ছিত লক্ষ্যে পৌছুতে পারে 
না, পারবে না। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে বিপর্যস্ত মানবতার 
জন্য তার প্রয়োজন অনেক অনেক বেশি, আক্রোশ আর বিদ্বেষে অন্ধ না হলে যে 
কেউ তা স্বীকারে বাধ্য হবেন। অধমের এঁকান্তিক কামনা পূরণে সহৃদয় পাঠকের 
সক্রিয় দু'আ ও সহযোগিতা প্রার্থনা করছি। 


www.almodina.com 


{ চব্বিশ | 


ইসলামী বিশ্বকোষ বিভাগের সুবিপুল দায়িত্ব পালনের পাশাপাশি অবসর মুহূর্তে 
আমি আমার কাজ করেছি । কতটুকু সফল হয়েছি সে বিচারের ভার পাঠকের কাছে 
ছেড়ে দিলাম । সীমাবদ্ধতা ও ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা-সুন্দর চোখে দেখলে বাধিত 
হব। একে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার কোন কসুর আমি করিনি । এ কাজে 
অনেকেই অধমকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন । আমি তাদের কাছে কৃতজ্ঞ। 
এঁদের মধ্যে বিশিষ্ট আলেম মওলানা আবদুর রায্যাক নদভী লেখকের বিস্তৃত 
ভূমিকা এবং মওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী পুস্তকের শেষাংশটি অনুবাদ করে 
দিয়ে আমাকে অনুগৃহীত করেছেন। অতিরিক্ত পরিশ্রমজনিত ক্লান্তি, তদুপরি 
শারীরিক অসুস্থতা নিয়ে দ্বিতীয় প্রুফের সঙ্গে সম্পাদনার দুরূহ দায়িত্ পালন করে 
বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক আমার সহকর্মী বিশ্বকোষ প্রকল্পের প্রকাশনা 
কর্মকর্তা মওলানা মুহাম্মদ মূসা যেভাবে আমাকে খণী করেছেন কোনভাবেই সে 
ঝণ শোধ করা আমার পক্ষে সম্ভব হবে না। তৃতীয় প্রুফ দেখার সময় অগ্রজপ্রতিম 
আজিজুল ইসলাম ভাই এর ওপর সর্বশেষ পরশ বুলিয়ে একে অধিকতর সুন্দর ও 
নির্ভুল করতে চেষ্টা করেছেন ।হক প্রিন্টার্স-এর স্বত্বাধিকারী ভাই সিরাজুল হক ও 
তার সহকর্মীবৃন্দ কম্পোজ ও মুদ্রণে আন্তরিকতার পরিচয় দিয়েছেন। ফলে বইটির 
দ্রুত প্রকাশ সহজ হয়েছে । অতঃপর মজলিসে নাশরিয়াত-এর সঙ্গে সংশ্লিষ্ট মূল 
লেখক আল্লামা নদভী (মা.জি.আ)-র গুণমুগ্ধ ভক্তবৃন্দ, যাদের শীর্ষে আছেন 
এদেশের খ্যাতনামা আলেম ও মুহাদ্দিছ, আরবী ভাষার বিশিষ্ট পণ্ডিত, রাবেতা 
আদবে ইসলামীর সদস্য ও বাংলাদেশ ব্যুরোর প্রধান মাওলানা সুলতান যওক নদভী, 
এ বই প্রকাশের দায়িত্ব সানন্দে কাধে তুলে নিয়েছেন । তারা এ বই প্রকাশের 
মাধ্যমে নবী প্রেমের প্রকাশ ঘটাবার সাথে রূহানী উস্তাদের প্রতি তাদের ভক্ত মনের 
পরিচয় দিয়েছেন এবং শায়খ নদীর সকল বই অনুবাদের মাধ্যমে পর্যায়ক্রমে 
এদেশের আগ্রহী পাঠকের সামনে তুলে ধরার আগ্রহ ও সংকল্প ব্যক্ত করেছেন। 
বন্ধুবর মওলানা আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী গ্রন্থ, গ্রন্থকার ও অনুবাদক 
পরিচিতি লিখে অধমকে অনুগৃহীত করেছেন। অবশেষে আমার জীবন-সঙ্গিনী 
বেগম জেবুন্নেসা অনেকগুলো বছর ধরে বহুবিধ জুলুম সয়ে যেভাবে আমার কাজে 
সহযোগিতা যুগিয়ে চলেছেন তাও তো ভুলবার নয়। পুস্তকের শেষাংশে উল্লিখিত 
গ্রন্থ্পঞ্জি কপি করেছে আমার পুত্র জাবিদ ইকবাল এবং বিভিন্ন কাজে সহযোগিতা 
করেছে কন্যা জামিলা কুলছুম শিরীন, জামিলা যয়নব তামান্না ও রুকাইয়া নার্গিস 
ওরফে নাহিদ । আমার মুনাজাত ঃ রাহমানুর রাহীম আল্লাহ্‌ ! তোমার প্রিয় হাবীবের 


www.almodina.com 


[ পঁচিশ | 


সীরাত মুবারক নিয়ে লিখিত এই পুস্তকটিকে তোমার অপার করুণায় কবুল করে 
নাও এবং একে এ বই প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নাজাতের ওসিলা বানাও । 
কাল কেয়ামতের ময়দানে তোমার মাহবুব নবীর ঝাণ্ডাতলে একটু আশ্রয় যেন পাই, 
দরবারে চাই । মেহেরবান মালিক ! রিক্ত ও সর্বহারা মুসলিম উন্মাহ্র নে‘মত 
‘আল্লামা নদভীকে তুমি নিরোগ দীর্ঘায়ু দান কর । তার বরকতময় সান্নিধ্য ও ছায়া 
থেকে আমরা তথা গোটা উন্মত যেন আরও দীর্ঘকাল ধরে উপকৃত হয় ও ফয়েয 
লাভ করে, “নবীয়ে রহমত’ -এর প্রকাশের এই শুভ মুহুর্তে রাববু'ল-“আলামীনের 
দরবারে এটাই আমাদের মুনাজাত। 


১২ই রবিউল আওয়াল আহকার 
শুক্রবার ১৪১৮ হি. আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী 
রহমতপুর (কোনাপাড়া) 

ডেমরা, ঢাকা । 


www.almodina.com 


www.almodina.com 


তৃতীয় সংস্করণের ভূমিকা 


৩4০০৯ ৯৪৪ ৪15 09413 Sally + alll ৮544 all 
০৮৯৮১4১০০০৩ Il 474 4115 ৬৮৯৮ LE SES 
bl * 03411 05251) 

“নবীয়ে রহমত”-এর লেখকের কলম ও কলব আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহের 
শুকরিয়া হিসেবে সিজদাবনত ও প্রশংসামুখর যে, লেখক “আস-সীরাতু*ন- 
নাবাবিয়্যা"র (আরবী) সপ্তম সংস্করণ ও “নবীয়ে রহমত” (উর্দু)-এর তৃতীয় সংস্করণ 
পেশ করার সৌভাগ্য লাভ করতে যাচ্ছে। আরবীতে “আস-সীরাতু'ন- নাবাবিয়্যা” 
হি. ১৩৯৭ (১৯৭৭ খৃ.) সনে প্রথম প্রকাশিত হয় এবং এর সপ্তম সংস্করণ 
প্রকাশিত হয় হি. ১৪০৭ (১৯৮৭ খৃ.) সনে দারু'শ-শুরূক, জেদ্দা থেকে। 

সাধারণ পাঠক ছাড়াও বিষয়বস্তুর সঙ্গে যারা বিশেষ পর্যবেক্ষকসুলভ জ্ঞান ও 
পেশাদারী সম্পর্ক রাখেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের নিকট ও 
শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে গ্রন্থটি যে সমাদর লাভ করেছে এজন্য লেখক 
আল্লাহ্‌র দরবারে শুকরিয়া আদায় করছে। আরবী ভাষায় রচিত এই সীরাত গ্রন্থের 
ইতোমধ্যে উর্দূ, হিন্দী, ইংরেজী, তুকাঁ ও ইন্দোনেশীয় ভাষায় তরজমা প্রকাশিত 
হয়েছে এবং এ সব ভাষায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করেছে। আরবী সীরাত 
গ্রন্থটি বিশেষভাবে কয়েকটি আরব বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসৃচীতে স্থান লাভ করেছে। 
ইতোমধ্যে লেখক সীরাতে নববী ও এর এঁতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতি 
সামাজিক দিক সম্পর্কিত নতুন গ্রন্থ ও আরবী, উর্দূ, ও ইংরেজীর আধুনিক উৎস 
থেকে উপকৃত হওয়ার সুযোগ পেয়েছেন এবং এর আলোকে গ্রন্থের বিভিন্ন স্থানে 
মূল্যবান তথ্যের সংযোজন ঘটিয়েছেন। কোথাও কোথাও সংঘটিত ঘটনাবলীর 
পটভূমির ওপর অধিকতর আলোকপাত করেছেন এবং তুলনামূলক অধ্যয়নের 
ফলাফল পেশ করেছেন। অধিকন্তু সীরাতের ঘটনাসমূহের কিছু কিছু সেই 
এতিহাসিক, তাত্ত্বিক ও দাওয়াতী দিকগুলো আলোকোভ্তাসিত করেছেন যা প্রথম 
সংস্করণে অনালোচিত থেকে গিয়েছিল । 

লেখক প্রথম থেকেই একক ঘটনার বিবরণ দানকারী, আইন-কানুন ও 
রীতিনীতির একজন ইতিহাস লেখক হিসেবে কেবল ঘটনা ও তথ্যের নিরস ও 
নিষ্প্রাণ তালিকা পেশ করাকেই যথেষ্ট মনে করেন নি, বরং সীরাতের ঘটনাসমূহ ও 
নবী করীম (সা)-এর গৃহীত পদক্ষেপ ও বাণীসমূহ থেকে সুদূরপ্রসারী ও বিজ্ঞসুলভ 
ফলাফল এবং সেই সব গভীর ও তাৎপর্যপূর্ণ ইঙ্গিতের দিকেও মনোনিবেশ করার 


www.almodina.com 


[ আটাশ ] 


প্রয়াস পেয়েছেন যা আম্বিয়া 'আলায়হিমু'স-সালামের সীরাত, বিশেষত সায়্যিদু'ল- 
মুরসালীন সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সীরাত ও দাওয়াতের অধ্যয়ন, মানুষের 
সাইকোলজি, নীতিশাস্ত্র ও সমাজবিজ্ঞানে বিরাট গুরুত্ববহ যদ্দারা প্রতিটি যুগে ও 
প্রতিটি স্থানে দাওয়াত ও তরবিয়তের কাজ, জাতিগোষ্ঠী ও মানব সম্প্রদায়ের 
পথ-প্রদর্শন এবং জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা ও সঙ্কটের সমাধানে 
মূল্যবান উপকার লাভ করা যেতে পারে। 

আল্লাহ্‌ তাআলার তৌফীকে বর্তমান সংস্করণ সীরাতের প্রাচীন বুনিয়াদী 
তথ্য-উপকরণের সাথে সীরাতের বিষয়বস্তু সম্পর্কিত নতুন তথ্য, এতিহাসিক 
উপাদান ও তাত্ত্বিক গবেষণাসম্বলিত, সেই সঙ্গে এতে ঈমানী ও দীনী আবেগের 
সান্তনা, নবী করীম (সা)-এর পবিত্র সত্তার সঙ্গে আত্মিক ও রূহানী সম্পর্ক শক্তিশালী 
করবার খোরাকও রয়েছে যা নবী করীম (সা) সম্পর্কিত সীরাত গ্রন্থের মূল সওগাত 
এবং জীবনের আসল পুঁজি ও স্বাদ । 

১৫২১ I ০0১০ ৮০৯১৭ 
MS 4০১ ৫৮৪৮১ ০৮০৭| ০৮৮৯০ 4515 45 

এই কথাগুলো কোনরূপ অতিশয়োক্তি ও কল্পনার রঙ চড়ানো ছাড়াই পেশ করা 
হয়েছে। কেননা সীরাতের এর কোন প্রয়োজন নেই। এর বিশ্বজয়ী সৌন্দর্য 
মন-মস্তিষ্ককে প্রলোভিত ও প্রবর্তিত করার নিজস্ব যোগ্যতা ও সামর্থ্য রাখে । 

১৪১১ ০৮৯ 2 ০৪০2 টি ASS 
53045 0১৬০ JS ০৯ ৩৩ 2০055 

পরিশেষে লেখক পুনরায় আরেকবার আল্লাহ্‌ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছে 
যে, তিনি তাকে এর অবকাশ ও তৌফিক দিয়েছেন এবং এর জন্য সেসব সাজ- 
সরঞ্জাম সরবরাহ করেছেন যার ফলে তিনি তার গ্রন্থে কিছুটা সংযোজন করতে 
পেরেছেন । তেমনি তিনি দারু"'শ শুরূক-এর মুহতারাম স্বত্বাধিকারী সুপ্রিয় শায়খ 
মুহসিন আহমদ বারূমকে তার একান্তিক মনোযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন 
করছেন এবং আল্লাহ্র দরবারে এতদুভয়ের জন্য চিরন্তন তৌফীক ও সর্বোত্তম 
কবূলিয়তের দু'আ করছেন। 


ওয়াস-সালাম 
২৮ শা‘বান ১৪০৭ হি. আবুল হাসান আলী নদভী 
২৮ এপ্রিল, ১৯৮৭ ঈ. নদওয়াতুল-উলামা, লাখনৌ 


www.almodina.com 


দ্বিতীয় সংস্করণের ভূমিকা 
SEs oll ১৪০ ০৪০ ৫১৮1৩ SLs ০০৯) ৮০ 44 all 


ক ০১০] 42৮০৩ 4411৩ ১০৯০ LM 


অধম গ্রন্থকারের কলম ও যবান আল্লাহ তা'আলার সেই পুরস্কারের শুকরিয়া ও 
প্রশংসা জ্ঞাপনে অক্ষম যে, সীরাতে নববী তথা নবী-চরিতের ধারাবাহিকতার একটি 
প্রয়াস (স্বীয় উন্নত নিসবতের ভিত্তিতে নগণ্য লেখার পক্ষে বা লেখার কোনভাবেই 
হিম্মত হত না) জ্ঞানী ও ধৰ্মীয় মহলে উপেক্ষণীয় মনে করা হয়নি । গ্রন্থটি মূলত 
আরবী ভাষায় লিখিত হয়েছিল যা সীরাতের বিস্তৃত, প্রাচীন ও আধুনিক, তাত্ত্বিক ও 
গবেষণামূলক সব ধরনের তথ্যে পরিপূর্ণ । বর্তমান গ্রন্থ হি. ১৩৯৬ সালে 
যী-কা'দা/২৯ অক্টোবর, ১৯৭৬ সমাপ্ত হওয়ার পর মাত্র চার বছরের সংক্ষিপ্ত সময়ে 
কায়রো ও বৈরূত থেকে এর তিনটি সংস্করণ প্রকাশিত হয় যার প্রতিটি সংস্করণই 
ছিল কয়েক হাজারের এবং দেখতে দেখতে আরব জগতের এক প্রান্ত থেকে অপর 
প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায় । গ্রন্থকারের জন্য পরম সৌভাগ্যের বিষয় এবং সেই সঙ্গে 
গর্ব ও কৃতজ্ঞতার বিষয় এই যে, বর্তমান গ্রন্থ সেই ভূখণ্ডে জনপ্রিয়তা লাভ করেছে 
যেখানে সেই পবিত্র জীবন ও সত্তার এক একটি মুহূর্ত অতিবাহিত হয়েছিল এবং 
সেই সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কেন্দ্রে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত হয়, যা ছিল ওহীর 
অবতরণস্থল ও রাসূল করীম (সা)-এর জন্ম ও শেষ বিশ্রামস্থলের সঙ্গে যা নিকট 
সম্বন্ধ রাখে । 

Sly) lis ০৮০৫ ১১০১০ ০৯১৯ 

আরবী থেকে উর্দূতে অনুবাদের খেদমত আঞ্জাম দিয়েছেন গ্রন্থকারের কলিজার 
টুকরা ও চোখের মণি প্রিয় ভ্রাতুষ্পুত্র আল-বা“ছু'ল-ইসলামীর সম্পাদক সাইয়েদ 
মুহাম্মাদ আল-হাসানী পরম যত্নে ও আগ্রহের সাথে । আর অনুবাদের ক্ষেত্রে এটিই 
ছিল তার শেষ অবদান। এটি প্রকাশের পর তার আর বেশি দিন পৃথিবীর 
আলো-বাতাসের মুখ দেখার সৌভাগ্য হয়নি এবং তার সম্পর্কে ভারতবর্ষের 
সীরাতে নববীর মহান গ্রন্থকার “আল্লামা শিবলী নু'মানীর নিম্নোক্ত চরণ দু'টি অত্যন্ত 
প্রযোজ্য ঃ 


EE শি I ০৬৫৪০ 44 ৮1০৩ 

147 ০৬১ ১০৯৮০ SE ০৬৪ 22১০ 1১০ 
অনুবাদের ওপর চোখ বুলাবার এমন এক সময় সুযোগ মিলল যখন গ্রন্থকার 
চোখ থেকে অনবরত পানি পড়ার দরুন পাণ্ডুলিপি পড়ার ও মুদ্রণ প্রমাদ ধরার 
পুরোপুরি সামর্থ্য হারিয়ে ফেলেছেন । ফলে এতে এমন কিছু ভুল থেকে গিয়েছিল 


www.almodina.com 


[ত্রিশ] 


যা কেবল গ্রন্থকার কিংবা গভীর নিষ্ঠাবান ও সতর্ক পাঠক সহানুভূতির সঙ্গে প্রতিটি 
শব্দ খুঁটে খুঁটে পাঠকারী কোন সমালোচকের পক্ষেই ধরা সম্ভব । গ্রন্থকারের 
অব্যাহত কর্মব্যস্ততা ও উপ্যুঁপরি দীর্ঘ সফরের দরুন এর ওপর পুনরুপি চোখ 
বুলাবার সত্ব সুযোগ হয়নি । আলহামদু লিল্লাহ্‌! এক্ষণে সেই সুযোগ ও অবকাশ 
মিলেছে। উর্দু অনুবাদের প্রতিটি শব্দ আমি পাঠ করেছি, প্রয়োজনে মূল কিতাব ও 
আরবী উৎসের সঙ্গে মিলিয়ে দেখেছি এবং দ্বিতীয় সংস্করণের জন্য সম্পূর্ণ তৈরি 
করে দিয়েছি। কিছু কিছু জায়গায়, বিশেষত ফুটনোটে কতকগুলো উপকারী ও 
প্রয়োজনীয় তথ্য সংযোজিত করেছি। কয়েকজন সুধী পাঠক কতকগুলো জায়গার 
ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করেন, যা আমি পুনর্বিবেচনা করেছি। গ্রন্থকার সে সব 
বন্ধুদের নিকট কৃতজ্ঞ এবং এজন্য তারা আল্লাহ্র দরবারেও বিনিময় ও পুরস্কার 
লাভের হকদার যারা কতকগুলো গুরুত্বপূর্ণ ভুল-ক্রুটি ধরিয়ে দিয়েছেন। এঁদের 
মধ্যে মওলানা বুরহানুদ্দীন সম্ভলী (উস্তাদ, তফসীর ও হাদীস বিভাগ, দারুল উলুম 
নদওয়াতুল উলামা) বিশেষভাবে উল্লেখযোগ্য । 

এক্ষণে এই দ্বিতীয় সংঙ্করণটি যথসন্তব ক্রটিমুক্ত ও অধিকতর বিশুদ্ধ ও 
পূর্ণাঙ্গরূপে পাঠকের সামনে পেশ করা হচ্ছে। 

আল্লাহ্‌ তা'আলা আমাদের এই প্রয়াস কবুল করুন এবং একে এর লেখক, 
অনুবাদক, পাঠক এবং এর মুদ্রণ ও প্রকাশে কোন না কোনভাবে অংশ গ্রহণকারী 
সকলের নাজাত ও উন্নত মর্যাদা লাভের ওসীলা বানান। 


আবুল হাসান আলী নদভী 
২২ মুহাররাম, ১৪০১ হি. দায়েরায়ে শাহ আলামুল্লাহ 
১ ডিসেম্বর, ১৯৮০ ঈ. রায়বেরেলী 


www.almodina.com 


পূর্বকথা 

সর্বপ্রথম পাঠশালা যেখানে এ গ্রন্থের লেখক অধ্যয়ন করেন তা ছিল 
সীরাতুন্নবীর পাঠশালা । লেখক এমন বয়সে সেখানে প্রবেশ করেন যখন সাধারণত 
শিশুদের পাঠশালায় ভর্তি করা হয় না। এটা ছিল তীর পারিবারিক পরিবেশ ও 
পারিপার্থিকতার ফসল যা সে সময়ে সেখানে বিরাজমান ছিল । দীর্ঘকাল থেকেই 
সীরাত তার পারিবারিক সংস্কৃতি ও কৃষ্টির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে 
আসছে। বাড়ির প্রতিটি শিশুর জীবনকে সীরাতের রঙে রঞ্জিত করাকে জরুরী বলে 
মনে করা হত। এ পরিবারের শিশুদের সভ্য হিসাবে গড়ে তোলার পেছনে সদা 
ভ্রাম্যমাণ ক্ষুদ্র পাঠাগারের অবদান ছিল অসামান্য । সেখানে গদ্য-পদ্য সব ধরনের 
বই-পুস্তক বিদ্যমান থাকত । এরপর লেখকের জীবনে যে মহামনীষীর অবদান 
সবচেয়ে বেশি তিনি হলেন তার শ্রদ্ধেয় বড় ভাই ডা. হাকিম মাওলানা সায্যিদ 
আবদুল আলী (র)-এর প্রজ্ঞাপূর্ণ প্রশিক্ষণ, পথ-নির্দেশনা ও সন্েহ তত্ত্বাবধান । এরই 
ফলে লেখক খুব অল্প বয়সেই উর্দূ ভাষায় রচিত অনবদ্য গ্রন্থসমূহ অধ্যয়ন করতে 
সক্ষম হন। আরবী সাহিত্যের পরই ছিল উর্দূ ভাষায় সীরাতের এঁশ্বর্যপূর্ণ ভাণ্ডার 
সংরক্ষিত। কারণ নিকট অতীতে উর্দু ভাষায় সীরাতের ওপর যত কাজ হয়েছে অন্য 
কোন ভাষায় ততটা হয়নি । 

লেখক তার ২১২1 1 32১241 (মদীনার পথে) নামক গ্রন্থে এর (যে 
কিতাবের অবদান অনস্বীকার্য) চিত্তাকর্ষক বর্ণনা দিয়েছেন । সেখানে বিশেষভাবে 
কাষী সুলায়মান মনসুরপুরী বিরচিত অনবদ্য গ্রন্থ ০: ২২ , (রাহমাতুল্লিল- 
আলামীন)-এর প্রভাবের কথা উল্লেখ করেছেন । 

এরপর যখন তিনি আরবী ভাষা ও সাহিত্যের স্বাদ আস্বাদন ক্ষমতার অধিকারী 
হলেন তখন নিজের সমগ্র মনোযোগ নিবদ্ধ করেন আরবী ভাষায় রচিত সীরাতের 
মৌলিক গ্রন্থগুলোর দিকে । এগুলোর মধ্যে দু'টি গ্রন্থ শীর্ষস্থানীয় ও সবিশেষ 
উল্লেখযোগ্য । একটি ইবনে হিশামের বিখ্যাত গ্রন্থ £3,৪51 5১2! (সীরাতুন 
নাবাবিয়্যা) আর দ্বিতীয়টি ইবনু'ল-কায়্যিম রচিত ১11 ১) (যাদুল মা'আদ)। 
এসব গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে গতানুগতিক অধ্যয়নের ওপর গুরুত্ব দেয়া হয়নি, 
বরং এ কথা বলা অসঙ্গত হবে না যে, এসব গ্রন্থ ছিল তার দিবানিশির সঙ্গী । 
এগুলো ছিল তার যাবতীয় মনযোগের কেন্দ্রবিন্দু যা দ্বারা লেখক ঈমানের স্বাদ 


www.almodina.com 


[ বত্রিশ] 


গ্রহণ করতেন এবং ঈমান ও য়াকীনের সাথে তার পরিচয় ঘটত । এতে বর্ণিত 
বিভিন্ন ঘটনা দ্বারা নবীপ্রেমের বাগান সিক্ত করত, নবীর প্রতি তার প্রেম ও 
আবেগ-উচ্ছাসকে করত আরও সমৃদ্ধিশালী । এ কারণেই জীবন গড়ার শিক্ষা ও 
প্রশিক্ষণ লাভে ও পথ-নির্দেশনার ক্ষেত্রে সীরাতের মর্মস্পর্শী ঘটনাবলীর কোন 
বিকল্প নেই। 


মানুষের মন-মানসিকতার গঠন ও বিকাশে ‘কুরআন’ পাকের পর সীরাতের 
গুরুত্ব সবচেয়ে বেশী । উল্লিখিত দু'টি গ্রন্থের পর আরবী ও ইংরেজী ভাষায় রচিত 
সীরাতের আধুনিক ও প্রাচীন যে কোন গ্রন্থ হস্তগত হয়েছে তা অধ্যয়ন করতে 
অলসতা করা হয়নি । সীরাতের দীর্ঘমেয়াদী ও গভীর অধ্যয়নের কারণে লেখকের 
যে কোন গ্রন্থে ও লেখনীতে সীরাতের প্রভাব সবচেয়ে বেশী । লেখকের লেখায় 
হাসি-কান্না, শোভা-সৌন্দর্য ও রূপ-রস সমস্তই সীরাতের অবদান । সীরাতের 
অনুসরণের বরকতেই যাবতীয় লেখনী থাকত সদা সজীব । তার যাবতীয় শক্তি ও 
অনুপ্রেরণার উৎসও সীরাত । স্বীয় মনোভাব ও উদ্দেশ্য-লক্ষ্য সুস্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় 
বোঝাতে ও বর্ণনা করতে শক্তিশালী প্রমাণ ও উপযুক্ত উদাহরণ সীরাতের অনুপম 
ঘটনাবলীর মাঝেই অনুসন্ধান করা হত । সীরাতের দ্বারাই তার মন-মস্তিষ্কে সৃষ্টি 
হত শক্তি, প্রেরণা ও গতি, জাগ্রত হত ঘুমন্ত প্রতিভা । তাই লেখকের এমন কোন 
উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখা নেই যাতে সীরাতে মুহাম্মাদীর গভীর প্রভাব নেই। 
সীরাতের বিভিন্ন দিক ও মুহাম্মাদ (সা)-এর আগমনের গুরুত্ব, মহত্ব ও মানব বিশ্বে 
এর বিন্ময়কর প্রভাব ও ফলাফলের বিবরণ 5:১1 (| :১৮-|| (মদীনার 
পথে/মদীনার কাফেলা) নামক গ্রন্থে সন্নিবেশিত হয়েছে । লেখক লেখালেখির দীর্ঘ 
ওপর স্বতন্ত্র কোন গ্রন্থ আজও লেখার সুযোগ হয়নি । অথচ তার পূর্ণ অনুভূতি ছিল 
যে, সীরাতের ওপর রচিত এমন একটি গ্রন্থের তীব্র প্রয়োজন যা আধুনিক 
জ্ঞান-গবেষণার রীতি অবলম্বনে লিখিত হবে এবং আধুনিক ও প্রাচীন মৌলিক 
গ্রন্থরাজির সকল জ্ঞানভাগ্তারের সহযোগিতা গ্রহণ করা হবে, কিন্তু সীরাতের প্রাচীন 
মৌলিক (01151191) গ্রন্থের ওপর হবে তার ভিত্তি। কুরআন-হাদীসে বর্ণিত তথ্য 
চুল পরিমাণ হেরফের করা হবে না। আবার এ গ্রন্থ বিশ্বকোষের পদ্ধতিতেও লেখা 
হবে না যেখানে কোন প্রকার বাছ-বিচার ও চিন্তা-গবেষণা ছাড়াই সর্বপ্রকার জ্ঞানের 
বিষয় সন্নিবেশ করা হয়। সর্বপ্রকার জ্ঞানের বিষয়কে একত্র করাই সেখানে মুখ্য । 
গ্রন্থ রচনার এ পদ্ধতি ও রীতিকে শেষ যুগের বেশীর ভাগ লেখক ও পূর্ববর্তী 


www.almodina.com 


[ তেত্রিশ | 


অনেকেই অবলম্বন করেছেন, অথচ এ পদ্ধতি সঠিক নয় । কারণ এই পদ্ধতি এমন 
সব অবান্তর প্রশ্ন ও অভিযোগের জন্ম দেয় যা থেকে সীরাতে নববী (সা) সম্পূর্ণ মুক্ত 
ও পবিত্র । সহজ-সরল মুসলমানের এর কোনই প্রয়োজন নেই । কারণ জ্ঞান- 
গবেষণা মুক্তবুদ্ধি ও স্বাধীন ভাবধারার অধিকারী পাশ্চাত্যের সন্দেহবাদীদের সকল 
প্রকার সন্দেহ ও অভিযোগ থেকে সীরাতে নববী (সা)-কে পবিত্র ও মুক্ত করার 
কাজ সম্পাদন করে ফেলেছে। এ গ্রন্থে এ বিষয়ের প্রতিও সচেতন দৃষ্টি রাখতে 
হবে যে, এটা দীনের সকল সর্বসম্মত মৌলনীতির সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীল হবে 
যে সবের আলো ও পথনির্দেশনা ব্যতীত আসমানী কিতাবসমূহ, আন্বিয়ায়ে কেরাম 
(আ)-এর সীরাত ও গায়েবী বিষয়সমূহের রহস্য উদ্ঘাটন করা এবং এর সঠিক 
উপলব্ধি এক প্রকার অসম্ভব, বিশেষভাবে এ সব লেখকের জন্য'আরও মুশকিল 
যারা স্ব স্ব বক্ষে এ নীতি ও আকীদা পোষণ করেন যে, এটা পৃথিবীর কোন জাতীয় 
লিডার ও নেতার জীবনী নয়, বরং এটা এমন এক মহান নবীর জীবনী যিনি সমগ্র 
পথহারা মানবতাকে সঠিক পথ দেখানোর ও পরিচালিত করার মহান দায়িত্ব নিয়ে 
আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, যিনি আল্লাহ পাকের সার্বক্ষণিক সাহায্য ও 
সমর্থনে ধন্য । এটা এমন এক চরিত্র যা কোন প্রকার সাবধানতা, সংরক্ষণ 
(Reservation) এবং কোন প্রকার ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই একজন নিরপেক্ষ 
মন-মানসিকতার অধিকারী সুশিক্ষিত (চাই সে মুসলমান হোক অথবা অমুসলমান) 
মানুষের সামনে দ্বিধাহীন চিত্তে উপস্থাপন করা যায় । লেখক অত্র গ্রন্থে এ ধরনের 
বর্ণনা ও সীরাতের মৌলিক প্রাথমিক ভিত্তিসমূহের ওপর নির্ভর করেছেন। এই 
গ্রনস্থকেও এ অবকাশ দিয়েছেন, যে নিজেই নিজের ভাষায় কথা বলতে পারে এবং 
পাঠকের মন-মস্তিষ্ক ও দৃষ্টিতে আপনিতেই রচিত হয় পথ-নির্দেশ। লেখক 
সর্বজনবিদিত সত্য ও জীবন্ত বাস্তবতাকে দার্শনিক রঙ দেয়ার এবং বাবস্তব 
ঘটনাবলীর ব্যাখ্যা দিতে কোন দীর্ঘ ভূমিকার অবতারণা করেননি । সত্য কথা এই 
যে, সীরাত স্বীয় শোভা-সৌন্দর্য, উপযুক্ততা, প্রভাব বিস্তারের অপূর্ব ক্ষমতা ও 
চিত্তাকর্ষক হওয়ার কারণে কোন মহামানবের সুপারিশ, কোন জ্ঞানীর বিদ্যা-বুদ্ধি 
কিংবা কোন লেখক-সাহিত্যিকের চমৎকার সাহিত্যকর্ম মনোমুগ্ধকর বর্ণনার 
মুখাপেক্ষী নয়। লেখকের জন্য যে জিনিসের প্রয়োজন তা হল সুন্দর উপস্থাপনা ও 
বর্ণনা, অপূর্ব বিন্যাস ও ঘটনাবলীর সঠিক নির্বাচন ও শব্দ চয়ন। সেই সাথে মনে 
রাখতে হবে যে, লেখার সময় বিবেক-বুদ্ধি ও অন্তরের ভক্তি-ভালবাসা ও 
আবেগ-উচ্ছ্বস দুটোই এক সাথে সমগতিতে চলতে থাকবে যাতে কোন মুহূর্তে 


ত www.almodina.com 


[ চৌত্ৰিশ ] 


এটা ভারসাম্য না হারায় । পাণ্ডিত্যপূৰ্ণ সমালোচনা যেন সীরাতের প্রেম-গ্রীতি ও 
আবেগ-উচ্্বাসকে নিস্তেজ ও নিক্ত্রিয় না করে দেয় যা সীরাতের ভুবন বিমুগ্ধ কাব্য 
সৌন্দর্য থেকে উপকৃত হয়ে স্বীয় অন্তরকে আলোকিত করে নিজকে সৌভাগ্যবান 
করতে অপরিহার্য । তা থেকে যেন সত্যিকার অর্থে পরিপূর্ণ উপকৃত হতে পারে 
এবং সীরাতের বিধান, ঘটনাবলী ও সীরাতের উদ্দেশ্য ও লক্ষ্য বুঝতে পারে । এটা 
সঠিক ফলাফল ও দিকনির্দেশনা পাওয়ার পথে এক অবিচ্ছেদ্য শর্ত । যদি সীরাতের 
কোন গ্রন্থ ভক্তি-ভালবাসা, ঈমান ও আবেগশূন্য হয় তবে তা হবে জীবন স্পন্দনহীন 
এক শুষ্ক কাষ্ঠ নির্মিত কাঠামো, যাতে জীবনের স্নিগ্ধতা, সিক্ততা ও উষ্ণতার কোন 
কিছুই অবশিষ্ট থাকে না । আবার ভক্তি-ভালবাসা ও আবেগ- উচ্দ্বাসের আধিক্য যেন 
সুস্থ বিবেক-বুদ্ধির সকল দাবিকে উপেক্ষা না করে বসে যা বর্তমান যুগে অপরিসীম 
গুরুত্ব রাখে । আবার সর্বজনগ্রাহ্য যুক্তি ও সঠিক মৌলনীতির পরিপন্থীও যেন না 
হয়। তাহলে এটা হবে নিতান্তই ধর্মবিশ্বাস ও অন্ধ অনুকরণের ওপর প্রতিষ্ঠিত এক 
গ্রন্থ, যেখানে উজাড় করে ঢেলে দেয়া হয়েছে অন্তরের আবেগ-উচ্দ্বাস, 
ভক্তি-ভালবাসা, নিংড়ে দেয়া হয়েছে হৃদয় অর্ঘ্য যা প্রগাঢ় ঈমানের অধিকারী 
জন্মগত মুসলমান এবং সুগভীর প্রজ্ঞা ও জ্ঞানের অধিকারী ওলামায়ে কেরাম ছাড়া 
আর কারও পক্ষে বোঝা ও গ্রহণ করা সম্ভব নয়। এ এমন ইসলামী পরিবেশে জন্ম 
ও লালিত-পালিত হয়েছে যার সাথে বহির্বিশ্বের আধুনিক সভ্যতার কোন সম্পর্ক 
নেই। এতে কোন সন্দেহ নেই যে, এই মহব্বত আল্লাহ্‌প্রদত্ত নিয়মিত ও খোদায়ী 
দান। কিন্তু এও ভুলে গেলে চলবে না যে, এটা এমন এক নবীর সীরাত যাকে 
সর্বকালের সর্বশ্রেণীর মানুষের মুক্তির দিশারীরূপে প্রেরণ করা হয়েছে। সুতরাং 
একে জানার ও বোঝার দরোজা সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে । পরিস্থিতি 
যাদের ইসলামী পরিবেশে জন্ম ও লালিত-পালিত হওয়ার সুযোগ দেয়নি এমন সব 
মানুষের জন্য নিষিদ্ধ ও তালাবদ্ধ করে রাখা যাবে না। খোদার হিকমত ও 
তাকদীরের ফায়সালা এই ছিল যে, এরা অনৈসলামিক পরিবেশে জন্মগ্রহণ করবে 
এবং সেখানেই লালিত-পালিত হবে । অতঃপর আল্লাহ পাকের সহযোগিতার হাত 
তাদের প্রতি সম্প্রসারিত হবে এবং সীরাতে মুহাম্মাদীর কোন উজ্জীবনী শক্তিসম্পন্ন 
মনোমুগ্ধকর স্সিপ্ধ হাওয়া প্রবাহিত হবে । এর আকর্ষণ তাদের টেনে এনে স্থান দেবে 
ঈমানের সুশীতল ছায়াতলে । সত্য কথা এই যে, সীরাতের ওপর কোন 
অমুসলমানের অধিকার এমন একজন মুসলমানের চেয়ে কোন অংশে কম নয় যার 
জন্ম ঈমানী ও ইসলামী পরিবেশে হয়েছে। কারণ ওঁষধের প্রয়োজন সুস্থ ব্যক্তির 


www.almodina.com 


[ পয়ত্ৰিশ ] 


চেয়ে অসুস্থ ব্যক্তিরই বেশী । যারা নদী পার হয়ে গেছে তাদের চেয়ে পুলের 
প্রয়োজন ওদেরই বেশী যারা এখনও নদী পার হতে পারেনি । 

একজন লেখক সীরাত গ্রন্থ রচনার সময় সে পরিবেশ ও যুগ থেকে দৃষ্টি 
ফিরিয়ে রাখতে পারেন না অথবা ভুলে যেতে পারেন না, যে পরিবেশে যে যুগে 
নবুওয়াতে মুহাম্মাদী (সা)-এর সূর্য সর্বপ্রথম উদিত হয়েছিল। তাই সে সময়কার 
জগত বিস্তৃত জাহিলিয়াতের পূর্ণ চিত্রাঙ্কন করা প্রয়োজন যা ঈসায়ী ৬ষ্ঠ শতাব্দীতে 
সারা বিশ্বব্যাপী দৃষ্টিগোচর হয়। লেখককে অবশ্যই এ সময়কার সামাজিক বিপর্যয়, 
নৈতিক অবক্ষয় ও মানব মনের অস্থিরতা কোন্‌ সীমা পর্যন্ত পৌছেছিল, কেমন ছিল 
তখনকার নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, ধ্বংস ও বিপর্যয়ের কি কি কারণ 
ক্রিয়াশীল ছিল, কেমন সব জোর-জুলুমের রাজত্ব, বিকৃত ধর্ম, উগ্রবাদী কল্পনা, 
বিলাসী দর্শন, ধ্বংসাত্মক আন্দোলন ও দাওয়াত স্ব স্ব ময়দানে ছিল কর্মতৎপর, 
এসবের বিস্তারিত বিবরণ পেশ করতে হবে । এ গ্রন্থের লেখক যখন স্বীয় গ্রন্থ 
৩:০। ৮৮৯১০ lll ৯০০৯ 13. -এর দীর্ঘ ভূমিকায় জাহিলী যুগের 
বিস্তারিত চিত্রাঙ্কন করার চেষ্টা করেন তখন এমন সব সঙ্কট ও জটিলতার সম্মুখীন 
হন যা আজও স্মৃতিপটে ভেসে উঠলে দেহমন শিউরে ওঠে । এজন্য তাকে 
পাশ্চাত্যের সমগ্র প্রামাণিক গ্রন্থ পর্যালোচনা করতে হয়েছে, যেখানে ইসলামের 
উষালগ্নে পৃথিবীতে অবস্থিত সভ্য দেশ ও জাতিসমূহের ইতিহাস বিধৃত হয়েছে। 
লেখক সেই সকল বৃহদাকার গ্রন্থে ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত ঘটনাবলীকে এমনভাবে 
অনুসন্ধান করে একত্র করেছেন যা অসংখ্য পিপীলিকার মুখ থেকে চিনির দানা 
একত্র করার মতই ছিল কঠিন। 

এ ভূমিকা, যা কিছুটা বিস্তারিতভাবে লেখা হলো, সীরাত পাঠকের জন্য 
আলোকবর্তিকার কাজ করবে এবং পাঠকের সামনে ভেসে উঠবে মুহাম্মাদ 
(সা)-এর আগমনের গুরুত্ব, মহত্ত্ব, ব্যাপকতা ও বিস্তৃতি এবং নবুওয়তের মহান 
দায়িত্বের জটিলতা, গুরুত্ব ও এর বিস্ময়কর ফলাফলের সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ 
চিত্র । আর এটা বর্তমান যুগের প্রত্যেক সীরাত রচয়িতার জন্য অত্যন্ত জরুরী । 
কোন সীরাত কর্মকে ততক্ষণ পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বলা যাবে না যতক্ষণ গবেষণা ও 
পর্যালোচনার উক্ত রীতি অবলম্বন করা না হবে এবং ইসলামের সূচনায় তৎকালীন 
জাহিলী যুগের দৃশ্য ও তথাকার সামাজিক বিপর্যয়, নৈতিক অবক্ষয়, মানব মনের 
চরম অস্থিরতা, আত্মবিকৃতি ও আত্মহত্যার জীবন্ত ও চলমান চিত্র অত্যন্ত দক্ষতা, 
বিচক্ষণতা ও নিপুণতার সাথে নির্ভুলভাবে না আকা হবে। 


www.almodina.com 


[ ছয়ত্ৰিশ ] 


এটা সেই শহরের চিত্র যেখানে ইসলামের সর্বপ্রথম আলো দীপ্তিমান হয়েছিল, 
যেখানে মুহাম্মাদ (সা)-এর আবির্ভাব ঘটে, দাওয়াতে হকের কাজে সর্বপ্রথম কদম 
সম্মুখে অগ্রসর হয়, যেখানে তার জীবনের তিপ্লান্ন বছর অতিবাহিত হয়, অতিবাহিত 
হয় যেখানে ইসলামী দাওয়াতের কঠিন ও প্রাণান্তকর পর্যায়ের তেরটি বছর । 


সীরাতের পাঠকের জন্য সে যুগের অধিবাসীদের বুদ্ধিবৃত্তি ও কৃষ্টি-কালচারের 
পর্যায়সমূহ সম্পর্কেও জ্ঞাত হওয়া আবশ্যক । সেই সাথে সে দেশের সামাজিক, 
রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামো, যুদ্ধ ও সামরিক শক্তির ধরন সম্পর্কে 
অবগতি লাভ করাও জরুরী যাতে বুঝতে পারা যায় সে দেশের অধিবাসীদের সঠিক 
ধ্যান-ধারণা, ভাবধারা, মেযাজ-প্রকৃতি ও মন-মানসিকতা । তবেই বোঝা যাবে 
ইসলামের উন্নতি ও অগ্রগতির পথে কি কি সঙ্কট ও প্রতিবন্ধকতা আড়াল হয়ে 
দাড়িয়ে আছে। ইয়াছরিব' সম্পর্কে এ কথা অথবা এর চেয়ে কিছু বেশিই বলা যায় 
যেখানে ইসলাম স্থানান্তরিত হয়। রাসূলুল্লাহ (সা) ও তার সাহাবাগণ হিজরত 
করেছিলেন এখানেই এবং তকদীরে ইলাহী একেই ইসলামের সর্বপ্রথম কেন্দ্র ও 
ঘাটি হিসেবে নির্ধারণ ও নির্বাচন করেন। তাই মদীনার পটভূমি, পরিবেশ ও 
পারিপার্থিকতা বোঝা ছাড়া ইসলামের সাফল্য ও বিজয়ের সুগভীর রহস্য উদ্ঘাটন 
করা সম্ভব নয়। এ বিষয়ে জ্ঞান লাভ ছাড়া আমরা বুঝতেই পারব না মহানবী (সা) 
সাহাবায়ে কিরামকে তালিম ও তরবিয়তের মাধ্যমে কিভাবে এক নবজীবনে 
উজ্জীবিত করেছিলেন, বিভিন্নমুখী সমস্যা কিভাবে সমাধান করেছিলেন, পরস্পর 
সংঘাত ও বিদ্রোহমুখর মানুষগুলোকে কিভাবে এক অটুট বন্ধনে আবদ্ধ 
করেছিলেন। এ ব্যাপারে নবুওয়াতে মুহাম্মাদী (সা)-এর ভূমিকা ছিল কত 
বিস্ময়কর! ভগ্ন অন্তরসমূহে কিভাবে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিলেন, শক্রভাবাপন্ন 
তরবিয়ত, আত্মশুদ্ধি ও পবিভ্রকরণের দায়িত্ব কত নিপুণতার সাথে সুচারুরূপে 
পালন করেছিলেন এবং তাতে তিনি কি বিস্ময়কর সাফল্য অর্জন করেছিলেন, তা 
তখনই বোঝা যাবে যখন মানুষের সামনে সেই অবিশ্বাস্য রকমের জটিল ও 
প্রতিকূল পরিবেশের নিখুত চিত্র থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ও 
সাহাবারা যার মুকাবিলা করেছেন। পাঠকের সামনে সীরাত ও হাদীসের কিতাব- 
গুলোতে অনেক ঘটনা ও ফয়সালা যখন দৃষ্টিগোচর হবে, পাঠক ততক্ষণ এসব 
বুঝতে সক্ষম হবেন না যতক্ষণ না তার সামনে মদীনার সামাজিক, রাজনৈতিক ও 
অর্থনৈতিক ব্যবস্থা ও সেখানকার মাটির বৈশিষ্ট্য, পারিপার্শ্বিক অবস্থা ও ভৌগোলিক 


www.almodina.com 


[সাতত্রিশ ] 


অবস্থান, সেখানকার ক্ষুদ্র ও আঞ্চলিক শক্তিবর্গ, তাদের পারস্পরিক সম্পর্ক, সন্ধি 
চুক্তিপত্র, হিজরতপূর্ব তাদের লেনদেন, জাতীয় দক্তুর, নিয়ম-প্রথা ও রসম-রেওয়াজ 
সম্পর্কে সম্যক জ্ঞাত না হবেন। যদি কোন ব্যক্তি এ সব সম্পর্কে জ্ঞান লাভ করা 
ছাড়াই সীরাতের এ দুর্গম গিরি-কান্তারে পা বাড়ান তবে তার অবস্থা হবে এমন 
ব্যক্তির মত, যে এক অচেনা সুড়ঙ্গ পথে যাত্রা করল, অথচ সে জানে না তার জন্য 
সামনে কি অপেক্ষা করছে, পথের যাত্রা কফোথেকে এবং এর শেষ কোথায় ? 


এইসব নীতি রাসূল (সা)-এর সমসাময়িক সভ্য রাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোর 
বেলায় প্রযোজ্য । তাই যতক্ষণ পাঠকের সামনে সমকালীন সেই সব সাম্রাজ্য ও 
সালতানাত যাদের প্রতি ইসলামের আহ্বান জানিয়ে রাসূল (সা) ফরমান জারী 
করেছিলেন, তাদের সুবিশাল পরিধি-বিস্তৃতি, তাদের লৌহ-প্রাটীর প্রতিরক্ষা ব্যবস্থা, 
তাদের দোর্দপু প্রতিপত্তি, তাদের অপরাজেয় ক্ষমতা ও শক্তি, তাদের চোখ ধাধানো 
সুপ্রাচীন সভ্যতা-সংস্কৃতি, সুখ-স্বাচ্ছন্দ্য, এশ্বর্যের প্রাচুর্য এবং তাদের স্বাধীন জীবন 
সম্পর্কে সম্যক ধারণা না থাকবে ততক্ষণ তার সামনে ইসলামী দাওয়াত যে 
হিমাদ্রির মত দৃঢ়তা, পাহাড়ের মত অবিচলতা, সুউচ্চ মনোবল, সৎসাহস ও 
নিভীকতা নিয়ে সম্মুখে অগ্রসর হয়েছিল তার অপরিসীম গুরুত্ব ও নিখুঁত প্রতিচ্ছবি 
ফুটে ওঠা দুষ্কর । আধুনিক জ্ঞান-গবেষণা এ সব দেশ ও জাতির ওপর প্রচুর 
আলোকপাত করেছে । এতে এমন ঘটনা ও রহস্যের দুয়ার উন্মোচিত হয়েছে যা 
ইতিপূর্বেকার মানুষের সামনে ছিল না অথবা থাকলেও এত স্পষ্টভাবে ছিল না। এ 
সকল জ্ঞানগবেষণার ফসল থেকে পরিপূর্ণ সহযোগিতা গ্রহণ করা এ যুগের সীরাত 
রচয়িতাদের জন্য অত্যধিক জরুরী । ইতিহাস, ভূগোল ও তুলনামূলক 
(Comparative studies) আলোচনার জগতে যেই সর্বাধুনিক জ্ঞান- 
গবেষণার ফসল আমাদের সামনে উপস্থিত তা থেকে আমাদের পূর্ণরূপে 
সহযোগিতা নেয়া ও উপকৃত হওয়া অত্যন্ত দরকার । 


লেখকের মনে এসব কিছুর পূর্ণ অনুভূতি ছিল, সেই সাথে বিভিন্ন সময় দুনিয়ার 
বিভিন্ন ভাষায় সীরাত রচয়িতাদের রচনা ও স্মরণীয় খিদমত, তাদের রচনার মূল্য, 
গুরুত্ব ও উপকারিতার প্রতি অকুষ্ঠ শ্রদ্ধা লেখকের অন্তরে বিরাজমান । এরপরও 
“সীরাতের মতো এ প্রিয় ও মহামর্যাদাপূর্ণ বিষয়ে কলম ধরে যারা নিজেদেরকে ধন্য 
ও সৌভাগ্যবান করেছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে নিজেকে গৌরবাব্বিত ও ধন্য করার 
সদিচ্ছায় এ ক্ষুদ্র প্রয়াস ও প্রচেষ্টা এবং এ নতুন গ্রন্থের অবতারণা ।” 


www.almodina.com 


[ আটত্রিশ ] 


দৃষ্টিশক্তির দুর্বলতা ও সময়ের স্বল্পতার কারণে লেখকের সাহস হচ্ছিল না যে, 
সন্তুষ্ট চিত্তে এ বিষয়ের ওপর কলম ধরতে পারবে । কারণ লেখকের খুব ভালভাবে 
এ কথা জানা ছিল যে, কোন মনীষীর জীবনী লেখার মতো দুঃসাধ্য কর্ম কোন 
লেখকের জন্য আর দ্বিতীয়টি নেই ৷ নবীকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 
(সা)-এর বিষয় তো আরও জটিল, আরও কঠিন। কারণ পূর্ববর্তী ও পরবর্তী অনেক 
মহামনীষী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী, তাদের অবদানের ওপর লেখার ও বলার 
সুযোগ সমসাময়িক বন্ধুদের তুলনায় লেখকের অনেক বেশী হয়েছে। লেখক 
যৌবনের প্রারন্তেই নয় বরং কৈশোরেই, যখন থেকে কলম ধরা শিখেছেন, তখন 
থেকেই সত্যের দিশারী, জাতির সংগ্রামী সংস্কারক, ইসলামী রেনেসীার 
অগ্রপথিকদের কর্মবহুল জীবনী রচনার মধ্য দিয়ে তার লেখার ময়দানে অগ্রযাত্রা 
হয়। সীরাত ও জীবনীর ওপর নিজের কলমে হাজার হাজ্নর পৃষ্ঠা লিখে নিজের 
ভাগ্যকে উজ্জ্বল করার সুযোগ লেখকের বহুবার হয়েছে। আল্লাহ্র শোকর, 
বাল্যকাল থেকেই যতসব হিদায়াতের অকুতোভয় সৈনিক, আলোর দিশারী মহান 
পূর্বপুরুষদের নিকট সংস্পর্শে থাকার ও তাদের সম্পর্কে অধ্যয়ন করার, জানার ও 
লেখার সৌভাগ্য ও সুযোগ তার হয়েছে । এ কারণে সীরাতের ওপর কিছু লেখার 
জটিলতা ও দায়িত্বের গুরুভার সম্পর্কে কিছুটা অনুমান তার ছিল। অনেক সময় 
এমনও হয় লেখকের ওপর কোন বিশেষ ভাবধারা ও প্রবণতার প্রভাব থাকে । কারও 
জীবনী লিখতে বসলে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সেখানে সেই প্রভাবেরই 
বহিঃপ্রকাশ ঘটে । ফলে আসল চিত্রের পরিবর্তে প্রবণতার তুলিতে নিজের চিত্রই 
অংকন করে ফেলেন। তিনি চান ঘটনার নিরপেক্ষ পর্যালোচনা করতে, কিন্তু মনের 
অগোচরে স্বীয় মস্তিষ্কে অবস্থিত চিন্তা-চেতনারই বহিঃপ্রকাশ ঘটিয়ে বসেন। 
মোটকথা, তিনি নিরপেক্ষভাবে কোন বিচার করতে পারেন না। নিজস্ব মানদণ্ড ও 
ধ্যান-ধারণার নিরিখে প্রতিটি বিষয়কে বিচার করতে থাকেন । এতে আসল বিষয় 
হয়ে যায় অস্পষ্ট তলিয়ে যায় তা ব্যক্তির ধ্যান-ধারণার অতলে । 


মনস্তাত্বিক ও নৈতিক চরিত্র তত্ব সম্পর্কে যারা অধ্যয়ন করেছেন এবং প্রত্যক্ষ 
করেছেন সমসাময়িক ব্যক্তিদের, তাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, 
কাটিয়েছেন নিকট সংস্পর্শে, তারা সহজে অনুমান করতে পারেন মানব মনের 
গভীরে প্রবেশ করা এবং তার দিগন্তবিস্তৃত মহাশূন্যে বিচরণ করা এবং সে 
মনোরাজ্যের নিখুত ছবি আকা ভাষা ও সাহিত্য বিজ্ঞানের সর্বাধিক জটিল ও 
কঠিনতম কাজ । এ জটিল দায়িত্ব একমাত্র সেই ব্যক্তির পক্ষেই কিছুটা আঞ্জাম 


www.almodina.com 


[ উনচল্িশ ] 


দেয়া সম্ভব যিনি মানব মনের সুক্ষ্মাতিসূক্ম আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, প্রেমত্রীতি, 
শক্রতা-মিত্রতা, আশা-আকাজ্কা, আত্মার আর্দ্রতা-উষ্ণতা সম্পর্কে ওয়াকিফহাল। 
তার এও জানার সুযোগ ও ক্ষমতা থাকতে হবে যে, লোকটি কিভাবে দিবানিশি 
অতিবাহিত করেন, নিজের পরিবার-পরিজনের সাথে কিভাবে কাটান, বন্ধু-বান্ধব ও 
সহচরদের সাথে কি আচরণ করে থাকেন । সে তাকে দেখেছে যুদ্ধ, জয়-পরাজয়, 
সন্ধি ও যুদ্ধবন্দীদের সাথে, দেখেছে রাগ, উত্তেজনা ও প্রশান্তির মুহূর্তে ৷ 
দুর্বলতা-সবলতা, সচ্ছলতা ও দারিদ্র্য সর্বাবস্থায় তাকে দেখেছে। কারণ মানুষের 
মাঝে এমন সব গুপ্ত আবেগ-উচ্ছাস ও অনুভূতি বিদ্যমান এবং অদৃশ্য ধরাছোয়া, 
শ্রবণ ও দৃষ্টিশক্তির বহির্ভূত এমন সব প্রতিভা ও সৌন্দর্য বিদ্যমান যা প্রকাশ করার 
ভাষা ও শব্দ দুনিয়ার কোন ভাষার অভিধান আজও সৃষ্টি করতে পারেনি । এ অপরূপ 
শোভা-সৌন্দর্যের মনোরম দৃশ্যাঙ্কন করা এবং ভাষার মাধ্যমে তা উপস্থাপন করা 
দুনিয়ার শব্দ প্রাচূর্যপূর্ণ কোন ভাষা ভাণ্ডারের পক্ষেও সম্ভব নর । 

সীরাতে নববী (সা) স্বীয় জটিলতা, সূক্ষ্মতা, ব্যাপকতা ও পূর্ণতার দিক থেকে 
আর সব মহামানবের জীবনী থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার । এর হেফাজত 
সংরক্ষণ এবং জীবনের খুটিনাটি বিষয়ে এর বিস্তারিত বিররণ হাদীসশাস্তের 
বরকতেই জানা সম্ভব হয়েছে। পৃথিবীর আর কোন নবী-রাসূল ও মহামানবের 
জীবনের ক্ষুদ্রাতি্ষুদ্র ঘটনা এভাবে সংকলিত, সংগৃহিত ও সংরক্ষিত হয়নি । 

সীরাত গ্রন্থ শামায়েল এবং রাতে ও দিনে পঠিত মহানবী সাল্লাল্লাহু আলায়হি 
ওর্রাসাল্লামের মাসনুন দু'আ ও ওজীফা, শেষ রজনীর আহাজারী, অশ্রু বিসর্জন, 
উম্মাত তথা গোটা বিশ্বমানবতার শেষ পরিণতির চিন্তায় অস্থিরতা ও বেকারারীর যে 
নমুনা তার মাসনুন দু'আ ভাপ্তারে সংরক্ষিত হয়ে আছে সীরাতের সংরক্ষণে এর 
প্রভাব ও অবদান অপরিসীম । এমনিভাবে তার অনন্যসাধারণ বাণীসমূহ, তার 
দৈনন্দিন কাজকর্ম, আখলাক-চরিত্র, গঠন-আকৃতি ও অপূর্ব গুণাবলীর নিপুণ ও 
নিখুঁত বর্ণনাকারী ও মহাত্মা পরিবারবর্গ তার যে অপরূপ চিত্রের বর্ণনা দিয়েছেন বিশ্ব 
সাহিত্যের ইতিহাস এর চেয়ে অধিক নিপুণ ও সূক্ষ্ম চিত্রাঙ্কন এবং মানবীয় 
আচার-আচরণ, চারিত্রিক মাধুর্য ও মহত্তের এত সুগভীর ও অপূর্ব বর্ণনা ও ব্যাখ্যা 
সংরক্ষিত করতে সক্ষম হয়নি। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে মহানবী 
(সা)-এর সীরাত রচনা করতে কোন প্রকার কিয়াস-অনুমান ও মনগড়া সব 
নিয়ম-নীতির অনুসরণ ও এর ওপর নির্ভর করার আদৌ প্রয়োজন নেই যার প্রয়োজন 
পৃথিবীর অপরাপর মনীষীর ক্ষেত্রে আমরা দেখতে পাই । কারণ মহানবী (সা)-এর 


www.almodina.com 


[ চল্লিশ ] 


জীবনী আর সব মনীষীর জীবনীর চেয়ে পরিপূর্ণ, এশ্বর্যময় ও অপরূপ শোভামণ্ডিত । 
উৎস-মূল কুরআন পাকের তাবৎ সুস্পষ্ট বর্ণনা, ইতিহাসের অনস্বীকার্য সাক্ষ্য, তার 
আখলাক-চরিত্রের খুঁটিনাটি বিষয়ের সুবিস্তারিত বর্ণনা বিদ্যমান যার চেয়ে বেশি আর 
কল্পনা করা যায় না। এ ছাড়া এ সীরাত বাস্তবতার এত নিকটবর্তী যা অকল্পনীয় । 


মহানবী (সা)-এর জীবনী এবং অন্য নবী-রাসূল ও মহামনীষীদের জীবনীর 
মাঝে এক বিশাল ব্যবধান থাকা সত্তেও তার জীবনীর এ অকল্পনীয় ব্যাপকতা, 
জটিলতা ও খুঁটিনাটি বিষয়ের এ সুবিস্তারিত বর্ণনায় তার আখলাক ও চরিত্রের অপূর্ব 
বিবরণ পাওয়া যায়। তার সীরাত, দাওয়াত, ব্যক্তিগত ও সামাজিক জীবনে যে সকল 
অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে তা মানবীয় গুণাবলীর চূড়ান্ত বিকাশ তার রূপ, 
তার অপূর্ব দৈহিক গঠন প্রকৃতি, তার বাহ্যিক ও অভ্যন্তরীণ শোভা-সৌন্দর্য, তার 
ম্নেহ-ভালবাসা, মানুষের প্রতি আন্তরিকতা ও তাদের সেবা, তার দু'আ ও আল্লাহ্‌র 
দরবারে মুনাজাত, মানুষ ও সমগ্র মানব জাতির ভবিষ্যত চিন্তায় তার মনের 
অস্থিরতা, তার জ্ঞানগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ বাণী, বক্তৃতা ও অলঙ্কৃত ভাষা সাহিত্য এবং 
জীবনের অসংখ্য অবিনশ্বর ঘটনা, এ সব কিছুর বিজ্ঞোচিত নিখুত ছবি আকা 
একরকম অসম্ভব । সীরাত ও শামায়েল গ্রন্থসমূহ যা কিছু সংকলন ও সংরক্ষণ করে 
আমাদের দিয়েছে (সীরাত ও শামায়েল লেখকদের যাবতীয় প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা 
রেখে বিনয়ের সাথে বলতে হয়) এটা তার সুবিশাল সীরাতের অপরূপ 
শোভা-সৌন্দর্যের ও সুমহান নবৃওয়াতের যে পরিপূর্ণতা দিয়ে আল্লাহ পাক তাকে 
মহিমামণ্ডিত করেছিলেন তার সামান্য এক ঝলকমাত্র । সীরাত ও শামায়েলের 
মহান লেখক ও রচয়িতাদের মর্যাদাপূর্ণ খেদমত সম্পর্কে এতটুকু বলা যায় যে, 
তারা অনাগত কালের সীরাত প্রেমিকদের নিকট বিশেষভাবে, অগণিত 
সত্যানুসন্ধানী মানুষের নিকট সাধারণভাবে স্মরণীয় হয়ে থাকবেন। তাদের সকল 
কর্মপ্রচেষ্টা সর্বকালের চরম প্রশংসিত, চিরঅল্লান, চিরসুন্দর প্রচেষ্টা হিসাবে 
বিবেচিত হয়ে থাকবে আল্লাহ তাদের প্রচেষ্টার যথাযোগ্য প্রতিদান দান করুন । 
তারা সীমাহীন নিষ্ঠা ও প্রচেষ্টার মাধ্যমে এটা সংকলন ও সংরক্ষণ করেছেন । এটা 
মানব ইতিহাসে বিস্ময়কর এক ঘটনা । সীরাত সমগ্র মানব জাতির সর্বকালের 
সর্বজাতির সকল ব্যক্তির সম্মিলিত সম্পদ যেখানে সবার অংশ ও অধিকার 
বিদ্যমান । সকলেই এ থেকে জীবনে চলার পথের আলোক ও পথ-নির্দেশনা গ্রহণ 
করতে পারে । ইরশাদ হচ্ছে ৪ 


www.almodina.com 


[ একচল্লিশ | 


511115৯2০৫০ 5০৪০৮ 8০৭ 411) 4১০০০ ৬৪151 04 5৪ 


৩৬০০ 


“আল্লাহ্‌র রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে; যারা আল্লাহ্‌র 
সাক্ষাত ও কিয়ামত দিবসের আশা রাখে এবং যারা আল্লাহকে অনেক স্মরণ 
করে”(সূরা আল-আহ্যাব ৪ ২১)। 


এ সকল কথা চিন্তা করেই আমি সীরাতের এ জটিল বিষয়ের ওপর নতুন করে 
কলম ধারণ করতে সাহস পাচ্ছিলাম না । আমি এ মহান কাজকে নিজের যোগ্যতার 
অনেক উর্ধ্বে মনে করি। কিন্তু আমার অনেক গণ্যমান্য বন্ধু১ আমাকে এ কথা 
বলে অনুপ্রাণিত করেন যে, আরবী ভাষায় এমন একটি সীরাত গ্রন্থ রচনা করি 
যেটাতে রুচি ও চাহিদার দিক দিয়ে নতুন প্রজন্মের মন-মানসিকতা ও বুদ্ধি- 
বিবেচনার প্রতি সচেতনভাবে লক্ষ্য রাখা হয়েছে যেখানে গবেষণার রীতি 
অবলম্বনের ক্ষেত্রে আধুনিক যুগের প্রচলিত পদ্ধতির অনুসরণ করা হবে। কারণ 
প্রতিটি যুগের নিজস্ব ভাষা ও বর্ণনারীতি থাকে যাতে সে বলতে ও কাজ করতে 
অভ্যস্ত । এর প্রতি সজাগ দৃষ্টি রাখা অত্যধিক প্রয়োজন । যেমন প্রতিটি যুগের 
চিকিৎসা ও খানাপিনার নিজস্ব স্টাইল থাকে, অবস্থার সাথে সামজস্য রেখে যার 
পরিবর্তন হতে থাকে । আর এসব কাজ নিষ্ঠা ও একান্তিকতার সাথে করতে হবে। 
স্বীয় প্রবৃত্তির হীন স্বার্থ চরিতার্থ করার মানসিকতা থেকে মুক্ত হয়ে সীরাতকে সদা 
পরিবর্তনশীল মতবাদ ও মতাদর্শের উর্ধ্বে রেখে এবং বেশীর ভাগ সময় ধর্মীয় 
জ্ঞানের অভাব ও গোড়ামি এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির মানসিকতা থেকে সৃষ্ট 
সকল সন্দেহ ও অভিযোগ থেকে সীরাতকে পাক-পবিভ্র রেখে এ মহান কাজ 
আঞ্জাম দিতে হবে। 


অবশেষে আল্লাহ পাক এ গ্রন্থ রচনার ব্যাপারে আমার বক্ষকে উন্মুক্ত করে 
দিলেন। আমি একাগ্রচিত্তে এ কাজে মনোনিবেশ করলাম । আমার প্রতিটি মুহূর্ত 
সীরাতুন্নবীর পরিবেশে অতিবাহিত হতে লাগল । অধ্যয়নের ক্ষেত্রে আমি শুধু 
কুরআন ও হাদীসের ওপরই নির্ভর করিনি, বরং প্রাচীন ও আধুনিক সীরাতশান্ত্র ও 
জ্ঞানভাণ্তারের যে কোন প্রয়োজনীয় উপকরণ আমার হস্তগত হয়েছে তা থেকেও 
আমি পূর্ণরূপে উপকৃত হয়েছি। এ গ্রন্থ রচনার ক্ষেত্রে আমি নির্ভর করেছি সেই সব 


১. বিশেষভাবে শ্রদ্ধেয় বন্ধু শায়খ মাহমুদ সওয়াফ- প্রতিষ্ঠাতা মেম্বার, রাবেতা আলম আল- 
ইসলামী, মক্কা মুকাররামা । 


www.almodina.com 


[ বিয়াল্লিশ | 


প্রামাণিক গ্রন্থের ওপর যা সর্বকালের সীরাতশাস্ত্রের মৌলিক ও সর্বাধিক নির্ভরযোগ্য 
গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে । এর মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থ 
সীরাতে ইবনে হিশাম, ইবনুল কাইয়িম রচিত “যাদ্‌'ল-মা'আদ', “সীরাতে ইবনে 
কাছীর’ (যা মূলত তার সুবিখ্যাত গ্রন্থ ‘আল বিদায়া ওয়ান্নিহায়া' গ্রন্থের অংশ ছিল, 
পরে তা চার খণ্ডে স্বতন্ত্র গ্রন্থের রূপ নেয়)। তা ছাড়া বর্তমান যুগেও সীরাতের 
ওপর যে সকল গ্রন্থ রচিত হয়েছে তা এবং পাশ্চাত্য ভাষায় রচিত গুরুত্বপূর্ণ 
প্রামাণিক ও মৌলিক গ্রন্থসমূহ যা দ্বারা সীরাতের অনেক দিক আমাদের সামনে 
স্পষ্ট হয়ে ওঠে এবং সে যুগ ও সে যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে প্রচুর তত্ত্ব ও 
তথ্যের দ্বার আমাদের সামনে উন্মুক্ত করে দেয়, সেসব গ্রন্থ থেকেও পর্যাপ্ত পরিমাণ 
সহযোগিতা লাভ করার চেষ্টা করেছি। এ গ্রন্থে সীরাতের শিক্ষা-প্রশিক্ষণ ও দাওয়াত 
-এ দু'টি দিকই সমভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে; এর কোন এক দিক 
অন্যটির ওপর প্রাধান্য না পায় তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এতে সীরাতের 
জীবন-স্পন্দন ও আবেগ-অনুভূতিপূর্ণ এমন সব বিরল নির্বাচিত অংশসমূহের 
অধিকহারে সমারোহ ঘটানোর চেষ্টা করা হয়েছে যার নজির অন্য কোন সীরাতে, 
কোন মহামানবের জীবনী, কোন জাতি-ধর্মের দাওয়াত ও আন্দোলনের ইতিহাসে 
নেই, যা পাঠ করলে স্বতঃক্ফুর্তভাবে পাঠকের মনে নবী-প্রেম ও নবীর অনুসরণ- 
অনুকরণের অদম্য ইচ্ছা ও স্পৃহা জন্মে । আর এ সকল ঘটনা ও অংশের উপস্থাপন 
করতে গিয়ে কোন প্রকার কৃত্রিমতার আশ্রয় নেয়া হয়নি, বরং তা স্বাভাবিক ও 
নিজস্ব রূপেই উপস্থাপন করা হয়েছে। কারণ যা প্রাকৃতিক রূপ-রস ও 
শোভা-সৌন্দর্য বিমণ্ডিত তার কোন কৃত্রিম রঙ ও রূপের প্রয়োজন পড়ে না, যেমন 
প্রয়োজন হয় না প্রাকৃতিক সুগন্ধ-সুবাসিত ফুটন্ত সতেজ ফুলের কৃত্রিম সুবাসের । 

গ্রন্থ রচনা আরম্ভ করার পর থেকে এটাই আমার কর্মব্যস্ততা ও চিন্তা-গবেষণার 
একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৩৯৬-১৩৯৭ শাওয়াল (১৯৭৫-৭৬ 
অক্টোবর)-এ দীর্ঘ এক বছর আর অন্য কোন কাজ করিনি । এর ভেতর প্রাচ্য ও 
রোগশোকে কাটাতে হয় । আল্লাহ্‌র অপার করুণায়-১৩৯৭হি.-এর প্রারম্ভেই এ গ্রন্থ 
আত্মপ্রকাশ করে যা আজ পাঠকমগ্ডলীর হাতে । 


এ মুহূর্তে আমি সেই সকল একনিষ্ঠ শ্রদ্ধেয় বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি 
কৃতজ্ঞতা জ্ঞাপন করা জরুরী মনে করছি যারা এ গ্রন্থ রচনায় আমাকে সার্বিক 
সহযোগিতা প্রদান করে আমাকে খণী করেছেন। এঁদের মধ্যে প্রথম হলেন 


www.almodina.com 


[ তেতাল্লিশ ] 


মাওলানা বুরহান উদ্দীন সাহেব, উস্তাদ, হাদীস ও তফসীর বিভাগ, নদওয়াতুল 
উলামা, যিনি হাদীস অনুসন্ধান ও তার মূল সূত্র খুজে বের করার কাজে এবং 
সীরাতের গ্রন্থগুলোর জটিল স্থানের ব্যাখ্যা প্রদানে সাহায্য করেছেন । আল্লাহ পাক 
তাকে এর উপযুক্ত বিনিময় দান করুন । দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব মুহিউদ্দীন 
সাহেব যিনি পাশ্চাত্য ভাষার প্রামাণিক গ্রন্থরাজির অধ্যয়ন, বিশ্বের বিভিন্ন দেশ ও 
জাতির ইতিহাস, বিভিন্ন ধরনের বিশ্বকোষ (070০1019915) তন্ন তন্ন করে 
কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। লেখক তার সহযোগিতাকে ও মেহনতকে 
স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞ। নিজের অপারগতার কারণে দীর্ঘদিন যাবত স্বহস্তে 
লিখতে অক্ষম হয়ে পড়েছি। তাই অন্যের সহযোগিতায় লেখার ওপর আমাকে 
নির্ভর করতে হয়। এ গ্রন্থ রচনার সময় আমার দুই প্রিয়ভাজন মুহাম্মদ মুআয 
ইন্দোরী নদভী ও আলী আহমাদ গুজরাটি নদভী আমাকে বিশেষভাবে সাহায্য 
করেছেন। প্রিয় মাওলানা নূর আলম খলীল আমীনী নদভী, উস্তাদ, নদওয়াতুল- 
উলামা, গ্রন্থের চূড়ান্ত কপি তৈরির গুরু দায়িত্‌ আনজাম দেন। আল্লাহ এঁদের উত্তম 
প্রতিদান দিন। এই সীরাত গ্রন্থে মানচিত্রের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। 
কারণ মানচিত্রের সাহায্যে অনেক জটিল বিষয় এত সহজে বোঝা যায় যা দীর্ঘ বাক্য 
ব্যয়েও বোঝা যায় না। এসব মানচিত্র ইতিহাস, বিজ্ঞান ও সমসাময়িক ইতিহাসের 
সুগভীর অধ্যয়নের আলোকে প্রণয়ন করা হয়েছে। এসব মানচিত্র যাতে তথ্য 
নির্ভুল, পরিপূর্ণ, সর্বাঙ্গীন সুন্দর ও আধুনিক যুগের উপযোগী হয় তার প্রতি 
বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। মানচিত্র প্রণয়নের এ দুরূহ কাজে বন্ধুবর জনাব 
মুহাম্মদ আনসারী (এম. এ. ভূগোল) ও প্রফেসর শফী সাহেব, সহকারী ভাইস 
চ্যান্সেলর ও প্রধান, ভূগোল বিভাগ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং এ বিভাগে 
কর্মরত সকলেই এ কাজে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে এ কাজকে দ্রুত করতে 
সাহায্য করেছেন। আল্লাহ এদের সকলকে যথাযোগ্য প্রতিদান দিন। তারা সকলেই 
এ কাজকে সীরাতুন্নবী এক গুরুত্বপূর্ণ খিদমত মনে করেছেন। প্রিয়ভাজন রাবে 
নদভী, লেখক, “জধীরাতুল আরব’ (আরব উপদ্বীপের ভৌগোলিক পরিচিতি) ও 
প্রধান, আরবী ভাষা সাহিত্য বিভাগ, নদওয়াতুল-উলামা-এর মূল্যবান পরামর্শ এ 
কাজের অংশীদার । আল্লাহ এ সকল মুখলিস বন্ধু-বান্ধবদের যথাযোগ্য প্রতিদানে 
ভূষিত করুন । লেখকের গুরুত্বপূর্ণ আরবী গ্রন্থসমূহের উর্দূ অনুবাদ প্রিয় মুহাম্মদ 
আল-হাসানী, সম্পাদক, আল-বা“ছ আল-ইসলামী, নিজের সৌভাগ্য মনে করে 


www.almodina.com 


[ চুয়াল্লিশ ] 


জান-প্রাণ দিয়ে আনজাম দিয়ে থাকেন । এ গ্রন্থের বেলায়ও তিনি মন-প্রাণ দিয়ে 
হাজির ছিলেন । আল্লাহ তাকেও উত্তম পুরষ্কার দান করুন। 

অবশেষে আল্লাহ্র দরবারে এ দু'আ ও মুনাজাত করি, তিনি যেন এ গ্রন্থ 
সকলের জন্য উপকারী বানান, এ আমলটুকু কবুল করে নেন, এটা যেন 
আখেরাতের সঞ্চয় হয়, সীরাতের পাঠ ও অধ্যয়নের মাধ্যমে উপকৃত হবার সোপান 
হয়। এ গ্রন্থ যদি কোন মু'মিনের অন্তরে নবী প্রেমের একটি স্ফুলিঙ্গও জ্বালিয়ে 
দিতে সক্ষম হয় এবং এটা পাঠের পর কোন অমুসলিমের অন্তরে যদি নবীয়ে 
রহমতের প্রতি সামান্যতম আকর্ষণও সৃষ্টি হয়, তার ভালবাসা তার অন্তরকে করে 
তোলে আন্দোলিত এবং তার অন্তরের প্রত্যন্ত কোণে ইসলামকে বুঝবার এতটুকু 
সদিচ্ছাও উকি মারে, আর এর চেয়েও বড় কথা, এ গ্রন্থখানি আল্লাহ্র দরবারে 
গৃহীত হয় এবং লেখকের ক্ষমা ও শাফাআত লাভের উসিলা হয়, তবে এ কথা মনে 
করে আনন্দাপুত হব, নিজেকে সৌভাগ্যবান মনে করব যে, আমার প্রচেষ্টা সার্থক 
হয়েছে । তখন এ কথা বলার সাহস ও অধিকার অনুভব করবঃ 


স্বীয় জীবনের প্রতি আনন্দিত ভাই 
একটি ভাল কাজ করতে পেরেছি তাই। 
জুমু'আর দিন আবুল হাসান আলী নদভী 
৫-১১-১৩৯৬ হি. দায়েরা শাহ আলামুল্লাহ (র) 
২৯-১০-১৯৭৬ ঈ. রায়বেরেলী 


www.almodina.com 


অন্ধকার যুগ 
খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে বিভিন্ন ধর্ম ও তার অনুসারিগণ £ এক নজরে 


খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দী পৃথিবীর বড় বড় ধর্ম, প্রাচীন ধর্মীয় গ্রন্থ ও সেসবের 
বিধিবিধানসমূহ (যেগুলো ধর্ম, নীতি-নৈতিকতা ও জ্ঞানের ময়দানে বিভিন্ন সময় 
তাদের নির্ধারিত ভূমিকা পালন করেছিল) শিশুদের ত্রীড়া-কৌতুকের বিষয়ে পরিণত 
হয়েছিল এবং বিকৃতির পতাকাবাহী, মুনাফিক, খোদাভীতিহীন ও বিবেকবঞ্চিত 
ধর্মীয় নেতৃবৃন্দের ব্যক্তিগত স্বার্থের লক্ষ্যে এবং কালের কুটিল চক্রান্তের ও 
বিপর্যয়ের এমন শিকারে পরিণত হয়েছিল যে, সেসবের আসল রূপ চিনে নেয়া 
কষ্টকরই নয় বরং বলা চলে, অসম্ভব ছিল। যদি এসব ধর্মের প্রাথমিক প্রতিষ্ঠাতা, 
পতাকাবাহী ও তাদের সম্মানিত নবীগণ পুনরায় ফিরে এসে এই অবস্থা দেখতেন 
তবে তারা তাদের রেখে যাওয়া ধর্মকে নিজেরাই চিনতে পারতেন না এবং এসব 
ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার জন্য কখনো প্রস্তুত হতেন না।১ 

ইয়াহুদী ধর্ম ছিল কতকগুলো নিষ্প্রাণ রীতিনীতি ও কিংবদন্তীর সমাহার যার 
মধ্যে জীবনের কোন স্পন্দন অবশিষ্ট ছিল না। এতত্িন্ন ইয়াহুদী ধর্ম স্বয়ং একটি 
বংশীয় ও সম্প্রদায়গত ধর্ম বিধায় এর নিকট বিশ্বের জন্য কোন পয়গাম, পৃথিবীর 
তাবৎ জাতিগোষ্ঠীর জন্য কোন আবেদন এবং মানবতার জন্য, তার রোগমুক্তির 
নিমিত্ত কোন প্রতিকার ও প্রতিষেধক ছিল না। 


এই ধর্ম স্বীয় তৌহিদী আকীদার ওপরও [বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যে 
তার বৈশিষ্ট্যপূর্ণ পরিচিতি ছিল যার ভেতর তার সম্মান ও মর্যাদা এবং প্রাচীন কালে 
বনী ইসরাঈলের অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর শ্রেষ্ঠত্বের রহস্য প্রচ্ছন্ন ও লুকায়িত 


১. এঁ সব প্রাচীন জাতিগোষ্ঠীর (যারা বড় বড় বিখ্যাত ধর্মের পতাকাবাহী ছিল) ধর্মীয় গ্রন্থসমূহ যে নির্মম ও 
নির্দয়ভাবে বিকৃতির শিকার হয়েছিল, বরং যেভাবে সেসবের রূপ ও মূল বিষয়বস্তু কদাকার করা 
হয়েছিল, এর বিস্তারিত বিবরণ নির্ভরযোগ্য এতিহাসিক সাক্ষ্য-প্রমাণ ও দলীল-দস্তাবেয এবং স্বয়ং 
তাদের জ্ঞানী-গুণী ও ধর্মীয় নেতৃবৃন্দের স্বীকারোক্তির আলোকে তাওরাত ও ইনজীল-এর যাত্রা থেকে 
নিয়ে ইরানের ধর্মগ্রন্থ “আভেস্তা” ও ভারতবর্ষের “বেদ” পর্যন্ত মিলবে। মৎ প্রণীত ৮০১০ 
wl pli dle ৪৫৭] 91 ০৬১ নামক গ্রন্থের ৭ম অভিভাষণ (খতমে 
নবুওয়াত), ২২৮-২৪২ দেখুন। (ইফাবা থেকে এর বাংলা তরজমা প্রকাশিত হয়েছে)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬ 


রয়েছে এবং যার ওসিয়ত করেছিলেন হযরত ইবরাহীম ও হযরত ইয়াকুব (আ) 
তদীয় পুত্রদেরকে] দৃঢ়পদ থাকতে পারেনি । ইয়াহুদীরা প্রতিবেশী জাতিগোষ্ঠীর 
প্রভাবে অথবা বিজয়ী জাতিগোষ্ঠীগুলোর চাপে তাদের বহু “আকীদা তথা ধর্মবিশ্বাস 
কবুল করে নেয় এবং তাদের বহু অভ্যাস, শির্কমূলক, পৌত্তলিক ও জাহিলী 
গালগল্প তথা কিংবদন্তী গ্রহণ করে, বিবেকবান কোন কোন ইয়াহুদী এতিহাসিক 
যার স্বীকারোক্তি করেছেন। Jewish Encyclopaedia-র নিবন্ধকার 
লিখেছেন ঃ 


মূর্তিপূজার বিরুদ্ধে নবীদের ক্রোধ ও কুপিত হওয়া থেকে একথা প্রকাশ পায় 
যে, দেবতাদের পৃজা-অর্চনা ইসরাঈলী জনসাধারণের অন্তর-রাজ্যে আসন গেড়ে 
বসেছিল এবং ব্যবিলনের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের সময় পূর্ণরূপে এর উৎসাদন 
হয়নি । কল্পনা পূজা ও যাদুর মাধ্যমে বহু শির্কমূলক ধ্যান-ধারণা ও রসম-রেওয়াজ 
পুনর্বার জনগণ গ্রহণ করেছিল । তালমূদ থেকেও এর সাক্ষ্য মেলে যে, মূর্তিপূজার 
মধ্যে ইয়াহ্দীরা বিরাট আকর্ষণ খুজে পেত।১ 

ব্যবিলনের তালমূদ ২ (যাকে ইয়াহুদীদের মধ্যে সীমাতিরিক্ত পবিত্র জ্ঞান করা 
হত এবং কোন কোন মুহুর্তে তাওরাতের ওপরও একে অগ্রাধিকার প্রদান করা 
হয়েছে যা খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে ইয়াহুদীদের মধ্যে জনপ্রিয় ও প্রচলিত ছিল) 
স্বল্পবুদ্ধিতা, কটুকাটব্য, খোদার সমীপে ধৃষ্টতা ও গোস্তাখী প্রদর্শন, মূলতত্ত্ব ও 
স্বীকৃত সত্যের সঙ্গে এবং দীন ও বুদ্ধিবৃত্তির সঙ্গে ঠাট্টা-মশকরার এমন সব অদ্ভুত 
ও বিস্ময়কর নমুনা দ্বারা পূর্ণ যদ্দৃষ্টে এ শতাব্দীতে ইয়াহুদী সমাজের চেতনা ও 
উপলব্ধিগত অধঃপতন এবং ধর্মীয় রুচি বিকৃতির পূর্ণ পরিমাপ করা যায় ।৩ 


খৃষ্টবাদ তার জন্ম ও বিকাশের প্রথম প্রভাতেই চরমপন্থীদের সৃষ্ট বিকৃতি, মূর্খ 
জাহিলদের মনগড়া ব্যাখ্যা-বিশ্রেষণ ও রোমক খৃষ্টানদের পৌত্তলিকতার শিকার 
হয়ে গিয়েছিল। হযরত ঈসা (আ)-র সহজ-সরল তথা অনাড়ম্বর ও পবিত্র 
শিক্ষামালা এ সমস্ত ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গিয়েছিল। তাওহীদ ও 
ইখলাসের সাথে আল্লাহ্র ইবাদতের নূর গভীর মেঘের আড়ালে ঢাকা পড়ে 
গিয়েছিল। 


১. Jewish Encyclopaedia. vol xii, P,. 568-69. 

২. তালমূদ অর্থ ইয়াহুদীদের ধর্ম ও আদব-কায়দা শিক্ষার গ্রন্থ । এটি প্রকৃতপক্ষে ইয়াহুদী পণ্ডিতদের শরীয়ত 
গ্রন্থ আল-“মুশান্না'-র টীকা-ভাষ্যের সংকলন যা বিভিন্ন যুগে প্রচলিত ছিল। 

৩. বিস্তারিত শ্রানতে চাইলে দেখুন “তালমূদের আলোকে ইয়াহুদী সম্প্রদায়” ড. রোহলিঙ্গ কৃত, ড. ইউসুফ 
হান্নাকৃত এর আরবী তরজমা- ১৬০|| ১০15৪ (৮৪ ১০১| Sl 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৭ 


চতুর্থ শতাব্দীর শেষে খৃষ্টান সমাজে ত্রিত্বাদের আকীদা-বিশ্বাস কিভাবে 
অনুপ্রবেশ করেছিল এবং কিভাবে তা সংক্রমিত হয়েছিল সে সম্পর্কে একজন 
খৃষ্টান মনীষী লিখেছেন ৪ 

“এই আকীদা বা ধর্মবিশ্বাস যে, ‘এক আল্লাহ্‌ তিনটি মৌলিক বস্তুর সংমিশ্রণ’ 
চতুর্থ শতাব্দীর শেষ দিকেই খৃষ্টান বিশ্বের গোটা যিন্দেগী ও চিন্তাধারায় অনুপ্রবেশ 
করেছিল এবং দীর্ঘকাল যাবত সরকারী ও স্বীকৃত আকীদা-বিশ্বাস হিসেবে, যা গোটা 
খৃষ্টান বিশ্ব মান্য করত, অবশিষ্ট থাকে । এমন কি খৃষ্টীয় উনবিংশ শতাব্দীর শেষার্ধে 
এই আকীদা-বিশ্বাসের পরিবর্তন ও এই আকৃতি ধারণ পর্যন্ত পৌছুবার গোপন রহস্য 
ভেদ হয়।”১ 


একজন সমসাময়িক খৃষ্টান এতিহাসিক খৃষ্টান সমাজে পৌন্তলিকতার সূচনা, 
এর নিত্য-নতুন রূপ এবং অপরাপর মুশরিক ও পৌত্তলিক জাতিগোষ্ঠীর (তাদের 
ধৰ্মীয় ও জাতীয় প্রথা-পদ্ধতি ও নিদর্শনসমূহ, আচার-অভ্যাস, পালা-পার্বণ ও 
অনুষ্ঠানগুলোতে) অন্ধ আনুগত্য, ভয়-ভীতি কিংবা মূর্খতার ভিত্তিতে তাদের হুবহু 
নকল করবার প্রবণতা এবং এ ব্যাপারে খৃষ্টানদের নিত্য-নতুন কলাকৌশল খুব 
আলোচনা করেছেন । তিনি তার The History of ও in the 
Light of Modern Knowledge নামক গ্রন্থে বলেন 

“পৌত্তলিকতা শেষ হল বটে কিন্তু একেবারে ধ্বংস হল না, বরং তা আত্মস্থ 
করে নেওয়া হল। প্রায় সবকিছুই, যা পৌত্তলিকতার মধ্যে ছিল, তা খৃষ্ট ধর্মের 
নামে চলতে লাগল । যে সমস্ত লোকের তাদের দেবদেবী ও বিখ্যাত ব্যক্তিদের 
থেকে হাত গুটাতে হয়েছিল তারা অবচেতনভাবে খুব সহজেই ধর্মের জন্য জীবন 
উৎসর্ণকারী কোন শহীদকে প্রাচীন দেবতাদের গুণে গুণান্বিত করে কোন স্থানীয় 
প্রস্তর কিংবা ধাতুনির্মিত প্রতিকৃতিকে তার নামে নামকরণ করল এবং এভাবে 
কুফরী মতবাদ ও পৌরাণিক কাহিনী এ সব স্থানীয় শহীদদের নামে নামাংকিত হয়ে 
গেল এবং আল্লাহ্র গুণে গুণাৰ্িত ওলী-আওলিয়ার আকীদার ভিত্তি প্রতিষ্ঠিত হল। 
এ সব ওলী-আওলিয়া একদিকে তো আরাইউসীনদের আকীদা-বিশ্বাসের ভিত্তিতে 
মানুষ ও তদীয় স্রষ্টার মাঝে স্বগাঁয় ও এশ্বরিক মর্যাদার অধিকারী মানুষের রূপ ধারণ 
করল এবং অপরদিকে এ মধ্যযুগের পবিত্রতা ও সাধুতার প্রতীকে পরিণত হল। 
পৌত্তলিক হোলী ও দেয়ালী উৎসব গ্রহণ করে সে সবের নাম পাল্টে দেওয়া হয়। 


১. New Catholic Encyclopaedia. vol. 14, 1961. থেকে উদ্ধৃত, নিবন্ধ তিন 
পবিত্রাত্মা, ১ম খণ্ড, ১৯৫ পৃ., সংক্ষেপিত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮ 


এমন কি ৪০০ খৃ. পর্যন্ত পৌছাতে পৌছাতে সূর্য দেবতার প্রাচীন উৎসব যীশু 
খৃষ্টের জন্মদিনের রূপ পরিগ্রহ করল ।”১ 


খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর শুরুতে সিরিয়া ও ইরাকের খৃষ্টান এবং মিসরের খৃষ্টানদের 
যুদ্ধ পূর্ণ শক্তিতে চলছিল। আর এই যুদ্ধ চলছিল যীশু খৃস্টের হাকীকত ও মাহিয়ত 
নিয়ে অর্থাৎ যীশুর পবিত্র সত্তা এশ্বরিক অথবা পার্থিব এবং তাতে কোন্‌ অংশ 
কতটা । এই যুদ্ধের দরুন শিক্ষায়তন, গির্জা ও বাড়ীঘর সবকিছু প্রতিদ্বন্দ্ী শিবিরে 
পরিণত হয়ে গিয়েছিল যারা একে অপরকে কাফির তথা অবিশ্বাসী ঘোষণায় ছিল 
মন্ত। তারা একে অপরের রক্ত পিয়াসীতে পরিণত হয়েছিল । তাদের যুদ্ধরত দেখে 
মনে হচ্ছিল, এ বুঝি দু'টি ভিন্ন ধর্ম ও বিরোধী জাতিগোষ্ঠীর যুদ্ধ ।২ সেজন্য 
খৃষ্টানদের এ অবকাশ ছিল না যে, পৃথিবীব্যাপী অরাজকতা, বিপর্যয়রোধে ও অবস্থার 
সংশোধনে তারা প্রয়াস চালাবে এবং মানবতাকে কল্যাণ ও মুক্তির জন্য পয়গাম 
দেবে। 


মজুসীরা (ইরানের অগ্নিউপাসক পার্শী সম্প্রদায়) প্রাচীনকাল থেকে সৃষ্টির 
মৌলিক উপাদান চতুষ্টয়ের বৃহত্তম উপাদান অগ্নির পূজা করত এবং তারা এর জন্য 
নির্দিষ্ট অগ্নিকুগ্ুলী তৈরি ও উপাসনা গৃহ নির্মাণ করেছিল । দেশের সর্বত্র অগ্নিপূজার 
ব্যাপক প্রচলন ছিল। এজন্য খুবই সুশৃঙ্খল আইন ও সূক্ষ্ম বিধি-বিধান নির্ধারিত ছিল 

ং তদনুযায়ী আমল করা ছিল বাধ্যতামূলক । অগ্নিপূজা ও সূর্যকে পবিত্র জ্ঞান করা 
ব্যতিরেকে আর সব দর্শন ও ধর্মবিশ্বাস সেখানে নিশ্চিহ হয়ে গিয়েছিল। তাদের 
নিকট ধর্ম কতিপয় প্রথা-পদ্ধতি কিংবা কয়েকটি আচার-অনুষ্ঠানের বেশী আর কোন 
মূল্য বহন করত না যেগুলো তারা নির্দিষ্ট জায়গায় প্রতিপালন করত । উপাসনা 
গৃহের বাইরে তারা ছিল একেবারে মুক্ত ও স্বাধীন যেখানে তারা নিজেদের 
খেয়াল-খুশী ও মর্জি মুতাবিক জীবন যাপন করত । একজন অগ্নিউপাসক ও একজন 
বেদীন, বিবেকহীন ও অপদার্থের মধ্যে বিশেষ কোন পার্থক্য ছিল না।৩ 

“সাসানী আমলে ইরান" গ্রন্থের লেখক আর্থার ক্রিস্টিনসেন সে যুগের ধর্মীয় 
দায়িত্‌ ও কর্তব্যের ওপর আলোকপাত করতে গিয়ে লিখেছেন, “সরকারী 
কর্মচারীদের জন্য দিনে চারবার সূর্য পূজা করা আবশ্যিক কর্তব্য ছিল। চন্দ্র-পূজা, 


১. Rev. James Houston Baxter-কৃত, গ্রাসগো ১৯২৯৯ পৃ. ৪০৭ । 

২. আলফ্রেড বাটলারের গ্রন্থ, Arab's Conquest of Egypt and the last Thirty 
years of Roman Dominion দ্র. অক্সফোর্ড ১৯০২, পৃ. 88-৫ । 

৩. সাসানী আমলে ইরান, ১৫৫ পূ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯ 


অগ্নিপূজা ও পানিপূজা ছিল এর অতিরিক্ত । শয়ন, জাগরণ, গোসল, পৈতা পরিধান, 
খানাপিনা, হাচি দেওয়া, চুল ছাটা, নখ কাটা, পেশাব-পায়খানা, প্রদীপ জ্বালানো, 
মোটকথা সকল কাজের জন্যই মন্ত্র ছিল এবং এগুলো করা তাদের জন্য ছিল 
জরুরী । তাদের ওপর এও নির্দেশ ছিল যে, অগ্নিশিখা সদা প্রজ্বলিত ও অনির্বাণ 
থাকবে, কোন অবস্থাতেই তা নির্বাপিত হতে পারবে না এবং আগুন ও পানি একে 
অপরের সঙ্গে যেন না মেশে আর ধাতব পদার্থে যেন মরিচা না পড়ে । কেননা 
ধাতব পদার্থ তাদের দৃষ্টিতে পবিত্র ছিল।”১ 


ইরানের লোকেরা আগুনের দিকে মুখ করে পূজা করত । ইরানের শেষ সম্রাট 
ইয়াযদাগির্দ একবার সূর্যের কসম খেয়ে একথা বলেছিলেন ঃ 

“আমি সূর্যের কসম খাচ্ছি যিনি সবচেয়ে বড় উপাস্য ৷” তিনি সেইসব 
খৃষ্টানকে, যারা খৃষ্ট ধর্ম থেকে তওবা করেছিল, বাধ্য করেছিলেন তাদের ধর্মনিষ্ঠা 
প্রমাণের জন্য সূর্যের পূজা করতে ।২ ইরানের লোকেরা সর্বকালে ও সর্বযুগেই 
দ্বিত্বাদের শিকার ছিল অর্থাৎ তারা দুই খোদার অস্তিত্বে বিশ্বাসী ছিল। এমন কি 
এটাই তাদের আলামত ও পরিচয়জ্ঞাপক চিহ্কে পরিণত হয়। তারা দুই খোদার 
সমর্থক ছিল। এক খোদা আলোর বা কল্যাণের যাকে তারা আহুরমাযদা বা য়াযদান 
বলত ৷ দ্বিতীয় খোদা অন্ধকার বা মন্দের যার নাম রেখেছিল তারা আহরিমান। 
তাদের বিশ্বাস ছিল যে, এই দুই খোদার মধ্যে পারস্পরিক দ্বন্দ ও শক্তি পরীক্ষা 
আগাগোড়া চলে আসছে ।৩ 

“ইরানী ধর্মের এসব এঁতিহাসিক তাদের উপাস্য মা'বুদদের সম্পর্কে যেসব 
কাহিনী লিখেছেন এবং গোটা পৌরাণিক উপাখ্যান তৈরি করেছেন তা তাদের 
অত্যুন্তূত বিশ্বয়প্রিয়তা এবং বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়ে গ্রীক কিংবা ভারতীয় 
পৌরাণিক কাহিনী থেকে কোনভাবেই কম নয়।”৪ 

বৌদ্ধ ধর্ম, যা ভারতবর্ষ ও মধ্য এশিয়াতে বিস্তার লাভ করেছিল, তাও একটি 
পৌত্তলিক ধর্মে পরিবর্তিত হয়ে গিয়েছিল । মূর্তি বৌদ্ধ ধর্মের লাগাম ধরে পথ 
চলছিল । যেখানেই তাদের কাফেলা বিশ্রাম মানসে কিছুক্ষণের জন্য হলেও ছাউনি 
ফেলত সেখানেই গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করা হত এবং দেখতে না দেখতেই 
সাসানী আমলে ইরান, ১৫৫ পৃ. ৷ 
. প্রাগুক্ত, ১৮৬-৮৭ পৃ. 
. প্রাগুক্ত, অধ্যায়, যরদশৃত ধর্ম £ সরকারী ধর্ম, ১৩৩ পৃ. । 
.. প্রাগুক্ত, ২০৪+২-৯ পৃ. । 
8— 


০০0 ৮ ৬ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০ 


একটি উপাসনাগৃহ তৈরি হয়ে যেত।১ 

জ্ঞানী পণ্তিতমহল এখন পর্যন্ত এই ধর্ম ও এর প্রতিষ্ঠাতা সম্পর্কে সন্দিহান যে, 
আসমান-যমীন, এমন কি স্বয়ং মানুষের স্রষ্টা আল্লাহ্‌র অস্তিত্বে তার বিশ্বাস ছিল কি 
না অর্থাৎ তিনি স্বয়ং স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন কি না। তারা তো বিস্মিত যে, 
আটার প্রতি ঈমান ও গভীর বিশ্বাস ছাড়া এই বিরাট ধর্ম কি করে টিকে রইল!২ 


থাকল হিন্দু ধর্ম! এ হিন্দু ধর্ম তো দেবদবীর আধিক্যের ক্ষেত্রে অপরাপর ধর্মের 
তুলনায় অনেক অগ্রসর । খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মূর্তি পূজার ছিল রমরমা রাজত্ব । 
এই শতকে তাদের উপাস্য দেবতার সংখ্যা তেত্রিশ কোটিতে গিয়ে উপনীত 
হয়েছিল। মোটের ওপর প্রতিটি বৃহৎ কিংবা ভয়াবহ অথবা উপকারী বস্তুই ছিল 
তাদের উপাস্য দেবতা । মূর্তি নির্মাণ ও ভাঙ্কর্য তৈরি বিদ্যা চরমোতকর্ষ লাভ করেছিল 
এবং এ ক্ষেত্রে নিত্য-নতুন কলাকৌশল উদ্ভাবিত হচ্ছিল ।৩ 


একজন হিন্দু মনীষী (সি.ভি. বৈদ্য) তদীয় History of Medieval Hindu 
India নামক গ্রন্থে রাজা হরিশ (৬০৬-৬৪৮ খু.) সম্পর্কে লিখেছেন । মনে রাখতে 
হবে যে, এ সেই যুগ যার পরেই আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাব ঘটে । 


“এ যুগে হিন্দু ধর্ম ও বৌদ্ধমত উভয়ই সমভাবে পৌত্তলিক ছিল, বরং খুব 
সম্ভব পৌত্তলিকতারি দিক দিয়ে বৌদ্ধমত হিন্দু ধর্মের চেয়ে অনেক বেশি এগিয়ে 
গিয়েছিল। প্রকৃতপক্ষে এ ধর্মের যাত্রাই শুরু হয়েছিল আল্লাহ্র অস্তিত্বের 
অস্বীকৃতির মধ্য দিয়ে। কিন্তু শেষাবধি সে বুদ্ধকেই সবচে’ বড় খোদার আসনে 
বসিয়ে দিল। পরে আরও অন্যান্য খোদা যেমন Bodhisatvas-এর বৃদ্ধি ঘটতে 
থাকে, বিশেষত বৌদ্ধ ধর্মের মহাযান শাখায় পৌত্তলিকতা চূড়ান্তভাবে আসন গেড়ে 
বসে। ভারতবর্ষে তা এতটা উন্নতি করতে সক্ষম হয় যে, প্রাচ্য ভাষাগুলোতে 


১. দ্র. “হিন্দুস্তানী তামাদ্দুন” উর্দূ অনুবাদ, অধ্যাপক ঈশ্বরী টোপাকৃত, ২০৯পৃ. তাহযীব হিন্দ, 
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, অধিকন্তু পণ্ডিত নেহরুর Discovery of India , ২০১-২ 
পৃ.। 

২. দ্র. ইনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকার বৌদ্ধ ধর্মের ওপর লিখিত নিবন্ধ । 

৩. দ্র. আর. সি. দত্তের গ্রন্থ Ancient India, ৩য় খণ্ড, ২৭৬ পৃ. এবং L.5.5 


O'Malley; Popular Hinduism-The Religion of the Masses 
(Cambridge 1935), পৃ. ৬-৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১ 


বুদ্ধের নাম পৌত্তলিকতার সমার্থকে পরিণত হয়।”১ 


এতে কোনই সন্দেহ নেই যে, সে যুগে মূর্তিপূজা গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত 
ছিল। আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত সমগ্র পৃথিবী 
পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত ছিল। খৃষ্ট ধর্ম, সেমিটিক ধর্মসমূহ, বৌদ্ধ ধর্ম 
মূর্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনে একে অপরকে অতিক্রম করবার প্রতিযোগিতায় 
লিপ্ত হয়েছিল।২ 

আরো একজন হিন্দু মনীষী তার Popular Hinduism the Religion of 
the Masses নামক গ্রন্থে বলেন $ 


খোদা তৈরির কর্ম-কৌশল এখানেই শেষ হয়ে যায়নি, বরং বিভিন্ন যুগে এই 
খোদায়ী একাডেমী বা কাউন্সিল এত বিরাট পরিমাণে বৃদ্ধি পায় যে, তার পরিমাপ 
করাই কঠিন। এগুলোর মধ্যে ভারতবর্ষের প্রাচীন বাসিন্দাদের বহু উপাস্য 
দেবতাও ছিল যেগুলোকে হিন্দু ধর্মের দেবতা ও ভগবানগুলোর সাথে একীভূত 
করে নেয়া হয়েছিল । কালক্রমে এসব দেবতার সংখ্যা তেত্রিশ কোটিতে গিয়ে 
উপনীত হয়।৩ 


আরবদের সম্পর্কে যতটুকু জানা যায় তাতে দেখা যায় যে, প্রাচীন কালে তারা 
দীনে ইবরাহীম (আ)-এর ধারক-বাহক ছিল এবং তাদের ভূখণ্ডেই আল্লাহ্র 
সর্বপ্রথম ঘর নির্মিত হয়। কিন্তু নবুওয়াত ও আম্বিয়ায়ে কিরামের সঙ্গে কালের দূরত্ব 
এবং আরব উপদ্বীপে বৃত্তাবদ্ধ হবার কারণে তারা খুবই নিয়স্তরের পৌত্তলিকতার 
মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল যাদের দৃষ্টান্ত ভারতবর্ষের মূর্তিপূজক ও মুশরিক ছাড়া আর 
কোথাও পাওয়া যেত না। তারা শিরক ও মূর্তি পূজার ক্ষেত্রে বহু দূর এগিয়ে 
গিয়েছিল এবং এক আল্লাহ্‌র পরিবর্তে বহু উপাস্য দেবতায় তারা বিশ্বাস করত । 
এসব স্বনির্মিত উপাস্য দেবতা গোটা সৃষ্টি জগতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিধানে 


১. Vol. 1, Poona 1921, P. 101, ফরাসী ও উর্দু সাহিত্যে মূর্তি শব্দ যেরূপ অধিক 
হারে ব্যবহার করা হয়েছে তাতে করে এর সত্যতা সমর্থিত হয় । এমনিতেও বুদ্ধ ও বুত 
শব্দ শুনতেও কাছাকাছি মনে হয়। 

২. C. V Vaidya, History of Medieval Hindu India. Vol. 1. Poona 
1921, p. IOI: 


৩. [L.S.S. O0' Malley. C.L.F. ICS. Popular Hinduism: The Religion 
of the Masses (Cambridge 1935), পৃ. ৬,৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫২ 


আল্লাহ্র সঙ্গে শরীক, কল্যাণ-অকল্যাণ ও লাভ-ক্ষতির মালিক এবং কাউকে 
জীবিত রাখার বা মারার ব্যক্তিগত ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত । গোটা 
আরব জাতিগোষ্ঠী পৌত্তলিকতার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল । প্রতিটি 
গোত্র ও প্রতিটি এলাকার পৃথক উপাস্য দেবতা ছিল। যদি বলা হয় যে, আরবের 
প্রতিটি ঘরই একেকটি পুতুল গৃহে পরিণত হয়েছিল তবে তা অত্যুক্তি হবে না।১ 


স্বয়ং কাবা শরীফের অভ্যন্তরে ও এর প্রাঙ্গণে, যে গৃহ হযরত ইবরাহীম (আ) 
কেবল আল্লাহ্র ইবাদত-বন্দেগীর জন্যই নির্মাণ করেছিলেন, তিন শত ষাটটি মূর্তি 
স্থান পেয়েছিল।২ 


তারা মূর্তিপূজা ও দেবদেবীর পূজা-অর্চনা থেকে অগ্রসর হয়ে শেষাবধি সব 
ধরনের পাথরকেই পূজা করতে শুরু করেছিল। তারা ফেরেশতা, জিন ও 
তারকারাজিকেও তাদের উপাস্য জ্ঞান করত । তারা বিশ্বাস করত যে, ফেরেশতারা 
আল্লাহ্র কন্যা সন্তান এবং আল্লাহর অংশীদার । এজন্য তারা এসবের শক্তি ও 
প্রভাবে বিশ্বাসী ছিল এবং এর পৃজা-অর্চনাকে অপরিহার্য জ্ঞান করত ।৩ 


এক নজরে পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠী 


এই ছিল সেই সব ধর্মের অবস্থা যা আপন আপন যুগে আল্লাহ্‌র দিকে মানুষকে 
আহ্বান জানাবার নিমিত্ত পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল৷ যেসব দেশ সুসভ্য 
হিসাবে পরিচিত ছিল, যেসব দেশে বিশাল হুকুমত প্রতিষ্ঠিত ছিল, নানাবিধ 
জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের সরব চর্চা ছিল এবং যেসব দেশকে সভ্যতা- 
সংস্কৃতি, শিল্প ও কৃষ্টি, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্র মনে করা হত, সেসব 
দেশে ধর্মের অবয়ব ও আকৃতি ছিল একেবারেই বিকৃত । সেসব ধর্ম আপন মৌল 
সত্তা, মূল্য ও মর্যাদা, শক্তি ও কল্যাণকামিতা খুইয়ে বসেছিল। সংস্কারক এবং 
চরিত্র ও নৈতিকতার শিক্ষক বহুদূর অবধি কোথাও দৃষ্টিগোচর হচ্ছিল না। 


১. দ্র. ইবনুল-কালবীর কিতাবু'ল-আসনাম। 
২. সহীহ বুখারীর কিতাবু'ল-মাগাযী, মক্কা বিজয় শীর্ষক অধ্যায় । 
৩. কিতাবু'ল-আসনাম, পৃ. 88 । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৩ 


প্রাচ্যের রোমক সাম্রাজ্য 


প্রাচ্যের রোমান স্রামাজ্যে১ ট্যাক্সের বোঝা এতই দুর্বহ হয়ে পড়েছিল যে, 
দেশের গণমানুষ আপন হুকৃমতের মুকাবিলায় বিদেশী শাসনকে অগ্রাধিকার দিতে 
শুরু করেছিল । বারবার বিপ্লব ও বিদ্রোহ দেখা দিত। কেবল ৫৩৩ খৃষ্টাব্দে একটি 
দাঙ্গায় কনস্টাটিনোপলের ত্রিশ হাজার মানুষ নিহত হয়েছিল । ২ তাদের রাত দিনের 
সবচেয়ে বড় ভাবনা ও আকর্ষণই ছিল, যে কোন উপায়েই হোক সম্পদ অর্জন, 
অতঃপর অর্জিত সম্পদ আরাম-আয়েশ ও বিলাসী জীবন যাপনে ব্যয় করা। 
ত্রীড়া-কৌতুক ও চিত্তবিনোদনের মাঝে তারা এত দূর অগ্রসর হয়েছিল যে, তা 
অন্ধত্ব ও বর্বরতার স্তর পর্যন্ত পৌছে গিয়েছিল ।৩ 


Civilization Past and Present নামক গ্রন্থের লেখকবৃন্দ বায়যান্টাইন 
সমাজের এই অদ্ভুত বৈপরীত্য, নৈতিক অরাজকতা ও চারিত্রিক বিপর্যয়, 
খেল-তামাশাপ্রিয় স্বভাব ও চিত্তবিনোদন প্রীতির ওপর আলোকপাত করতে গিয়ে 
লিখেছেন, “বায়যান্টাইনীয় সমাজ জীবনে বিরাট বৈপরীত্য পাওয়া যেত। ধর্মীয় 
ঝৌক তাদের মন-মস্তিষ্কে গভীরভাবে অনুপ্রবিষ্ট হয়েছিল৷ দুনিয়া বর্জন ও 
বৈরাগ্যবাদ সাম্রাজ্যের সর্বত্র বিস্তার লাভ করেছিল এবং সাধারণ স্তরের একজন 
নাগরিকও গভীরতর ধর্মীয় আলোচনায় উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করত । এরই 
সাথে সর্বসাধারণের দৈনন্দিন জীবনের ওপর প্রচ্ছন্রপ্রিয়তা ও গোপনীয়তার ছাপ 
লেগেছিল। কিন্তু এর বিপরীতে এই সব লোকই আবার সর্বপ্রকার খেল-তামাশার 
প্রতি অস্বাভাবিক রকম আগ্রহীও ছিল। সার্কাসের ছিল বিশাল ময়দান যেখানে একই 
সঙ্গে আশি হাজার দর্শক উপবেশন করতে পারত । এখানে রথের বিরাট দৌড় 
প্রতিযোগিতা অনুষ্ঠিত হত । জনসাধারণকে ‘নীল’ ও “হরিৎ' দুই গ্রুপে ভাগ করে 
দেওয়া হয়েছিল। বায়যান্টীয়দের মধ্যে রূপ ও সৌন্দর্যের প্রতি ভালবাসাও ছিল, 


১. প্রাচ্যের রোমক সাম্রাজ্যের উল্লেখ ইতিহাসে বায়যান্টাইন সাম্রাজ্য নামেই করা হয়েছে। 
আরবরা একে রোম বলে। যে যুগের আলোচনা আমরা করছি সে যুগে উল্লিখিত সাম্রাজের 
অধীনে নিম্নোক্ত অঞ্চলগুলো ছিল £ গ্রীস, বলকান, এশিয়া মাইনর, সিরিয়া, ফিলিস্তীন, গোটা 
রোম সমুদ্র এলাকা ও সমগ্র উত্তর আফ্রিকা । এর রাজধানী ছিল কনস্টান্টিনোপল। ৩৯৫ খৃ.- 
এ এর সূচনা এবং ১৪৫৩ খৃ. উছমানী তুকীদের বিজয়ের মাধ্যমে এর সমাপ্তি । 

২. ইনসাইক্লো-ব্রটানিকা, জাস্টিনিয়ান নিবন্ধ । 

৩. এডপয়ার্ড গিবন-এর Decline and Fall of the Roman Empire. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৪ 


আবার জুলুম-নিপীড়ন, মালিন্য ও কদর্যতার প্রতি আকর্ষণও ছিল । তাদের 
ক্রীড়া-কৌতুক অধিকাংশ সময় রক্তাক্ত ও কষ্টদায়ক হত । তাদের যন্ত্রণা ও কষ্ট 
ভয়ানক ও ভীতিপ্রদ হত এবং তাদের বিশিষ্ট লোকদের (21105) জীবনে ছিল 
আনন্দ-আয়েশ, ষড়যন্ত্র, লৌকিকতা ও যাবতীয় মন্দের জগাখিচুড়ি ।১ 


মিসর (যা ছিল প্রাচুর্যের অধিকারী বায়যান্টাইন সাম্রাজ্যের একটি প্রদেশ) বিরাট 
ধর্মীয় নিপীড়ন ও নিকৃষ্টতম রাজনৈতিক জোর-যবরদস্তির শিকার এবং এরই সাথে 
সাথে বায়যান্টাইন সাম্রাজ্যের প্রাচুর্যের এক বিরাট মাধ্যম ছিল, ছিল এর উৎসও। 
এর উদাহরণ ছিল সেই গাভীর মত যাকে বেশ ভালভাবে দোহন করা হবে বটে, 
কিন্তু খোরাক দেওয়া হবে স্বল্প থেকে স্বল্পতর পরিমাণ ।২ 


সিরিয়া ছিল বায়যান্টাইন সাম্রাজ্যের দ্বিতীয় প্রদেশ । এ ছিল রোমকদের 
সম্প্রসারণশীল ও সাম্রাজ্যলিন্সু মানসিকতার শিকার, যেখানে কেবল শক্তির জোরে 
বিদেশীদের মতই শাসন ক্ষমতা চালান হত এবং শাসিত প্রজাবর্গ কখনও স্নেহ ও 
ভালবাসার মুখ দেখতে পেত না। দারিদ্র্যের অবস্থা ছিল এই যে, অধিকাংশ 
সিরীয়বাসী তাদের খণ পরিশোধের জন্য তাদের শিশু সন্তানদেরকে বিক্রয় করতে 
বাধ্য হত। বিভিন্ন রকম জুলুম-নির্যাতন, অধিকার হরণ, ক্রীতদাসে পরিণত করা 
এবং লোকদের বেগার শ্রমদানে বাধ্য করা ছিল সাধারণ রেওয়াজ ।৩ 


পারসিক সাম্রাজ্য 
ইরানের প্রাচীনতম ধর্ম মাযদাইয়্যাত ধর্মের স্থান দখল করল যরদশ্ত ধর্ম । এ 
ধর্মের প্রতিষ্ঠাতা যরদশ্ত খৃ. পূ. সপ্তম শতাব্দীতে আবির্ভূত হন। পারসিক সাম্রাজ্য 
প্রাচ্যের রোমান সাম্রাজ্যের তুলনায় (মহান রোম সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার পর) 
আপন আয়তন, আয়-আমদানির উপায়-উপকরণ ও শান-শওকতের ক্ষেত্রে অনেক 
বড় ছিল। এর ভিত্তি স্থাপিত হয়েছিল সম্রাট আর্দেশীরের হাতে ২২৪ খুষ্টাব্দে। 
আপন উত্থানকালে আসিরিয়া, খুযিস্তান, মিডিয়া, পারস্য, আযারবায়জান, তারারিস্তান, 
সারাখস, মারজান, কিরমান, মার্ভ,বলখ, সুগাদ, সীস্তান, হেরাত, খুরাসান, 
খাওয়ারিযম, ইরাক ও য়ামন সবগুলোই তার শাসনাধীনে ছিল। কোন এক যুগে 
১. T. Walter Wall Bank and Alastar M. Taylor-র Civilization Past and 
Present, 1954. P. 261-62. 
২. বিস্তারিত দ্র. আলফ্রেড বাটলারের The Arab conquest of Egypt এবং 


Historians History of the world. P VII. 
৩. বিস্তারিত দ্র. খুতাতু'শ-শাম, কুর্দ আলীকৃত, ১ম খণ্ড, ১০১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত -৫৫ 


সিন্ধুনদের অববাহিকার মধ্যবর্তী জেলাসমূহ ও তার গতিপথের আশপাশের 
প্রদেশগুলো অর্থাৎ কচ্ছ, কাথিয়াওয়াড়, মালব ও সেসবের গোটা এলাকা তাদের 
শাসনাধীনে ছিল। 

তেসিফোন (আল-মাদায়েন) ছিল এই সাম্রাজ্যের রাজধানী এবং তা ছিল 
শহরসমূহের এক সমষ্টি যা তার আরবী নাম থেকেই অনুমান করা যায়। পঞ্চম 
শতাব্দী ও এর পরবর্তী কালে মাদায়েন আপন কৃষ্টি, উন্নতি, প্রগতি, বিলাস ও 
প্রাচুর্যের শীর্ষদেশে উপনীত হয়েছিল (বিস্তারিত জানতে চাইলে দেখুন অধ্যাপক 
আর্থার ত্রীস্টিনসেনকৃত “সাসানী আমলে ইরান’ নামক পুস্তক)। 

যরথুন্ত ধর্ম প্রথম দিন থেকেই আলো ও অন্ধকার, ভাল ও মন্দের দ্বন্দ এবং 
ভালোর খোদা ও মন্দের খোদার মধ্যকার সংঘাত-সংঘর্ষের মতবাদের ওপর 
কায়েম ছিল । খৃষ্টীয় ৩য় শতাব্দীতে “মানী” নামক একজন দার্শনিক এই ধর্মের 
সংস্কারক হিসাবে আবির্ভূত হন।৯ এরপর সম্রাট শাহপুর [সাসানী সাম্রাজ্যের 
প্রতিষ্ঠাতা সম্রাট আর্দেশীর (মৃ.১৪১ খৃ.)-এর পরবর্তী শাসক] প্রথমে এই ধর্মের 
অনুসারী ও আহ্বায়ক, অতঃপর এর বিরোধী হয়ে যান। বিরোধী হওয়ার কারণ এই 
ছিল যে, মানী দুনিয়া থেকে যাবতীয় মন্দ ও অন্যায়-অরাজকতার বীজ নির্মূল করবার 
জন্য নিঃসঙ্গ ও একক জীবন যাপনের আহ্বান জানাতেন। তার আহ্বান ছিল এই 
যে, আলো ও অন্ধকারের মিশ্রণ স্বয়ং নিজেই এমন এক অন্যায় ও মন্দ যার হাত 
থেকে মুক্তি লাভ করা মানুষের জন্য জরুরী । তিনি আত্মবিলুপ্তি ও নাস্তির মধ্যে 
বিলীন হবার জন্য ও অন্ধকারের ওপর আলোর প্রাধান্য অর্জনের নিমিত্ত মানব 
ংশের ধারা খতম করার এবং দাম্পত্য সর্ম্পক নিঃশেষ করার পন্থা অবলম্বন 
করেন। কয়েক বছর তিনি নির্বাসনে কাটান । এরপর ইরানে ফিরে আসেন এবং 
১ম বাহরামের শাসনামলে মৃত্যুবরণ করেন। কিন্তু তার প্রদত্ত শিক্ষামালা তার 
মৃত্যুর পরও বেঁচে থাকে এবং ইরানী চিন্তা-চেতনা ও ইরানী সমাজকে বহুকাল 
অবধি প্রভাবিত করতে থাকে। 

ঈসায়ী ৫ম শতাব্দীর সূচনায় মাযদাক আবির্ভূত হন। তিনি বিত্ত-সম্পদ ও নারীর 
ক্ষেত্রে পূর্ণ সাম্য ও সম-শরীকানার প্রকাশ্য ও খোলাখুলি আহ্বান জানান এবং এসব 
বস্তুর অগাধ ভোগ-ব্যবহার সমগ্র মানব সমাজের জন্য কোনরূপ বাধা-বন্ধন ছাড়াই 
বৈধ ঘোষণা করেন। তার এই আহ্বান খুব দ্রুত জোরদার হয়ে ওঠে । অবস্থা এই 
দাড়ায় যে, মানুষ যে ঘরে যার ঘরে যখন ইচ্ছা অবাধে ঢুকে পড়ত এবং তার 


১. সাসানী আমলে ইরান, মানী ও তার ধর্ম, ২৩৩-৬৯ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৬ 


মাল-আসবাব ও মহিলাদের জোরপূর্বক দখল করে নিত। একটি প্রাচীন ইরানী 
দস্তাবীযে যা “নামায়ে তানাস্যুর' নামে পরিচিত- এই অবস্থার চিত্র অংকন করা 
হয়েছে যা মাযদাকী মতবাদের উত্থান, একচ্ছত্র শাসন ও ক্ষমতারোহণ যুগে 
দৃষ্টিগোচর হয়। 


“লোকলজ্জা ও সন্রমবোধ উঠে গেল। এমন সব লোকের জন্ম হল যাদের 
ভেতর না নম্রতা ও সৌজন্যবোধ ছিল, আর না ছিল মৌরসী জমি-জিরাত । তাদের 
ভেতর বংশ, পরিবার কিংবা জাতিগোষ্ঠীর প্রতি মমতৃবোধও ছিল না। তাদের 
ভেতর শিল্প ও কৃষিও ছিল না, ছিল না কোনরূপ চিন্তা-ভাবনার লেশ । তাদের কোন 
পেশা ছিল না। তারা যত রকমের চোগলখুরী ও শয়তানীতে সিদ্ধহস্ত, গালিগালাজ 
ও অশ্রাব্য ভাষা ব্যবহারে পটু এবং অপরের দোষারোপ করতে উত্তাদ ছিল। এটাই 
ছিল তাদের জীবন-জীবিকা আর এসবকে মাধ্যম বা পুঁজি করেই তারা পদ ও সম্পদ 
লাভে চেষ্টা করত।”১ 


আর্থার ত্রীস্টিনসেন তার “সাসানী আমলে ইরান' নামক গ্রন্থে বলেন ঃ ফল এই 
দাড়াল যে, চতুর্দিকে কৃষক বিদ্রোহ শুরু হয়ে গেল। লুটতরাজকারীরা 
আমীর-উমারার বাড়িঘরে ঢুকে পড়ত ও মাল-মাত্তা লুট করে নিয়ে যেত। 
মেয়েদেরকে জোর করে ছিনিয়ে নিত এবং জমি-জায়গা দখল করে নিত । এভাবে 
ক্রমান্বয়ে জমি-জিরাত পতিত ও অনাবাদী থাকতে শুরু করল । কেননা নতুন যারা 
জমির মালিক হল তারা কৃষি সম্পর্কে আদৌ ওয়াকিফহাল ছিল না। 


এসব থেকে একথা সুস্পষ্ট জানা যায় যে, প্রাচীন ইরানের চরমপন্থী আহ্বান ও 
আন্দোলনে সাগ্রহে সাড়া দেবার বিস্ময়কর যোগ্যতা ছিল এবং তারা সব সময় তীব্র 
প্রতিক্রিয়া ব্যক্ত করতে ও চরম পন্থা গ্রহণে আগ্রহী ছিল। একদিকে তারা “খাও, 
দাও ও ফুর্তি কর’ এর মত চরম ভোগবাদ, অপরদিকে সর্বোচ্চ ধরনের বৈরাগ্য ও 
সন্াসবাদের মাঝে ঘড়ির পেন্ডুলামের মত আন্দোলিত হতে থাকে । কখনও বা 
তারা খান্দানী ও মৌরসী সামন্তবাদী ব্যবস্থা, আবার কখনও বা ধর্মীয় ইজরাদারীর 
চাপের মুখে অবস্থান নেয়, কখনো নেয় তারা বল্নাহীন সমাজতন্ত্র বা সাম্যবাদ ও 
অবাধ স্বেচ্ছাচারিতা, বেআইনী কার্যক্রম ও অরাজকতার মত পরিবেশের ছত্রছায়া। 
এজন্য তাদের মধ্যে কখনোই ভারসাম্য ও শান্তি-সমঝোতাবোধ জন্ম নিতে পারেনি 
যা স্বাভাবিক ও সুস্থ সমাজের জন্য অপরিহার্য । 


১. নামায়ে তানাস্যুর থেকে উদ্ধৃত, মীনাবী সং. পৃ. ১৩। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৭ 


এই আমলে (বিশেষ করে সাসানী শাসনামলে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত) অবস্থা 
খুবই খারাপ হয়ে গিয়েছিল । গোটা দেশ এ সব রাজা-বাদশাহর দয়ার ওপর 
নির্ভরশীল ছিল যারা উত্তরাধিকারসূত্রে রাজমুকুট ও শাহী তখতের মালিক হত এবং 
নিজেদেরকে সাধারণ মানুষের তুলনায় শ্রেষ্ঠতর ভাবত । সমতরটকে আসমানী খোদার 
বংশধর বলে মান্য করা হত। শেষ পারস্য সম্রাট ২য় পারভেয নিজের নামের সঙ্গে 
নিম্নোক্ত উপাধিসমূহ ব্যবহার করতেন ঃ 


“ঈশ্বরমণ্ডলীর মধ্যে অবিনশ্বর, মানব ও মানবমণ্ডলীর মাঝে অদ্বিতীয় ঈশ্বর, 


দেশের সমস্ত সম্পদ ও আয়-আমদানির উপায়-উপকরণ বা মাধ্যমসমূহকে 
এসব রাজা-বাদশাহর ব্যক্তিগত মালিকানাধীন মনে করা হত । সম্পদ মজুদকরণ, 
উপহার-উপটৌকন ও মূল্যবান দ্রব্যসামথী জড়ো করার পাগলামি, জীবন মানের 
সমুন্নতি, নিত্যনতুন জিনিসের প্রতি আকর্ষণ ও মোহ, জীবনকে ভোগ করা, 
খেলাধূলা ও ভোগ-বিলাসের প্রতি আগ্রহ, ধনী হবার ও দুনিয়ার মজা লুটবার 
প্রতিযোগিতা এত বেশি বেড়ে গিয়েছিল যে, এর ওপর কল্পনাবৃত্তি ও কাব্যের সংশয় 
জাগে এবং এর কল্পনা কেবল তিনিই করতে পারবেন যিনি প্রাচীন ইরানের 
ইতিহাস, কাব্য ও সাহিত্য খুব গভীর দৃষ্টিতে অধ্যয়ন করেছেন। মাদায়েন শহর, 
শাহী প্রাসাদ, বাহর-ই কিসরা২ (সেই কার্পেট যার ওপর বসন্ত মৌসুমে পারস্য 
সম্বাটগণ মদ পান করতেন), কিসরার রাজমুকুট ও পারস্য সম্রাটদের সঙ্গে 
সম্পর্কিত খাদেম ও অনুচরবর্, স্ত্রী ও দাসীকুল, বালক ও কিশোর সেবকবৃন্দ, বাবুটাঁ 
ও খানসামামণ্ললী, পশু ও পক্ষীকুলের পরিচর্যাকারী, শিকারের উপরকণ ও 
বাসন-কোসনের সেইসব রূপক বিস্তারিত ও খুঁটিনাটি সম্পর্কে ৩ যিনি ওয়াকিফহাল 
তিনি কেবল এই একটি ঘটনা থেকেই এর পরিমাপ করতে পারবেন যে, মুসলিম 
বিজয়ের পরিণতিতে ইরানের শেষ সম্রাট ইয়াযদাগিরদ রাজধানী মাদায়েন থেকে 
যখন পালিয়ে যান তখন সেই অবস্থায়ও তার সাথে এক হাজার বাবুচাঁ, এক সহস্র 
গায়িকা, এক হাজার চাপাতী ব্যবস্থাপক, এক হাজার শকর (বোজপাখী) দেখাশোনার 
দায়িত্বে নিয়োজিত অনুচরবর্গ ও মোসাহেবদের একটি বিরাট দল ছিল। এত বড় 
বিরাট লোক-লশৃ্কর সত্তেও তিনি একে খুবই নগণ্য সংখ্যক এবং নিজেকে খুবই 
১. সাসানী আমলে ইরান, ৩৩৯ পৃ. । 


২. তারীখে তাবারী, ৪র্থ খ. ১৭ পৃ. ৷ 
৩. শাহীন ম্যাকারিয়স কৃত তারীখে ইরান, আরবী সং, ১৮৯৮, পৃ. ৯। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৮ 


মামুলী ও নগণ্য একজন আশ্রিত মনে করতেন । তিনি অনুভব করতেন যে, 
মোসাহেব ও চাকর-বাকরের সংখ্যা বিলাস-ব্যসন ও ত্রীড়া-কৌতুকের উপকরণের 
কমতির দরুন তার অবস্থা নিতান্তই করুণার যোগ্য । 


অপরদিকে গরীব জনসাধারণ ছিল অত্যন্ত দরিদ্র দশায় পতিত ও বিপদগ্রস্ত । 
নিজেদের দুর্দশায় কান্নাই ছিল তাদের একমাত্র সম্বল । ক্ষীণ প্রাণ ও জীর্ণশীর্ণ 
দেহটুকু বাচিয়ে রাখার জন্য তাদেরকে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হত । নানা রকম 
ট্যাক্স, রকমারী বিধিনিষেধ ও বেড়ি-বন্ধন তাদের জীবনকে সাক্ষাত জাহান্নামে 
পরিণত করে দিয়েছিল এবং তারা পশুর ন্যায় জীবন অতিবাহিত করছিল । এই 
দুঃখ-কষ্টে ও জুলুম-নিপীড়নে অতিষ্ঠ হয়ে এসব ট্যাক্স এবং সৈন্যবিভাগে 
বাধ্যতামূলক ভর্তির হাত থেকে রক্ষা পাবার জন্য বহু কৃষক ক্ষেত-খামার ছেড়ে 
দেয় এবং সাধু-সন্ত্দের খানকাহ ও মঠে গিয়ে আশ্রয় নেয়। ১ তারা প্রাচ্যের সাসানী 
সাম্রাজ্য ও পাশ্চাত্যের বায়যান্টাইন সাম্রাজ্যের দীর্ঘ ও রক্তাক্ত সংঘর্ষে (যা 
ইতিহাসের বিভিন্ন বিরতিতে চলতে থাকে এবং যে সংঘর্ষে না জনসাধারণের কোন 
কল্যাণ নিহিত ছিল আর না এতে তাদের কোন আকর্ষণ ছিল) নগণ্য ইন্ধন হিসাবে 
ব্যবহৃত হতে থাকে ।২ 


এ 


ভারতবর্ষ 

প্রাচীন কালে গণিতশান্ত্রে, জ্যোতির্বিজ্ঞানে, চিকিৎসা ও দর্শনশান্ত্রে ভারতবর্ষ 
পৃথিবী জোড়া খ্যাতি অর্জন করেছিল। ভারতবর্ষ সম্পর্কে এতিহাসিকদের সাধারণ 
অভিম' 5 এই যে, এর ধর্মীয়, নৈতিক, চারিত্রিক ও সামাজিক দিকের অন্ধকারতম ও 
নিকৃষ্টতম যুগ খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রারম্ত থেকে শুরু হয়।৩ অশ্লীলতা ও নির্লজ্জতা 
থেকে তাদের উপাসনাগৃহ অবধি মুক্ত ছিল না এবং এসব কর্মে কোন দোষ আছে 
বলে তারা মনে করত না। কেননা ধর্ম একে পবিত্র ও উপাসনার রঙে রঞ্জিত করে 
দিয়েছিল।৪ নারীর কোন মূল্য, ইযযত-সম্মান ও সতীতৃ-সন্ত্রম অবশিষ্ট ছিল না। 
জুয়া খেলায় স্বামী তার স্ত্রীকে অবধি বাজি ধরত ও হেরে গেলে স্ত্রী বিজয়ীকে দিয়ে 
দিত।৫ স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্বৃত অবস্থায় কাল কাটাতে হত। সে না আর 


. শাহীন ম্যাকারিয়স কৃত তারীখে ইরান, ৯৮, পৃ. । 
. সাসানী আমলে ইরান, ৫ম অধ্যায় । 
দ্র. Ancient India, ৩য় খণ্ড, R.C. Datta. 
. দয়ানন্দ সরস্বতী কৃত, সত্যরথ প্রকাশ, ৩৪৪ পৃ. । 
দ্র. মহাভারতের প্রাথমিক অংশ । 


৫ 


সি ০০৫ ৫ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫৯ 


বিয়ে করতে পারত আর না তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হত। স্বামীর 
মৃত্যুতে স্ত্রীকে স্বামীর চিতায় সহমরণে যাবার প্রথা উচ্চ ও সচ্ছল পরিবারগুলোতে 
প্রচলিত ছিল। আর এর পেছনে উদ্দেশ্য ছিল স্বামীর প্রতি বিশ্বস্ততা ও আনুগত্য 
প্রকাশ এবং লজ্জা ও অবমাননার হাত থেকে মুক্তি । ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠার পরই 
কেবল এই নিষ্ঠুর প্রথার অবসান ঘটানো সম্ভব হয় !১ 

ভারতবর্ষ তার প্রতিবেশী ও পৃথিবীর অপরাপর দেশগুলোর মধ্যে শ্রেণীগত 
বৈষম্য এবং মানুষের মধ্যে জাতপাত ও ভেদ বৈষম্যের ক্ষেত্রে ছিল অনেক 
অগ্রসর । এ ছিল এক কঠিন ও নির্দয় সমাজ ব্যবস্থা যেখানে দয়ামায়া ও কোমলতার 
কোন স্থান ছিল না। এই বিশেষ আচার-আচরণের পেছনে ধর্মের ও ধর্মীয় 
আকীদা-বিশ্বাসের সমর্থন ও পৃষ্ঠপোষকতা ছিল। আর্য আক্রমণকারীদের 
উপযোগিতা ও বিচক্ষণতা এবং ধর্ম ও পবিত্রতা রক্ষার ইজারাদার ব্রাহ্মণদের স্বার্থ 
চিন্তার এটাই ছিল দাবি । এই সমাজ ব্যবস্থা এসব পেশার ভিত্তির ওপর কায়েম ছিল 
যা বিভিন্ন জাতপাত ও শ্রেণীর ভেতর বংশ-পরম্পরায় চলে আসছিল । এর পেছনে 
সেই সব রাষ্ট্রীয়, রাজনৈতিক ও ধর্মীয় আইনের শক্তি ছিল যেগুলোকে এসব হিন্দু 
আইন প্রণেতাগণ প্রণয়ন করেছিলেন যারা ধর্মীয় মর্যাদারও অধিকারী ছিলেন। এই 
আইন গোটা সমাজে অক্ষরে অক্ষরে প্রচলিত ছিল এবং একেই জীবনবিধান মনে 
করা হত। এই জীবন-সংহিতা তথা সংবিধান ২ ভারতবর্ষের অধিবাসীদেরকে চারটি 
শ্রেণীতে বিভক্ত করেছিল ঃ 

১. ধর্মের ইজারাদার ও পুরোহিতশ্রেণী যাদেরকে ব্রাহ্মণ" বলা হত। 

২. সেনাদলে কর্মরত লোকজন যাদেরকে ‘ক্ষত্রিয়’ বলা হত। 

৩. কৃষিজীবী ও ব্যবসায়ী সম্প্রদায় যাদেরকে ‘বৈশ্য’ বলা হত। 

৪. চাকর-বাকর ও সেবক শ্রেণী অর্থাৎ অচ্ৃৎ বা শুদ্ব সম্প্রদায় । 

এই শেষোক্ত শ্রেণীটিই ছিল (যারা ছিল সংখ্যাগরিষ্ঠ) অধঃপতনের চূড়ান্ত ধাপে 
উপনীত । তাদের সম্পর্কে বলা হত যে, তারা স্রষ্টার পা থেকে সৃষ্ট বিধায় উল্লিখিত 
তিনটি শ্রেণীর সেবা করা ও তাদের আরাম-আয়েশের ব্যবস্থা করাই কেবল তাদের 
কাজ। 

এই সংবিধান ব্রাক্ষণদেরকে এত বেশি অধিকার দিয়েছিল এবং তাদেরকে এত 
বেশী উচ্চ মর্যাদা প্রদান করেছিল যে, অপর কেউ এক্ষেত্রে তাদের সমকক্ষ ছিল 


১. ফরাসী পর্যটক বার্নেয়ার-এর সফরনামা । অধিকন্তু মধ্যযুগের রাজন্যবর্গের ইতিহাস । 
২, এই সংবিধান সম্পর্কে জানতে হলে পাঠ করুন মনু-সংহিতা, অধ্যায়-১/২/৮/৯/১০/১১। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬০ 


না। ব্রাহ্মণের ছিল সাত খুন মাফ । আকাশ-পাতাল নিজেদের হাজারো পাপে ভরপুর 
করে দিলেও এবং লক্ষ অন্যায়-অপকর্মে ত্রিভুবন দূষিত ও কুলফিত করলেও তারা 
ছিল ধোয়া তুলসী পাতা । তাদের ওপর কোনরূপ ট্যাক্স ধার্য করা যেত না। কোন 
প্রকার পাপ কিংবা গুরুতর অপরাধের ক্ষেত্রেও তাঁদেরকে মৃত্যুদণ্ড দেয়া যেত না। 
এর বিপরীতে শুদ্ব কিংবা অস্পৃশ্যদের উপার্জনের অধিকার ছিল না, অধিকার ছিল না 
তাদেরকে স্পর্শ করার । ধর্মশ্রন্থ পাঠেরও অধিকার ছিল না তাদের ।১ 

পেশাজীবী ও কামলা শ্রেণী (যাদেরকে চণ্ডাল বলা হত)-কে শহরের বাইরে 
থাকতে হত। রাতের বেলা শহরের বুকে অবস্থান ছিল তাদের জন্য নিষিদ্ধ । 
সূর্যোদয়ের পর তারা শহরে প্রবেশ করত কাজের জন্য আর সূর্য ডোবার আগেই 
শহর ছেড়ে তাদের বেরিয়ে আসতে হত ।২ 

গোটা দেশ ছিল অরাজকতা ও বিশৃংখলার শিকার এবং তা খণ্ড খণ্ড হয়ে 
যাচ্ছিল । এতে শত শত রাজ্য ও সরকার ছিল যারা ছিল পারস্পরিক দন্দব-সং 
লিগ্ত। অশান্তি ও অব্যবস্থাপনা এবং প্রজাদের পক্ষে থেকে বেপরোয়া মনোভাব ছিল 
সর্বত্র, ব্যাপক ছিল জুলুম-নিপীড়নের রাজত্ব । 

এতদ্ভিন্ন এই দেশটি গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে জীবন অতিবাহিত 
করছিল । এখানকার জীবন ছিল স্থবির, আচার-অভ্যাস, প্রথা-পদ্ধতির গভীর নিগড়ে 
বন্দী এবং শ্রেণী সংঘাত ও শ্রেণী বৈষম্যের শিকার ছিল । রক্ত, বর্ণ ও গোত্রীয় 
অহমিকায় নিষ্পিষ্ট হচ্ছিল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক 
বিদ্যাধর মহাজন নামক একজন হিন্দু এতিহাসিক ইসলাম আগমনের পূর্বে 
ভারতবর্ষের অবস্থা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন ঃ 

“ভারতবর্ষের জনগণ গোটা বিশ্ব থেকে ছিল বিচ্ছিন্ন । তারা নিজেদের মধ্যেই 
ছিল সীমাবদ্ধ এবং দুনিয়ার অবস্থাদি সম্পর্কে বেখবর । তাদের এই বেখবর অবস্থা 
তাদের অবস্থান খুবই দুর্বল করে দিয়েছিল । তাদের মধ্যে জড়তা ও স্থবিরতা সৃষ্টি 
হয়ে গিয়েছিল এবং পরাজয় ও অধঃপতনের চিহ্ন ছিল স্পষ্ট প্রতিভাত । সে যুগের 
সাহিত্যের ভেতর কোন প্রাণ ছিল না। স্থাপত্য শিল্প, ভাস্কর্য ও অন্যান্য সুক্ষ্ম শিল্প- 
কলাও ছিল অধঃপতনের দিকে । জাতিভেদের বেড়াজাল ছিল কঠিন । বিধবাদের 
১. এই শান্ত্রবিধি সম্পর্কে জানার জন্য মনু-সর্ধহতা, পরিচ্ছেদ ১, ২, ৮, ৯, ১০, ও ১১ অধ্যয়ন 

করা যেতে পারে। 
২. কুতবুদ্দীন আয়বাকের রাজত্বকালে এই নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটে এবং তারা শহরের 


বাইরের পরিবর্তে ভেতরেই বসবাসের সুযোগ পায় । অতঃপর আমীর-উমারার প্রাসাদোপম 
অস্টালিকার পাশে গরীবের ঝুঁপড়িও একই সঙ্গে দৃষ্টিগোচর হতে থাকে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬১ 


বিয়ে করা হত না এবং তাদের আহার্য ও পানীয়ের ক্ষেত্রে কঠিন-গতবাধা নিষেধাজ্ঞা 
আরোপিত ছিল । অঙ্ছ্যৎ ও অস্পৃশ্যরা জনপদের বাইরে থাকতে বাধ্য ছিল।”১ 


জাযীরাতুল আরব (আরব উপদ্বীপ) 

আরবদের নৈতিক চরিত্রও বিগড়ে গিয়েছিল। তারা শরাব ও জুয়ায় ছিল 
আসক্ত । তাদের হৃদয়হীনতা ও জাহিলী আত্মমর্ধাদাবোধের পরিমাপ করা যাবে 
আপন কন্যা সন্তানদের জীবিত দাফন করা থেকেই । কাফেলা লুণ্ঠন করা, নিরপরাধ 
লোকদেরকে তলোয়ারের মুখে নিক্ষেপ করা ছিল তাদের প্রিয় নেশা । তাদের নিকট 
নারীর কোন মর্যাদা ছিল না। তাদের ঘরের অন্যান্য সামগ্রী ও আসবাবপত্রের মতই 
কিংবা পশুর ন্যায় যেখানে খুশি স্থানান্তরিত করা হত অথবা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত 
সম্পদের মতই নারীও বন্টিত হত । কিছু খাদ্য পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল, নারী তা 
ব্যবহার করতে পারত না। পুরুষ যত খুশী বিয়ে করতে পারত ৷ কেউ কেউ দারিদ্র্য 
ও অর্থনৈতিক পেরেশানীর ভয়ে আপন সন্তানকে হত্যা করত ।২ 

গোত্রীয়, বংশীয় ও পারিবারিক, রক্ত সম্পর্কীয় ও স্বজনপ্রীতি ছিল সীমাতিরিক্ত। 
যুদ্ধ ছিল তাদের অস্থি-মজ্জায় মিশে এবং একে অপরকে হত্যা করা তাদের কাছে 
ত্রীড়া-কৌতুকের বেশী ছিল না। অনেক সময় মামুলি ঘটনাও বিরাট রক্তপাত ও 
দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণ হত । কোন কোন যুদ্ধ চল্লিশ বছর ধরে চলেছে এবং হাজার 
হাজার মানুষ এতে জীবন হারিয়েছে।৩ 


ইউরোপ 

ইউরোপীয় জাতিগোষ্ঠী, যারা উত্তর ও পশ্চিমের এলাকায় বহুদূর অবধি বসতি 
স্থাপন করেছিল, মূর্খতা ও অশিক্ষার ভয়াবহ অন্ধকারে বসবাস করছিল এবং রক্তাক্ত 
লড়াই-সংঘর্ষে লিপ্ত ছিল। মানবীয় সভ্যতা-সংস্কৃতির কাফেলার পশ্চাতে এবং 
দুনিয়ার জ্ঞান-বিজ্ঞানের জগত থেকে বহু দূরে ছিল তাদের অবস্থান। যেমন 
বহির্বিশ্বের সঙ্গে তাদের কোন সম্বন্ধ ছিল না, তেমনি বহির্বিশ্বের কাছেও তাদের 
চাওয়া-পাওয়ার ছিল না। তাদের দেহ ছিল পৃতিগন্ধময় আর মস্তি ছিল অলীক কল্পনা 
বিলাসে ভরপুর ।৪ পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে তাদের কোন লক্ষ্য ছিল না। পানি 


১. বিদ্যাধর মহাজন কৃত Muslim rule in India (New Delhi, 270), p.33 

২. বিস্তারিত জানতে চাইলে কুরআন মজীদ, হাদীছ, আরবী কবিতা, হামাসা, সাব'আ মুআল্লাকা 
ইত্যাদি দেখুন । 

৩. দ্র. জাহিলী কবিতা, আরবদের ইতিহাস ও আরবদের সম্পর্কিত গ্রন্থ ৷ 

8. Thilly, History of Philosophy. New York. 1945. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬২ 


তারা খুব কমই ব্যবহার করত । তাদের পাদরী ও বিশপ শরীরকে কষ্ট দিত আর 
সমাজ থেকে পালাবার? ক্ষেত্রে তারা ছিল কঠোর ও চরমপন্থী । তাদের কাছে তখনও 
পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত স্থিরীকৃত হয়নি যে, নারী মানুষ না পশু, তাদের অবিনশ্বর 
আত্মা আছে কি না, তাদের মালিকানা ও ক্রয়-বিক্রয়ের অধিকার আছে কি না? 

Robert Brifault বলেন £ 

“পঞ্চম শতাব্দী থেকে নিয়ে খৃষ্টীয় দশম শতাব্দী পর্যন্ত ইউরোপে গভীর 
অন্ধকার বিরাজিত ছিল আর এই অন্ধকার গভীর থেকে গভীরতর এবং ভয়ানক 
থেকে ভয়ংকর হতে চলছিল । সেই যুগের বর্বরতা প্রাচীন কালের বর্বরতার তুলনায় 
কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল । কেননা তাদের উদাহরণ ছিল সেই মরা লাশের মত যা 
ফুলে ফেটে গিয়েছিল। সেই সংস্কৃতির নাম-নিশানা লোপ পাচ্ছিল আর তার ওপর 
ধ্বংসের মোহর মারা হয়েছিল । সেই সমস্ত দেশ যেখানে এই সংস্কৃতি প্রস্ফুটিত ও 
বিকশিত হয়েছিল এবং অতীতে চরমোৎকর্ষ লাভ করেছিল, যেমন ইটালী, ফ্রান্স, 
সেখানে চলছিল অরাজকতা ও ধ্বংসের রাজত্ব ।”২ 


গাঢ় অন্ধকার ও গভীর হতাশা 

₹ক্ষেপে বলা যায় যে, খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দী, যেই শতাব্দীতে মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে, তা ছিল ইতিহাসের 
নিকৃষ্টতম যুগ এবং মানবতার ভবিষ্যত, তার স্থায়িত্ব ও উন্নতির দিক দিয়ে অত্যন্ত 
অন্ধকার ও হতাশাব্যঞ্জক। বিখ্যাত ইংরেজ লেখক মা. 0. ৬/61]5 সাসানী ও 
বায়যান্টাইন রাজত্বের আলোচনা করতে গিয়ে সেই যুগের চিত্রাংকন করেছেন। 
তীর ভাষায় ই 


“বিজ্ঞান ও রাজনীতি দুটোই সংঘর্ষমুখর ও ধ্বংসোনুখ রাষ্ট্রসমূহের মধ্যে 
মৃত্যুর ঘুমে ছিল বিভোর । এথেন্সের শেষ দিককার দার্শনিকগণ তাদের ধ্বংস 
অবধি, যা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, প্রাচীন যুগের সাহিত্যিক পুঁজিকে, 
যদিও কোনরূপ চিন্তা-ভাবনা ব্যতিরেকেই কিন্তু সীমাহীন শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ 
করেছিল । কিন্তু তখন পৃথিবীতে মানুষের এমন কোন শ্রেণী অবশিষ্ট ছিল না যারা 
প্রাচীন কালের অভিজাতবর্গের মত নিভীক ও মুক্ত চিন্তার সমর্থক হত এবং 
প্রাচীনদের রচনাবলীর ন্যায় অনুসন্ধান ও গবেষণা কিংবা নিভীক মতামত দিত 


১. Lecky, W.E.H. History of European Morals, New York 1855. 
২. The Making of Humanity, p. 1164. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৩ 


প্রকাশের বাহক হত । এই শ্রেণীর নির্মূল হওয়ার বিশেষ কারণ হল রাজনৈতিক ও 
সামাজিক বিশৃংখলা । কিন্তু এর আরও একটি কারণ ছিল যদ্দরুন এ আমলে 
মানবীয় প্রতিভা ও বুদ্ধিমত্তা ভোতা ও উষর মরুভূমিতে পরিণত হয়েছিল । ইরান ও 
বায়যান্টাইন এই দুই সাম্রাজ্যের মধ্যে অসহযোগিতা ও অসহিষ্ণুতা বিরাজ 
করছিল । উভয় সাম্াজ্যই ছিল এক নতুন ধরনের ধর্মীয় রাষ্ট্র যেখানে স্বাধীন 
মতামত প্রকাশের ওপর কড়া পাহারা বসানো হয়েছিল ।” 

বায়যান্টাইন সাম্রাজ্যের ওপর পারসিক সাম্রাজ্যের আক্রমণ এবং পারসিক 
সাম্রাজ্যের ওপর বায়যান্টাইনদের বিজয় কিছুটা বিস্তারিত আকারে আলোচনার পর 
খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে সামাজিক ও নৈতিক অধঃপতনের ওপর আলোকপাত করতে 
গিয়ে গ্রন্থকার বলেন £ 

যদি কোন রাজনৈতিক ভবিষ্যদক্তা সপ্তম শতাব্দীর সূচনায় বিশ্বের সামগ্রিক 
অবস্থার পর্যালোচনা করতেন তাহলে তিনি এই সিদ্ধান্তে উপনীত হতেন যে, মাত্র 
কয়েক শতাব্দীর ব্যাপার, গোটা ইউরোপ ও এশিয়া মোঙগলদের পদানত হবে । 
পশ্চিম ইউরোপে না ছিল কোন শৃংখলা, আর না ছিল একতা । বায়যান্টাইন সাম্রাজ্য 
ও পারসিক সাম্রাজ্য একে অপরকে ধ্বংস করার ধনুর্ভঙ্গ পণ করে বসেছিল। 
ভারতবর্ষও ছিল বিচ্ছিন্নতা ও বিপর্যয়ের শিকার ।১ 


বিশ্বব্যাপী বিপর্যয় ও অরাজকতা 

মোটকথা, মহানবী মুহাম্মাদ (সা)-এর আবির্ভাব কালে সমগ্র মানবতা 
আত্মহত্যার পথে ছিল দ্রুতবেগে ধাবমান । মানুষ তার খালিক ও মালিককে ভূলে 
গিয়েছিল এবং নিজেকে, নিজের ভবিষ্যত ও পরিণতিকে বিস্মৃত হয়ে গিয়েছিল। 
তার ভেতর ভাল-মন্দ ও উত্তম-অধমের মধ্যে পার্থক্য করবার যোগ্যতাও আর 
অবশিষ্ট ছিল না। মনে হচ্ছিল, মানুষের দিল ও দিমাগ তথা মন-মস্তিষ্ক কোন কিছুর 
গভীরে হারিয়ে গেছে। তাদের দীন ও আখেরাতের দিকে মাথা তুলে চাইবারও বুঝি 
ফুরসৎ নেই! আত্মা ও হৃদয়-মনের খোরাক, পারলৌকিক কল্যাণ, মানবতার সেবা 
ও অবস্থার সংক্কার-সংশোধনের জন্য তাদের একটি মুহুর্তেরও বুঝি অবকাশ নেই। 
অনেক সময় গোটা দেশে এমন একটি লোক চোখে পড়ত না যার অন্তরে আপন 
দীনের জন্য সামান্যতম চিন্তা-ভাবনাও আছে, যে এক আল্লাহ্র ইবাদত করে, তার 
সঙ্গে আর কাউকে শরীক করে না, যার অন্তরে মানবতার জন্য ব্যথা রয়েছে, দরদ 
রয়েছে এবং এই অন্ধকার ও ভয়াল পরিণতির ব্যাপারে যার অস্থিরতাও রয়েছে। এ 


১. A Short History of the World, London 1924, pp. 140-41, 144. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৪ 
ছিল আল্লাহ তা'আলার সেই ঘোষণার হুবহু প্রতিচ্ছবি £ 
MLL ০০0০) ০21 ৫ ০ SA SA ৪৪ 505৪] ০৫৮ 
“মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে 


ওদেরকে ওদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে ওরা ফিরে 
আসে” (সুরা রম, ৪১ আয়াত)। 


মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আরব উপদ্বীপে আবির্ভূত হলেন কেন? 

আল্লাহ তা“আলার ইচ্ছা ও হিকমতের ফয়সালা ছিল যে, মানবতার হেদায়াত ও 
নাজাত তথা পথপ্রদর্শন ও মুক্তির এই সূর্য যদ্ৰারা সম সৃষ্টিজগতে আলো বিস্তার 
লাভ করে, জাযীরাতু'ল-আরবের দিগ্লয় থেকে উদিত হবে যা ছিল দুনিয়ার 
সবচেয়ে অন্ধকার ভূভাগ আর যে ভূভাগের এই প্রখর আলোক-রশ্মির সর্বাধিক 
প্রয়োজন ছিল। 


আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য আরবদেরকে নির্বাচিত করেন এবং 
তাদেরকে সমগ্র বিশ্বে এর তাবলীগ তথা প্রচার-প্রসারের যিম্মাদার বানান এ জন্য 
যে, তাদের হৃদয়পট ছিল একেবারেই স্বচ্ছ ও নির্মল। পূর্ব থেকে কোন অংকিত 
ছবি কিংবা চিত্র এতে ছিল না যা মোছা কঠিন হত। এর বিপরীতে রোমক, পারসিক 
অথবা ভারতীয়দের, যাদের নিজেদের উন্নতি-অগ্রগতি, জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলা 
এবং নিজেদের সভ্যতা-সং্কৃতি ও দর্শনের ব্যাপারে বিরাট গর্ব ছিল, আর এর দরুন 
তাদের ভেতর এমন কিছু মানসিক গ্রন্থি ও চিন্তাগত জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছিল যা 
দূর হওয়া সহজ ছিল না। আরবদের দিল ও দিমাগ তথা মন-মস্তিষ্কের নিফলংক পট 
কেবল সেই মামুলী ও হান্কা রচনার সঙ্গে পরিচিত ছিল যা তাদের মূর্খতা, অশিক্ষা 
ও বেদুঈন জীবন তার ভেতর অংকিত করে দিয়েছিল যা ধোয়া ও মুছে ফেলা এবং 
তদস্থলে নতুন চিত্র অংকন করা খুবই সহজ ছিল । বর্তমান শাস্ত্রীয় পরিভাষায় তারা 
“অকাট ও নির্ভেজাল মূর্খতা'র শিকার ছিল, আর এটাই ছিল সেই ভুল যার 
প্রতিবিধান হতে পারত । অপরাপর সুসভ্য ও উন্নত জাতিগোষ্ঠী ছিল মিশ্রিত তথা 
ভেজাল মূর্খতার ভেতর লিপ্ত যার চিকিৎসা ও প্রতিবিধান এবং তা ধুয়ে সেখানে 
নতুন হরফ লেখা সব সময় অত্যন্ত কষ্টসাধ্য হয়ে থাকে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৫ 


এই আরবরা তাদের আপন প্রকৃতিতে ছিল সমুজ্জ্বল । মজবুত ও লৌহসম 
সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল তারা । যদি হক কথা তাদের উপলব্ধিতে ধরা না 
দিত তাহলে তারা এর বিরুদ্ধে তলোয়ার হাতে তুলে নিতে এতটুকু ইতস্তত করত 
না। আর যদি সত্য স্বচ্ছ-সুন্দর দর্পণের ন্যায় তাদের সামনে পরিষ্কার হয়ে ধরা 
পড়ত তাহলে তা তারা মনে-প্রাণে গ্রহণ করত, প্রাণের অধিক ভালবাসত, তাকে 
বুকের সাথে জড়িয়ে ধরত এবং এর জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও এতটুকু 
দ্বিধা করত না। 


এই আরবীয় মন-মানসিকতা সুহায়ল ইবন “আমরের সেই কথার ভেতর 
প্রতিফলিত হয় যে কথা হৃদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের সময় তার মুখ দিয়ে 
বেরিয়েছিল । সন্ধি চুক্তির সূচনা হয়েছিল নিম্নোক্ত বাক্য দ্বারা 4215 (৮১৪০ 13৯ 
411 ৯.১ ৬৯৯ অর্থাৎ এ সেই ফয়সালা যা আল্লাহ্‌র রাসূল মুহাম্মাদ করেছেন। 
এতে সুহায়ল বলে ওঠে, ০০ JLo 401 4৬০ Dl ls US 4015 
JL 35 55541 অর্থাৎ আল্লাহ্র কসম! যদি আমরা জানতাম ও মানতাম যে, 
আপনি আল্লাহ্র রাসূল, তাহলে কখনো আপনাকে আল্লাহ্‌র ঘর যিয়ারতে বাধা 
দিতাম না, আর আপনার সঙ্গে লড়াই-সংঘর্ষেও প্রবৃত্ত হতাম না। এই একই 
মন-মানসিকতা ইকরিমা (রা) ইবন আবী জাহলের কথায়ও ফুটে ওঠে যখন 
ইয়ারমুক যুদ্ধ প্রবল তুঙ্গে। তখন তার ওপর প্রতিপক্ষের প্রবল চাপ। রোমক 
সৈন্যরা প্রচণ্ড বিক্রমে যুদ্ধ করতে করতে হযরত ইকরিমা (রা)-র দিকে অগ্রসর 
হচ্ছিল। তখন তিনি তাদেরকে লক্ষ করে চিৎকার দিয়ে বলেছিলেন ঃ জ্ঞানবুদ্ধির 
দুশমনেরা! যেত দিন অবধি আমার মাথায় এ সত্য আসেনি) আমি রাসূলুল্লাহ 
(সা)-র যুকাবিলায় সর্বত্র প্রবল প্রতিপক্ষ হিসাবে মুখোমুখি হয়েছি । আর আজ আমি 
তোমাদের থেকে পালিয়ে যাব? এরপর তিনি হাঁক ছেড়ে বলে ওঠেনঃ এমন কেউ 
আছ, যে আমার হাতে মৃত্যুর শপথ নিতে পার? এতে কিছু সংখ্যক লোক এগিয়ে 
এলেন এবং বায়আত নিলেন। এরপর সকলে সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করতে 
লাগলেন, অতঃপর আহত হয়ে শাহাদাত লাভ করলেন।১ 
প্রকৃতির, স্পষ্টভাবী, কঠোরপ্রাণ ও সহিষ্ণু । তারা না অন্যকে প্রতারিত করত আর না 
নিজেদেরকে প্রতারণার মধ্যে রাখা পছন্দ করত। তারা সত্য ও পরিপক্‌ কথায় 
অভ্যস্ত, কথার সম্মান রক্ষাকারী এবং সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল। এর একটি 
১. তারীখে তাবারী, ৪খ. ৩৬ পৃ। 
৫-- 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৬ 


সুস্পষ্ট নমুনা ও প্রমাণ আমরা দেখতে পাব আকাবার দ্বিতীয় বায়আতে যার পরই 
হিজরতের সূচনা হয় মদীনা তায়্যিবার দিকে । 


ইবনে ইসহাক বর্ণনা করেন যে, যখন আওস ও খাযরাজ গোত্রদ্বয় আকাবা 
উপত্যকায় রসূলুল্লাহ (সা)-র হাতে বায়আত গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয় তখন 
আব্বাস ইবন উবাদা আল-খাযরাজী স্বীয় গোত্রকে সম্বোধন করে বলেন £ হে 
খাযরাজের লোকেরা! তোমাদের কি জানা আছে, তোমরা মহানবী (সা)-এর হাতে 
কোন বিষয়ের ওপর বায়আত গ্রহণ করতে যাচ্ছ? উত্তরে তারা বললঃ আমরা জানি। 
তিনি বললেনঃ তোমরা তাঁর হাতে সাদা-কালো সকল বর্ণের মানুষের সাথে যুদ্ধের 
ওপর বায়আত করছ (অর্থাৎ বিপুল সংখ্যক ও বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধের 
শপথ নিতে চলেছ)। যদি তোমরা ভেবে থাক, তোমাদের সম্পদ লুণ্ঠিত হবে, 
ধ্বংস ও বরবাদ হবে, তোমাদের অভিজাত সন্তান ও গোত্রের নেতৃবর্গ নিহত হবে, 
শুরুতেই এই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাক । আর তা এজন্য যে, যদি এমন কিছু কর 
তবে আল্লাহ্‌র কসম! দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই তোমরা লজ্জিত ও 
অপমানিত হবে । আর তোমাদের ফয়সালা যদি এই হয়ে থাকে যে, যেই বস্তুর 
জন্য তোমরা তাঁকে দাওয়াত দিয়েছ তা তোমরা পূরণ করবে, এতে তোমাদের 
গোটা বিত্ত-সম্পদ তছনছ হয়ে গেলেও, তোমাদের নেতা ও অভিজাত সম্প্রদায় মারা 
গেলেও তোমরা পরওয়া করবে না, তবে তোমরা তাঁর হাতে হাত দিও । সেক্ষেত্রে 
আল্লাহ্‌র কসম! এতে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই তোমাদের জন্য সাফল্য 
ও কল্যাণ নিহিত রয়েছে। তারা সকলেই সমস্বরে বললঃ আমরা আমাদের 
বিত্ত-সম্পদের ধ্বংস ও নেতৃবর্গের মৃত্যু সকল কিছুর বিনিময়েও আপনার হাতে 
বায়আত করতে চাই। কিন্তু হে আল্লাহ্‌র রাসূল! আমরা যদি আমাদের প্রতিজ্ঞা 
পূরণ করি সেক্ষেত্রে এসবের বিনিময়ে আমরা কি পাব? আল্লাহ্‌র রাসূল (সা) 
বললেন, জান্নাত । তারা বললঃ আপনি হাত বাড়িয়ে দিন। তিনি দস্ত মুবারক সামনে 
বাড়িয়ে দিলে সকলেই বায়আত করল ।১ 

প্রকৃত ব্যাপার এই যে, তারা সেই প্রতিজ্ঞা পালন করেছিল যেই প্রতিজ্ঞা 
পূরণের জন্য তারা রাসূল আকরাম (সা)-এর হাতে বায়আত নিয়েছিল । হযরত 
সাদ ইবন মু'আয (রা) তাঁর বিখ্যাত উক্তির মধ্যে সব কিছুর প্রতিনিধিতৃ 
করেছিলেন। তিনি বলেছিলেন £ আল্লাহ্‌র কসম! (ইয়া রাসূলাল্লাহ!) আপনি যদি 
১. সীরাতে ইবন হিশাম, ১খ, ৪৪৬ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৭ 


চলতে চলতে বারকু'ল -গিমাদ ১ অবধি পৌঁছে যান তখনও আমরা আপনার সাথে 
চলতে থাকব । যদি আপনি সমুদ্র পার হতে চান তবে সেক্ষেত্রেও আমরা আপনার 
সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব ।২ 


অটুট সংকল্প ও সুদৃঢ় এই ইচ্ছাশক্তি ও সততা, কর্মের স্থিরতা, সত্যের সামনে 
মস্তক অবনত করে দেয়ার মেযাজ ও মানসিকতা সেই বাক্য থেকেও স্পস্ট 
প্রতিভাত যা মুসলিম ফৌজের বিখ্যাত সিপাহসালার উকবা ইবনে নাফে (রা) 
উচ্চারণ করেছিলেন, যখন বিজয়ের পর বিজয়ের মাধ্যমে সম্মুখে অগ্রসর হতে 
গিয়ে আটলান্টিক মহাসমুদ্র তাঁর পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল ।এ সময় তিনি 
বলেছিলেনঃ হে আল্লাহ! এই মহাসমুদ্ব আমার অগ্রযাত্রার পথের প্রতিবন্ধক । নইলে 
আমার মন চায়, সমান্তরাল গতিতে আমি সামনে এগিয়ে যাই এবং জলে-স্থলে 
তোমার নামের মহিমা গাই ।৩ 


এর বিপরীতে গ্রীস, রোম ও পারস্যের লোকেরা যুগ স্রোতে ভেসে যেতে ও 
হাওয়ার অনুকূলে পাল তুলতে অভ্যস্ত ছিল । কোন প্রকার জুলুম ও বাড়াবাড়ি তাদের 
ভেতর আন্দোলন সৃষ্টি করতে ছিল অক্ষম । নীতিপরায়ণতা ও সত্যের প্রতি কোন 
আকর্ষণ তাদের ভেতর ছিল না। কোন দাওয়াত বা আহ্বান ও আকীদা-বিশ্বাস 
তাদের ধ্যান-ধারণা, চিন্তাধারা ও তাদের আবেগ-অনুভূতির ওপর এভাবে ছাপ 
ফেলত না যার জন্য নিজেদের সত্তাকে তারা বিস্মৃত হতে পারে এবং নিজেদের 
আরাম-আয়েশ ও পার্থিব ভোগ-বিলাসকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। 


আরবগণ সভ্যতা-সংস্কৃতি, ভোগ-বিলাস ও আরামপ্রিয়াতা থেকে সৃষ্ট এইসব 
রোগ-ব্যাধি ও খারাপ অভ্যাস থেকে ছিল মুক্ত যার চিকিৎসা বড় কঠিন। এটা কোন 
ঈমান-আকীদার জন্য উত্তাপ সৃষ্টিতে ও আত্মোৎসর্গের ক্ষেত্রে সর্বদাই প্রতিবন্ধক 
হয়ে থাকে এবং অধিকাংশ সময় মানুষের পায়ে বেড়ি পরিয়ে দেয়। 


তাদের ভেতর সত্যবাদিতা ছিল, আমানতদারীও ছিল, ছিল বীরতৃও 
মোনাফেকী, গাদ্দারী ও ষড়যন্ত্রের সঙ্গে তাদের প্রকৃতি ছিল সামর্জস্যহীন। 
লড়াই-এর ক্ষেত্রে জীবনবাজি রেখে লড়াকু যোদ্ধা, অশ্বপৃষ্ঠে অধিকক্ষণ 


১. বারকুল গিমাদ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। একটি মত এই যে, এটা য়ামনের একটি দূরবর্তী এলাকা । 
সুহায়লী বলেন, এর দ্বারা আবিসিনিয়াকে বোঝানো হয়েছে। এর উদ্দেশ্য এই যে, যদি দূরবর্তী এলাকা 
পর্যন্তও গমন করেন তবুও আমরা আপনার সঙ্গে থাকব, সঙ্গ পরিত্যাগ করব না। 

২.  যাদুল-মা'আদ, ২খ., সীরাত ইবনে হিশাম, ১খ., বুখারী ও মুসলিমেও অনুরূপ বর্ণনা রয়েছে। 

৩. কামিল, ইবনে আছীর, ৪খ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৮ 


অতিবাহিতকারী, কঠোর প্রতিরোধ ক্ষমতা ও সহ্য শক্তির অধিকারী, সহজ সরল 
জীবন যাপনে অভ্যস্ত, অশ্বারোহণ ও যুদ্ধ-বিগ্রহপ্রিয় যা এমন এক সম্প্রদায় ও 
জাতিগোষ্ঠীর জন্য আবশ্যকীয় শর্ত যাকে দুনিয়ার কোন বড় কৃতিতৃপূর্ণ অবদান 
রেখে যেতে হবে, বিশেষত সেই যুগে যখন লড়াই-সংঘর্ষ ও অভিযান পরিচালনার 
ধারাবাহিকতা চলতে থাকে এবং বীরত্ব ও শৌর্য-বীর্যের সাধারণ প্রচলন ঘটতে 
থাকে। 


দ্বিতীয় বিষয় এই যে, তাদের চিন্তাধারাগত ও কার্যকর সমূহ শক্তি এবং 
স্বভাবজাত প্রাকৃতিক যোগ্যতাসমূহ নিরাপদ ও সুরক্ষিত ছিল এবং কাল্পনিক দর্শন, 
অনুপকারী যুক্তি-তর্কের কচকচানি ও খুটিনাটি বিষয়াদি, ইলমে কালামের 
সুক্মাতিসূক্ষ্ম ও নাযুক অধ্যায়সমূহে অথবা স্থানীয় ও আঞ্চলিক গৃহযুদ্ধগুলোতেও তা 
বিনষ্ট হয় নি। এটি একটি উর্বর এবং এই দিক দিয়ে নিরাপদ ও সুরক্ষিত 
জাতিগোষ্ঠী ছিল। তাদের জীবন উত্তাপ, আবেগ-উদ্দীপনা, আনন্দ-প্রফুল্লতা, অটুট 
সংকল্প ও লৌহ সুদৃঢ় ইচ্ছাশক্তি দ্বারা ছিল ভরপুর ৷ 


স্বাধীনতা ও সাম্য, প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্যাবলীর সঙ্গে ভালবাসা, অনাড়ম্বর ও 
সারল্য তাদ্রের অস্থি-মজ্জায় মিশে ছিল । তাদেরকে কখনো বিদেশী শক্তির সামনে 
মন্তকাবনত হতে হয়নি । এই জাতি গোলামী, একজন আরেক জনের ওপর ছড়ি 
ঘোরাবে এবং প্রভুত্ব করবে এরূপ অর্থের সঙ্গে অপরিচিত ছিল৷ তারা ইরানী ও 
রোমক রাজতন্ত্রের গর্ব ও অহমিকা এবং মানুষ মানুষকে ঘৃণা ও অবজ্ঞার চোখে 
দেখবে এরূপ অভিজ্ঞতার সঙ্গে পরিচিত ছিল না। এর বিপরীতে পারস্য 
সম্বাটদেরকে (যারা আরব উপদ্বীপের প্রতিবেশী ছিল) অতি মানব জ্ঞান করা হত। 
যদি পারস্য সম্রাট রক্ত মোক্ষণ করাতেন কিংবা কোন ওঁষধ ব্যবহার করতেন তবে 
রাজধানীতে ঘোষণা প্রদান করা হত যে, আজ মহামান্য সম্রাট রক্ত মোক্ষণ 
করিয়েছেন কিংবা ওষধ ব্যবহার করেছেন। এই ঘোষণার পর শহরে কোন 
পেশাজীবী আপন পেশায় নিমগ্ন হতে কিংবা কোন সরকারী কর্মকর্তা বা সভাসদ 
কাজ করতে পারত না।৯ যদি কখনও স্মাটের হাচি আসত তবে তীর জন্য কোন 
মঙ্গলবাণী উচ্চারণের অধিকার ছিল না। যদি তিনি নিজে কোন মঙ্গলবাক্য উচ্চারণ 
করতেন তবুও এর সমর্থনে কিছু বলা যেত না। যদি তিনি কখনও কোন উযীর 
কিংবা আমীরের বাসভবনে গমন করতেন তবে এই দিনটিকে খুবই অস্বাভাবিক ও 
গুরুত্বহ মনে করা হত। সেই দিন থেকে সেই খান্দানের নতুন বর্ষপঞ্জী শুর হত 
১. দ্র. সাসানী আমলে ইরান, পৃ. ৫৩৫-৩৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৬৯ 


এবং চিঠিপত্রে নতুন তারিখ বসানো হত । একটি নির্ধারিত সময়সীমার জন্য তার 
ট্যাক্স মাফ করা হত। উল্লিখিত ব্যক্তিকে নানা রকমের সম্মান, পুরস্কার, ক্ষমা ও 
পদোন্নতি দ্বারা ভূষিত করা হত কেবল এই জন্য যে, সম্রাট পদধূলি দ্বারা তাকে ধন্য 
ও অনুগৃহীত করেছেন।১ 

এ সেই সব আদব, বন্দেগী ও সম্রাটকে তাজীম প্রদর্শনের আবশ্যকীয় শর্তের 
অতিরিক্ত যেগুলো প্রদর্শন করা সাম্রাজ্যের কর্মকর্তা, দরবারের সভাসদবর্গ ও 
অপরাপর সকল মানুষের জন্য অপরিহার্য ছিল । যেমন সম্রাটের সামনে হাত বেঁধে 
দাড়িয়ে থাকা ২ (অর্থাৎ বুকের উপর হাত রেখে আদবের সাথে মাথা নীচু করে 
দেওয়া), তার সামনে এভারে আদবের সাথে দীড়িয়ে থাকা যেভাবে নামাযে 
আল্লাহ্র সামনে কেউ দাড়ায় । এ সেই সম্াটের আমলের কথা বলা হচ্ছে যিনি 
নওশেরওয়ানে “আদিল বা ন্যায়বিচারক নওশেরওয়া নামে পৃথিবী খ্যাত অর্থাৎ খসরূ 
১ম (৫৩১-৫৭৯ খৃ.) । এ থেকে পরিমাপ করা যেতে পারে যে, ইরানের সেই 
সম্রাটের অবস্থা কি হবে যারা জুলুম-নিপীড়ন ও নির্দয়তার ক্ষেত্রে স্ব স্ব আমলে 
কুখ্যাত ছিলেন। 


মুক্ত চিন্তা ও মতামত প্রকাশ (সমালোচনা নয়) বিস্তৃত ইরানী সাম্রাজ্যে প্রায় 
হারিয়েই গিয়েছিল। এ ব্যাপারে এঁতিহাসিক তাবারী “ন্যায়বিচারক সম্রাট 
নওশেরওয়া”র একটি চিত্তাকর্ষক কাহিনী বর্ণনা করেছেন যদ্দারা আমরা পরিমাপ 
করতে পারি যে, ইরানী রাজতন্ত্রে মতামত ও চিন্তার স্বাধীনতার ওপর কত কঠিন 
বাধানিষেধ আরোপিত ছিল এবং শাহী দরবারে মুখ খোলার কী মূল্য পরিশোধ 
করতে হত । ঘটনাটি “সাসানী আমলে ইরান” নামক গ্রন্থের লেখক এঁতিহাসিক 
তাবারীর সুত্রে লিপিবদ্ধ করেছেন। 


“সম্রাট একটি কাউন্সিল সভার আয়োজন করেন এবং রাজস্ব বিভাগের 


১. সাসানী আমলে ইরান, ৫১১ পৃ। 

২. এজন্য আরবী ভাষায় একটি স্থায়ী বাগধারা সৃষ্টি হয়ে গিয়েছিল। বলা হত, ০১৪ ১৪৫ অর্থাৎ অমুক নত 
হয়ে নিজ হাত বুকের ওপর স্থাপন করে শ্রদ্ধাবশে মাথা নুইয়ে দিল । এটা ছিল ইরানের সাধারণ 
রেওয়াজ এবং সেখান থেকেই এই পরিভাষা সৃষ্টি হয় এবং আরবী ভাষায় প্রবেশ করে। 
লিসানু'ল-আরব গ্রন্থে আছে যে, ১৪ -এর অর্থ ইরানীদের তাদের স্ম্রাটকে সম্মান করা এবং তাহলে 
কিতাবীদের ১৪৩১ এই যে, আদাব ও তসলীম হিসাবে মানুষ তাঁর মাথা নুইয়ে দেবে । তারা 
জারীরের সেই কবিতা থেকে সনদ পেশ করত ১5-119 ১৪৬ ০১1 1৯৮৯ লিখেছেন 
যে, যেমন কোন গ্রাম্য কৃষক আপন মুখ্য জমিদার ও যিম্মাদারের সামনে বুকে হাত বেঁধে সম্মান 
প্রদর্শনার্থে মাথা নুইয়ে দেয় (লিসানু'ল-আরব, ৭ম খণ্ড, ৪৬৬ ১৪৫ শিরো.)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭০ 


পরিচালক/সচিবকে নির্দেশ দেন জমির খাজনার নতুন ধার্যকৃত হার সজোরে পাঠ 
করে শোনাতে । তিনি তা পাঠ করলে সম্রাট খসরূ (নওশেরওয়া) উপস্থিত 
লোকদেরকে দু'বার জিজ্ঞেস করেন ঃ কারো কোন আপত্তি নেই তো? সকলেই 
ছিল নিশ্চুপ । যখন সম্রাট তৃতীয়বারের মত একই প্রশ্ন করলেন তখন একজন 
দাড়িয়ে সসম্মানে জিজ্ঞেস করল সম্রাটের ইচ্ছা কি এই যে, অস্থাবর জিনিসের 
ওপর স্থায়ী ট্যাক্স বসাবেন যা কাল-পরিক্রমায় অবিচার ও বে-ইনসাফীতে পর্যবসিত 
হবে? এতে সম্রাট ক্রোধে চীৎকার করে বলে ওঠেন ওহে অভিশপ্ত বেআদব! 
তোর পরিচয় কি? কোথেকে এসেছিস তুই? সে উত্তরে জানাল যে, সে রাজস্ব 
কর্মকর্তাদের একজন । সমতা তখন নির্দেশ দেন কলমদানি দিয়ে পিটিয়ে তাকে 
মেরে ফেলতে । এরপর পরিচালক/সচিবদের সকলেই তাকে কলমদানি দিয়ে 
পেটাতে শুরু করে । ফলে বেচারা সেখানেই মারা যায় । এরপর সকলেই বলল 
সম্রাট! আপনি যে ট্যাক্স আমাদের ওপর ধার্য করেছেন তা খুবই যক্তিযুক্ত ও 
ন্যায়ানুগ হয়েছে।”১ 

ভারতবর্ষে সম্মান ও সন্ত্রমের অপমান ও অবমাননা এবং সেইসব পশ্চাৎপদ 
শ্রেণীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রদর্শন (যাদেরকে বিজয়ী আর্য জাতিগোষ্ঠী ও দেশীয় 
আইন একটি নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে অভিহিত করেছিল এবং যারা গৃহপালিত পশু 
থেকে কেবল এ দিক দিয়ে ভিন্ন ছিল যে, এরা দু’ পায়ে ভর দিয়ে চলত এবং 
দেখতে মানুষের মত) কল্পনাতীত ছিল । উক্ত আইনে এটি নিয়মিত ধারা হিসাবে 
বর্ণিত ছিল যে, যদি কোন শুদ্ব কোন ব্রাহ্মণকে মারার উদ্দেশ্যে হাত ওঠায় কিংবা 
লাঠি ওঠায় তবে তার হাত কেটে দিতে হবে । যদি লাথি মারে তবে তার পা কেটে 
দিতে হবে। যদি সে দাবি করে যে, সে ব্রাহ্মণকে লেখাপড়া শেখাতে পারে, তবে 
তাকে ফুটন্ত তেল পান করানো হবে । এই আইনের দৃষ্টিতে কুকুর, ব্যাঙ, গিরগিটি, 
কাক, উল্লু ও অঙ্ছ্যৎ বা অস্পৃশ্য শ্রেণীর কাউকে হত্যা করলে তার জরিমানা ছিল 
একই রূপ।২ 

রোমকরাও এ ব্যাপারে ইরানীদের থেকে বেশী কিছু ভিন্ন ছিল না, যদিও 
নির্লজ্জতা ও মানবতাকে অপমান-অপদস্ত করার ক্ষেত্রে এই সর্বনিম্ন পর্যায়ে তারা 
পৌছুতে পারেনি । একজন পাশ্চাত্য এতিহাসিক Victor Chopart তার The 
Roman World নামক গ্রন্থে বলেন £ 
১. দ্র. সাসানী আমলে ইরান, পৃ. ৫১১। 
২. মনু সংহিতা, ১০ম অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭১ 


“রোম সম্বাট কাইজারকে উপাস্য মনে করা হত। বিষয়টি মৌরছী ও 
পারিবারিকভাবে ছিল না, বরং যিনিই সিংহাসন ও রাজমুকুটের মালিক হতেন 
তাকেই খোদার আসনে অধিষ্ঠিত করা হত যদিও তার ভেতর এমন কোন নিশানী 

ংবা চিহ্ন থাকত না যা তাকে এই স্তরে অধিষ্ঠিত হবার দিকে ইঙ্গিত দেয়। 
£১050505-এর শাহী উপাধি এক সম্রাট থেকে অপর সম্রাট অবধি সংবিধান ও 
আইন অনুযায়ী স্থানান্তরিত হত না, বরং রোমক সরকারী সংসদের কাজ কেবল 
এতটুকুই ছিল যে, এমন প্রতিটি নির্দেশ যা তরবারির তীক্ষি ধারের জোরে প্রচারিত 
হবে তা প্রচারিত হতে দেওয়া । এই রাজত্ব ও বাদশাহী ছিল কেবল এক ধরনের 
সামরিক একনায়কতন্ত্রেরই রূপ ।”১ 


যদি এর তুলনা করা হয় আরবদের সেই স্বাধীনতাপ্রিয়তা, আত্মসম্মান ও শ্রদ্ধা 
প্রদর্শনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার সঙ্গে যা ইসলামের আবির্ভাবের পূর্বে তাদের 
মাঝে দেখতে পাওয়া যায়, তাহলে এই দুই জাতিগোষ্ঠীর মেযাজ এবং আরব ও 
অনারব সমাজের পার্থক্য সুস্পষ্টরূপে প্রতিভাত হবে । তারা কখনো ও কোন সময় 
তাদের বাদশাহকে ০111 ০২১1 ও (১৮০১ (অর্থাৎ আপনি সর্বপ্রকার 
দোষ-ক্রুটি থেকে মুক্ত থাকুন এবং আপনার প্রভাত্‌ কল্যাণময় হোক)-এর মত 
শব্দসমষ্টি দ্বারা সম্বোধন করত। এই স্বাধীনাতা ও আত্মপরিচিতি, আপন 
মান-সন্ত্রমের হেফাজত ও রক্ষণাবেক্ষণ আরবদের মধ্যে এই পরিমাণে ছিল যে, 
তারা তাদের বাদশাহ ও আমীর-উমারার কোন কোন দাবি ও ফরমায়েশ পূরণ 
করতেও অনেক সময় আপত্তি করত। এই সম্পর্কিত একটি চিত্তাকর্ষক কাহিনী 
ইতিহাসের পাতায় বর্ণিত হয়েছে যে, একবার এক আরব বাদশাহ বনী তামীমের 
এক ব্যক্তির নিকট একটি ঘোটকী, যার নাম ছিল সিকাব, চেয়ে বসে। লোকটি 
ঘোটকী দিতে পরিষ্কার অস্বীকার করে এবং নিম্নোক্ত বিখ্যাত কবিতা আবৃত্তি করে 


EUS Ys SY om + Se 5455 01 ০11 ০৪ 
tls ie ৫১১০৩ +l Calls ৮৮৮৮০ 9০৪ 
“হে রাজন ! এ বহু দামী ও সুন্দরী ঘোটকী; একে না ধারে দেওয়া যায়, না 
বিক্রয় করা যায়। আপনি একে পাবার জন্য চেষ্টা করবেন না, আপনার হাত থেকে 


একে ফেরানো আমার পক্ষে সম্ভব ।” দীওয়ান-ই হামাসা, বাবু'ল-হামাসা, পৃ. 
৬৭-৬৮। 


১. The Roman World, London 1928, P. 418. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭২ 


এই স্বাধীনতা, আত্মশাসন, আত্মার সমুন্নতি, আভিজাত্য ও অটুট মনোবল 
সর্বস্তরের জনগণের মধ্যেই বর্তমান ছিল এবং নারী-পুরুষ সকলের মধ্যেই পাওয়া 
যেত। এর একটি নমুনা আমরা হীরার শাসনকর্তা আমর ইব্‌ন হিন্দ-এর হত্যার 
ঘটনায় দেখতে পাই । আরব এঁতিহাসিকগণ ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে, 
আমর ইব্‌ন হিন্দ বিখ্যাত আরব ঘোড়সওয়ার ও কবি ‘আমর ইব্‌ন কুলছুমকে 
দাওয়াত দেন এবং আগ্রহ ব্যক্ত করেন যে, তার (কবির) মা শাসনকর্তার মা'র সঙ্গে 
দাওয়াতে যেন শরীক হন। অনন্তর ‘আমর ইব্‌ন কুলছুম বনু তাগলিবের একটি 
জামাআতের সঙ্গে জযীরা থেকে হীরা অভিমুখে রওয়ানা হন এবং তার মা লায়লা 
বিন্তে মুহালহিলও বনু তাগলিবের কিছু সংখ্যক দায়িত্বশীল লোকের সঙ্গে রওয়ানা 
হয়। ‘আমর ইব্‌ন হিন্দের তাবু হীরা ও ফুরাতের মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়। 
একদিকে ‘আমর ইব্‌ন হিন্দ আপন তীবুতে প্রবেশ করেন এবং অপরদিকে লায়লা 
ও হিন্দ তাবুর এক পৃথক কামরায় সমবেত হন। “আমর ইব্‌ন হিন্দ তার মাকে বলে 
দিয়েছিলেন যে, যখন খাবার পরিবেশন করা হবে তখন নওকরদের একটু আলাদা 
করে দেবে এবং কোন প্রয়োজন দেখা দিলে লায়লাকে দিয়ে তা করিয়ে নেবে। 
অতঃপর ‘আমর ইব্‌ন হিন্দ দস্তরখান বিছানোর নির্দেশ দিলেন, এরপর খাবার 
পরিবেশন করলেন। এরই ভেতর হিন্দ লায়লাকে সম্বোধন করে বলল, বোন! এই 
পাত্রটা আমাকে একটু উঠিয়ে দাও তো। লায়লা বলল, যার প্রয়োজন সে নিজেই 
উঠিয়ে নিক। এরপর হিন্দ দ্বিতীয়বার চাইল এবং পীড়াপীড়ি করতে থাকল । এ 
সময় লায়লা চীৎকার করে উঠল, হায়! কী লজ্জা ও অপমান! ওহে বনু তাগলিব! 
এই আওয়াজ “আমর ইবন কুলছুম শুনতেই তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে । তিনি 
এক লাফে ‘আমর ইব্‌ন হিন্দের সামনে ঝুলন্ত তরবারি টেনে নেন এবং তা দিয়ে 
তার মাথায় আঘাত হানেন। সেই সাথে বনু তাগলিব তার তাবু লুট করে এবং 
জযীরার দিকে ফিরে আসে । এই ঘটনাকে উপলক্ষ করেই ‘আমর ইবন কুলছুম 
সেই বিখ্যাত কাসীদা পাঠ করেন যা “ঝুলন্ত সপ্তক” (সাব'আঃ মু'আল্লাকাঃ)-এর 
অন্তর্গত।১ 

ঠিক এমনই একটি ঘটনা সংঘটিত হয় যখন হযরত মুগীরা ইব্‌ন শু“বা (রা) 
মুসলিম পক্ষের দূত হিসাবে পারসিক সেনাপতি রুস্তমের দরবারে গিয়েছিলেন। 
রুস্তম পূর্ণ জীকজমক ও শাহী ঠাটবাটের সঙ্গে স্বীয় সিংহাসনে উপবিষ্ট ছিলেন। 
মুগীরা ইব্‌ন শু“বা (রা) আরবদের অভ্যাস মাফিক রুস্তমের পাশাপাশি স্থাপিত 


১. কিতাবু'শ-শি'র ওয়া'শ-শু“আরা', ইবন কুতায়বা, পৃ. ৩৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৩ 


কুরসীতে গিয়ে বসে পড়েন। তার দরবারীরা সঙ্গে সঙ্গে তার ওপর ঝাপিয়ে পড়ে 
এবং তাকে টেনে নীচে নামিয়ে আনে । এতে তিনি বলেন £ আমরা খবর 
পেয়েছিলাম তোমরা নাকি খুবই বুদ্ধিমান। কিন্তু আমার চোখে তোমাদের চেয়ে 
বেওকুফ আর কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আরবরা তো সকলের সঙ্গে সমান 
ব্যবহার করে থাকি । আমাদের মধ্যে কেউ কাউকে গোলাম বানায় না একমাত্র 
যুদ্ধাবস্থা ছাড়া । আমার ধারণা ছিল, তোমারও তোমাদের জাতির সঙ্গে ঠিক তেমনি 
সাম্যের আচরণ করে থাকবে । এর চেয়ে এই ভাল ছিল যে, তোমরা আমাকে 
প্রথমেই অবহিত করতে যে, তোমরা একে অপরকে নিজেদের খোদা বানিয়ে 
রেখেছ এবং এ বিষয়ে তোমাদের সঙ্গে নিষ্পত্তি হবে না। এমতাবস্থায় আমরা 
তোমাদের সঙ্গে এই আচরণ করতাম না, আর তোমাদের নিকটও আগমন করতাম 
না। অথচ তোমরা নিজেরাই আমাদেরকে দাওয়াত দিয়েছ।৯ 


আরব উপদ্বীপে শেষ নবী প্রেরণের দ্বিতীয় কারণ হল, আরব উপদ্বীপে ও মক্কা 
মু'আজ্জমায় কাবার অস্তিত্ব ও উপস্থিতি যা হযরত ইবরাহীম ও হযরত ইসমাঈল 
(আ) এজন্যই নির্মাণ করেছিলেন যেন তাতে এক আল্লাহ্‌র ইবাদত করা হয় এবং 
এই জায়গাটি চিরদিনের তরে তওহীদের দাওয়াতের কেন্দ্রে পরিণত হয়। 


+ ১৮1 ৪১৪০ ৫০ (2০ 18511 nly ৮০৩৩৪ 2। 
বাইবেল (পুরাতন নিয়ম) গ্রন্থে ব্যাপক পরিমাণ বিকৃতি সত্ত্বেও “বাক্কা ২ 
উপত্যকা” শব্দটি অদ্যাবধি বর্তমান, কিন্তু অনুবাদকগণ একে বুকা' উপত্যকা 


বানিয়ে দিয়েছেন এবং একে নির্দিষ্ট জ্ঞাপকের পরিবর্তে অনির্দিষ্ট জ্ঞাপকে পরিণত 
করেছেন। 491১ ১১1১৯ -এর শব্দসমষ্টি যা আরবী ভাষায় এসেছে তা এই ঃ 


5১1৩ ০৮৯ ০০৯১৪০162৪৪ ৪:42 ৩১৮ 4৩1৯১১০০১০১ ০৮ 
(০১১১3 Gyre eI 
“বরকতময় ও পবিত্র সেই মানুষ যার ভেতর তোমার পক্ষ থেকে শক্তি নিহিত, 
যার অন্তরে রয়েছে তোমার ঘরের রাস্তা যিনি বুকা উপত্যকা অতিক্রমরত অবস্থায় 
তাকে একটি কুয়া বানান” ( গীত সংহিতা, ৮৪৫,৬,৭; পবিত্র গ্রন্থ, বৃটিশ এন্ড 
ফরেন বাইবেল সোসাইটি)। 


১. তারীখে তাবারী, ৪খ. ১০৮; 
২. বাকা পবিত্র মক্কার অপর নাম । বাক্কা ও মক্কা উভয় নামই ব্যবহৃত হয় এজন্য যে, আরবী ভাষায় মীম ও বা'র মধ্যে 
পারস্পরিক পরিবর্তন ঘটে থাকে; যেমন (১3 ও ১3 এবং ৮1 ও Lal 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৪ 


কিন্তু ইয়াহুদী পণ্ডিতগণ কয়েক শতাব্দী পর অনুভব করতে সক্ষম হন যে, এই 
অনুবাদ ভুল । অনন্তর Jawish Encyclopaedia-তে এই স্বীকারোক্তি বর্তমান 
যে, এটি এক নির্দিষ্ট উপত্যকা যেখানে পানি পাওয়া যেত না। যারা উপরোল্লিখিত 
কথা লিখেছেন তাদের মস্তিষ্কে এমন একটি উপত্যকার ছবি ছিল যার ছিল বিশেষ 
কুদরতী অবস্থা, যার প্রতিনিধিত্ব তারা উল্লিখিত শব্দসমষ্টি দ্বারা করেছেন ।৯ 


এ সব সহীফার ইংরেজী অনুবাদকগণ অনুবাদের ক্ষেত্রে আরবী অনুবাদকদের 
তুলনায় অধিকতর বিশ্বস্ততা ও সতর্কতার প্রমাণ দিয়েছেন। তারা “বাক্কা” শব্দটিকে 
মূল সহীফার ন্যায় অবিকৃত ও বিশুদ্ধ অবস্থায় হুবহু অবশিষ্ট রেখেছেন এবং ইংরেজী 
"০" ছোট অক্ষরে না লিখে বড় অক্ষরে "9" লিখেছেন যেমন সাধারণত 
Noun-এর ক্ষেত্রে হয়ে থাকে । ইংরেজী অনুবাদ নিম্নে উদ্ধৃত করা গেল ৪২ 

Blessed is the man whose sfrength is in thee in whose heart 


are the ways of them. Who passing through the Valley of Baca 
make it a well. psalm 84. 5-6. 


“মুবারকবাদ সেই সব লোকের প্রতি সম্মান ও শক্তি রয়েছে তোমার সাথে, 
যাদের অন্তরে তাদের রাস্তা রয়েছে যা বাক্কা উপত্যকা অতিক্রম করবে এবং তাকে 
একটি কুয়া বানাবে” 


রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র আবির্ভাব ছিল হযরত ইবরাহীম ও ইসমাঈল 
(আ)-এর সেই দু'আর ফল যা তারা কা'বা গৃহের ভিত্তি উত্তোলন করতে গিয়ে ও 
তা পুন নির্মাণ করার সময় করেছিলেন। দু'আটি এই £ 


5০ পু সত ৬৯০০ ore ses oe coe oe ৮৪৩ 
ss tl ele i 1885 9৮০০০ ৫25 ৬৪9 0০ 


৩. বে Sees 


+ SSI dl ESI এ১। 1৫925 2০২৯1 oll 


“হে আমাদের প্রতিপালক! তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল 
প্রেরণ কর যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব 
ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে । তুমি পরাক্রমশালী, 
প্রজ্ঞাময়” ( সূরা বাকারা , ২২৯ আয়াত) । 


১. Vol. 11.1১. 415; 
২. মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদীকৃত তফসীরে মাজেদী, কাযী সুলায়মান মনসুরপূরীর 
'রাহমাতুল্লিল ‘আলামিন, ১ম খণ্ড থেকে গৃহীত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৫ 


আল্লাহ তাআলার এক চিরন্তন নিয়ম এই যে, তিনি তার মুখলিস (একনিষ্ঠ), 
সাদিকীন (সত্যনিষ্ঠ) ও আপন মহান সত্তার সঙ্গে মিলনাকাজ্জী ও ক্ষমা ভিক্ষার 
আঁচল বিস্তারকারীদের দু'আ অবধারিতভাবে কবুল করে থাকেন । আধ্বিয়া-ই কিরাম 
ও নবীয়ে মুরসালদের মরতবা তো তাদের চেয়েও উচ্চে। 

আসমানী সহীফা ও সত্য সংবাদসমূহ এইসব উদাহরণে ভরপুর । স্বয়ং 
তাওরাতে এর প্রমাণ বিদ্যমান যে, আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর 
এই দু'আ কবুল করেন। পুস্তকে (২০) পরিষ্কারভাবে লিখিত আছে ঃ 

“এবং ইসমাঈলের অনকূলে আমি তোমার কথা শুনলাম । দেখ, আমি তাকে 
প্রাচুর্য দান করব, তাকে সৌভাগ্যশালী করব এবং তাকে খুব বর্ধিত করব; তার 
থেকে বার জন সর্দার জন্ম নেবে এবং তাকে বিরাট বড় জাতি (১৪) বানাব ।” 

এজন্যই রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি তার নিজের সম্পর্কে 
বলতেন, (৮.০ ৪০৯৩ ১১৯1১১। 5৬০১ 001 “আমি ইবরাহীম (আ)-এর 
দু'আ এবং ঈসা (আ)-র সুসংবাদের ফসল”।১ তাওরাত (ওল্ড টেস্টামেন্ট বা 
পুরাতন নিয়ম)-এ বিকৃতি সত্বেও অদ্যাবধি এর সাক্ষ্য মিলবে যে, এই দু'আ কবুল 
হয়। দ্বিতীয় বিবরণ পুস্তকে (১৫-১৮) মূসা আ)-র 'ভাষায় উদ্ধৃত হয়েছে £ ০5, 
০৬২7১০০4151 EA ০০ dg ০১ চি dl ৮০11 এএ 
“খোদাওয়ান্দ তোমার প্রভু তোমার নিমিত্ত তোমারই ভেতর থেকে তোমারই 
ভাইদের থেকে আমার মত একজন নবী পাঠাবেন; তোমরা গভীর মনোযোগের 
সাথে তার কথা শুনবে ৷” ১৬৯ (তোমার ভাই) শব্দ নিজে থেকেই বলে দিচ্ছে 
যে, এর দ্বারা বনী ইসমাঈলকেই বোঝানো হচ্ছে, যে বনী ইসরাঈলের চাচার 
ংশধর । উক্ত সহীফাতেই দু'টি শ্লোকের পর এই বাক্য লিপিবদ্ধ রয়েছে ৪ 
4০৩ ০১ 05১16117851 15195 ৮৮১1১০৯৯15৪ ৮১11 1405 

4 eg! Le JG ৫৫৪৪ Li ই ৮৮9 baal dE ESN 

“আর খোদাওয়ান্দ আমাকে বললেন যে, তারা যা বলেছে তা ভালই বলেছে । 
আমি তাদের নিমিত্ত তাদের ভাইদের মধ্যে থেকে তোমার মত একজন নবী 
পাঠাব, আর আমি আমার বাক্য তার মুখে নিক্ষেপ করব এবং যা কিছু আমি তাকে 
বলব সে তা সব তাদেরকে বলবে ( যাত্রাপুস্তক-২,১৮৪১৭-১৮)।” 


«২৪ 8 (৯১৫ ৬৯ (আমি আমার কথা তার মুখে নিক্ষেপ করব) এই 
বাক্যটি মুহাম্মাদ (সা)-কে নির্দিষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে। কেননা তিনিই একমাত্র নবী 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৬ 


যার ওপর আল্লাহ্র কালাম শব্দগত ও অর্থগতভাবে নাযিল হয়েছে এবং আল্লাহ 
তাআলা তার ঘোষণাও দিয়েছেন £ 


ঠ০%০০5১২০৬ ০ ৬. - ৯ ৬০০০ 
+ ০1৯53 ৩৯ এ ৬৯ 01 ১1105 9৮ Ly 
“এবং তিনি মনগড়া কথা বলেন না; এতো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়” 
(সুরা নাজ্ম ৪৩-৪) । 


অন্যত্র বলা হয়েছে ঃ 
+ ১১০০ 

“কোন মিথ্যা এতে অনুপ্রবেশ করে না, সামনে থেকেও নয়, পেছন থেকেও 
নয়; এটা প্রজ্ঞাময়, প্রশংসার্হ আল্লাহ্‌র নিকট থেকে অবতীর্ণ” (হামীম 
আস-সাজদা-৪২ আয়াত)। 

এর বিপরীতে বনী ইসরাঈলের নবীদের সহীফাসমূহ আদৌ এ দাবি করে না 
যে, সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহ্র কালাম । তাদের পপ্তিতগণও 
সেসবকেও তাদের নবীদের দিকে সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে কৃত্রিমতার আশ্রয় গ্রহণ 
করে না। Jewish Encyclopaedia-তে বলা হয়েছে ৪ 

“ওল্ড টেস্টামেন্ট (পুরাতন নিয়ম)-এর প্রথম পাঁচটি পুস্তক (যেমন প্রাচীন 
ইয়াহুদী ধর্মীয় বৰ্ণনাসমূহ আমাদেরকে বলে) মূসা নবীর রচনা । শেষ আটটি শ্লোক 
বাদে (যেগুলোতে মুসা (আ)-র ইনতিকালের ঘটনা বর্ণিত হয়েছে] রিববী (ইয়াহুদী 
“আলিম) এই বৈপরীত্য ও একে অপরের থেকে ভিন্ন বর্ণনার ওপর গভীরভাবে 
চিন্তা-ভাবনা করে যা এসব সহীফায় এসেছে এবং এর মধ্যে আপন প্রজ্ঞা ও মেধার 
সাহায্যে সংক্কার-সংশোধন করে থাকে ।”১ 

ইনজীল চতুষ্টয়ের সম্পর্ক যতখানি, যেগুলোকে “নিউ টেস্টামেন্ট বা নতুন 
নিয়ম” বলা হয়, সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহ্র কালাম হওয়ার ব্যাপারে 
দূরতম সম্পর্কও নেই। এ ব্যাপারে তারাই সন্দেহ নিরসন করতে পারেন যারা 
এগুলো পড়ে দেখেছেন। প্রকৃত ব্যাপার এই যে, এসব পুস্তক জীবনী ও 
কাহিনীমূলক পুস্তক হিসাবেই অধিক প্রতিভাত । আল্লাহ্‌র অবতীর্ণ কিতাব হিসাবে, 
যার ভিত্তি হয় ওহী ও ইলহাম, তা এতে খুবই কম দৃষ্ট হয়।২ এর পরের নম্বরে 


১. Jewish Encyclopaedia, Vol. 8. p. 589; 


২. বিস্তারিত দ্র. লেখকের ৩,১১ ৩-৭১৯ -এর ৭ম বক্তৃতা ৬২১ -এর “আসমানী 
সহীফা এবং কুরআন জ্ঞান ও ইতিহাসের আলোকে” নামক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৭ 


আসে জযীরাতু'ল-আরবের তথা আরব উপদ্বীপের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান যা 
একে দাওয়াতের কেন্দ্র হিসাবে সর্বাধিক উপযোগী রূপ দান করেছে, যেখান থেকে 
এই দাওয়াত ও পয়গাম সমগ্র বিশ্বে পৌছে দেয়া যায় এবং পৃথিবীর তাবৎ 
জাতিগোষ্ঠীকে সন্বোধন করা যায়। একদিকে এটি এশিয়া মহাদেশের একটি অংশ, 
অপরদিকে তা আফ্রিকা মহাদেশ, এরপর যুরোপেরও কাছাকাছি এবং এসব সেই 
এলাকা যা সভ্যতা ও কৃষ্টি, জ্ঞান ও শিল্পকলা, ধর্ম ও দর্শনের সর্বদাই কেন্দ্র 
থেকেছে এবং যেখানে বিরাট বিস্তৃত ও শক্তিশালী সাম্রাজ্য কায়েম হয়েছে। 
অতঃপর এই এলাকা বাণিজ্যিক কাফেলার অতিক্রমস্থলও ছিল যার মাধ্যমে বিভিন্ন 
দেশের লোক একে অপরের সঙ্গে মিলিত হত। এটি ছিল কয়েকটি মহাদেশের 
সঙ্গমস্থল এবং এক জায়গার নির্দিষ্ট বস্তুসামগ্রী ও উৎপাদিত দ্রব্য, যেখানে এর 
প্রয়োজন পড়ত, সেখানে স্থানান্তরিত করত ।১ এই আরব উপদ্বীপ দুই বিরাট 
প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝে অবস্থিত ছিল £ খৃষ্টান শক্তি ও অগ্নি উপাসক শক্তি, প্রাচ্য 
শক্তি ও পাশ্চাত্য শক্তি। কিন্তু এতদসত্বেও তারা নিজস্ব স্বাধীনতা ও আপন 

ব্যক্তিত্বের সর্বদাই হেফাজত করেছে এবং নিজেদের কতিপয় সীমান্ত এলাকা ও 

কতকগুলো গোত্র ব্যতিরেকে তারা কখনো এ সব শক্তির অধীনতা স্বীকার করেনি। 

আরব উপদ্বীপ বিনা প্রশ্নে নির্ঘিধায় নবৃওতের এমন এক বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্রে 
পরিণত হতে পারত যা আন্তর্জাতিক রেখার ওপর প্রতিষ্ঠিত হবে, মানবতাকে 
সমুন্নত মঞ্চ থেকে সম্বোধন করবে, সর্বপ্রকার রাজনৈতিক চাপ ও বিদেশী প্রভাব 
থেকে পরিপূর্ণরূপে স্বাধীন হবে। 

এই সমস্ত কারণে আল্লাহ তা'আলা আরব উপদ্বীপ ও মক্কা মুকাররামাকে রাসূল 

(সা)-এর আবির্ভাব, আসমানী ওহীর অবতরণ এবং দুনিয়ার বুকে ইসলাম প্রচারের 

বিশ্বব্যাপী কেন্দ্র ও সূচনাবিন্দু হিসাবে নির্বাচিত করেন। 
“আল্লাহই বেশী জানেন তার পয়গাম কোথায় এবং কাকে সোপর্দ করবেন” 

(সূরা আন'আম, ১২৪ আয়াত)। 

১. ড. হুসায়ন কামালুদ্দীন রিয়াদ ভার্সিটির ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার সভাপতি । 
তিনি এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন যে, তিনি এক নতুন ভৌগোলিক দৃষ্টিকোণে 
উপনীত হয়েছেন যদ্দারা প্রমাণিত হয় যে, মক্কা মুকাররামা পৃথিবীর শুষ্ক অংশের কেন্দ্রস্থলে অবস্থিত । 
তিনি তার গবেষণার সূচনা করেছেন এমন একটি চিত্র দ্বারা যেখানে মক্কা মুকাররামা থেকে পৃথিবীর 
অপরাপর স্থানের দূরতু দেখানো হয়েছিল এর ছারা তার উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যের এমন একটি 
যন্ত্রের নির্মাণ যা কেবলার দিক নির্ধারণ করবে । ইতোমধ্যে তার কাছে এই সত্যও দিবালোকের 
মতই স্পষ্ট হয়ে গেছে যে, মক্কা মুকাররামা ঠিক দুনিয়ার মাঝখানে অবস্থিত। এই গবেষণা দ্বারা 
তার সামনে এই রহস্যও উন্মোচিত হয়েছে যে, মক্কা মুকাররামাকে বায়তুল্লাহর কেন্দ্র ও আসমানী 


হেদায়াতের সূচনা বিন্দু বানাবার মধ্যে আল্লাহ্‌র কি রহস্য ও কুদরত নিহিত ছিল (দৈনিক আল- 
আহরাম, ৫ জানুয়ারী, ১৯৯৭ ইং)। 


www.almodina.com 


আরবের অন্ধকারতম যুগ এবং একজন স্থায়ী নবী 
প্রেরণের আবশ্যকতা 


এই সব যোগ্যতা ও উত্তম গুণাবলী সত্ত্বেও যদ্দারা আল্লাহ পাক আরবদেরকে 
ধন্য করেছিলেন এবং যদ্দরুন হযরত মুহাম্মাদ (সা)-এর প্রেরণ ও ইসলামের 
আবির্ভাবের নিমিত্ত তাদেরকে নির্বাচিত করেছিলেন, আরব উপদ্বীপে সচেতনতা ও 
অস্থিরতার কোন চিহ্ন দৃষ্টিগোচর হত না এবং হুনাফা ১ ও সত্যের অনেষণের প্রেরণা 
ও আবেগ পোষণকারী মুষ্টিমেয় কতিপয় ব্যক্তিই অবশিষ্ট থেকে গিয়েছিল এবং 
ছিল না। যারা না কোন পথহারা পথিককে পথ প্রদর্শন করতে পারত আর না পারত 
কাউকে উষ্ণতা ও উত্তাপ প্রদান করতে । এই যুগ যেযুগে রাসূলুল্লাহ (সা) আবির্ভূত 
হন আরব উপদ্বীপের ইতিহাসে সর্বাপেক্ষা অন্ধকারতম যুগ ছিল। এই ভূখণ্ডটি 
অন্ধকার ও অবনতির চূড়ান্ত ধাপে উপনীত হয়েছিল যখন সংস্কার ও সংশোধনের 
সকল আশা-ভরসা নিঃশেষ হয়ে যায় । এ ছিল সেই শক্ত কঠিন হৃদয় চূর্ণকারী ও 
সঙ্গীন পর্যায় যা কোন নবীর তাবলীগের রাস্তায় এসে থাকবে। 

নবী করীম (সা)-এর একজন ইংরেজ জীবনীকার (Sir William Muir) যিনি 
ইসলামের মহানবী হুযূর আকরাম (সা)-সম্পর্কে মনগড়া কাহিনী রচনায় ও কলঙ্ক 
লেপনে কুখ্যাত, সে যুগের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন এবং পাশ্চাত্য লেখকদের 
সেই দৃষ্টিভঙ্গি প্রত্যাখান করেছেন যে, তার আবির্ভাবের পূর্বে লাভা নির্গত হওয়ার 
সময় হয়ে গিয়েছিল। মুহাম্মাদ (সা) কেবল সঠিক মুহূর্তে ও যথার্থ স্থানে পৌছে 
আগুনের উত্তাপ বৃদ্ধি করেন। ফলে লাভা নির্গত হয়ে পড়ে । তিনি বলেন ঃ 

“মুহাম্মাদ-এর যৌবনের উষালগ্নে ‘আরব উপদ্বীপ একেবারেই পরিবর্তনের 
অযোগ্য অবস্থায় ছিল। সম্ভবত এর চেয়ে বেশী নৈরাশ্যজনক অবস্থা আর কোন 
যুগে ছিল না।”২ 

একই লেখক অন্যত্র বলেন : 
১. হুনাফা তাদেরকে বলা হয় যারা মূর্তিপূজা পরিত্যাগ করেছিল এবং নিজেদের জ্ঞান ও উপলব্ধি 

মুতাবিক ইবরাহীম (আ)-এর ধর্মবিশ্বাসের ওপর কায়েম ছিল। 


২. William Muir, The hfe of Mahomet, Vol. 1, London 1858, P. 
CCXXV-Iii. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৭৯ 


“খৃষ্ট ধর্মের বিস্তারের যৎকিঞ্চিৎ চেষ্টা আরব ভূ-পৃষ্ঠে সময় সময় মামুলী কাঁপন 
সৃষ্টি করেছিল বটে এবং তুলনামূলকভাবে কঠিনতর ইয়াহুদী প্রভাবসমূহ কখনো 
কখনো অভ্যন্তরীণ ভাগেও চোখে পড়ত । কিন্তু স্থানীয় মূর্তিপূজা ও ইসমাঈলীদের 
কল্পনাপূজার খরস্রোত সবদিক থেকে কাবা অভিমুখে দু'কূলপ্রাবী হয়ে আছড়ে 
পড়ছিল এবং এর সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করছিল যে, মক্কার মাযহাব ও উপাসনার 
তরীকা-পদ্ধতি আরবদের মস্তিষ্কের ওপর শক্তভাবে ও অন্যের অংশ প্রহণ 
ব্যতিরেকেই নিয়ন্ত্রণ জেঁকে বসেছিল ।”১ 

এই এতিহাসিক সত্য ও বাস্তবতাকে বসওয়ার্থ স্মিথ (Bosworth Smith) 
সংক্ষেপে কিন্তু জোর দিয়ে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন । তিনি বলেন : 

“সবচেয়ে বেশি দার্শনিক প্রবণতার অধিকারী একজন এঁতিহাসিক বলেন যে, 
এই সমস্ত বিপ্রবে, যে সব বিপ্লব মানুষের সামাজিক ইতিহাসের ওপর অবিনশ্বর ছাপ 
ফেলেছে, তার ভেতর কারুর আবির্ভাব ও প্রকাশ মানবীয় জ্ঞানের জন্য এতটা 
অপ্রত্যাশিত ছিল না যতটা ছিল আরবের এই ধর্মের । 


“আমাদের প্রথম দৃষ্টিতেই এ কথা স্বীকার করতে হয় যে, ইতিহাসশাস্ত্র (যদি 
ইতিহাসশাস্ত্র নামে কোন বস্তু থেকে থাকে) এতে অক্ষম যে, সে কার্যকারণের 
সেই সব কড়ি তালাশ করবে যা তালাশ করা তার জন্য ফরয ।”২ 
নবীর আবশ্যকতা 

খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে অবস্থার বিকৃতি এতটা বৃদ্ধি পেয়েছিল এবং 
মানবতার অবনতি ও অধঃপতন সেই সীমায় পৌছে ছিল যে, তা আর কোন 
সংস্কারক (Reformer) ও চরিত্র শিক্ষকের সাধ্যের ভেতর ছিল না। সমস্যা কোন 
এক “আকীদা-বিশ্বাসের সংশোধন, কোন বিশেষ অভ্যাসের পরিবর্তন অথবা কোন 
ইবাদত-বন্দেশীর তরীকার প্রচলন কিংবা কোন সমাজের সামাজিক সংস্কারের ছিল 
না, না এর জন্য সেই সংস্কারক ও চরিত্র শিক্ষক যথেষ্ট ছিলেন যা থেকে কোন যুগ 
ও কোন এলাকা কখনো মুক্ত ছিল না। সমস্যা ছিল এই যে, জাহিলিয়াতের 
শেরেকী ও মূর্তিপূজামূলক এবং মানবতার এই ধ্বংসাত্মক আবর্জনাকে কিভাবে 
সরানো হবে ও পরিষ্কার করা হবে যা শতাব্দীর পর শতাব্দী ধরে বংশানুক্রমে জমা 
হচ্ছিল যার নিচে আম্বিয়া-ই কিরাম (আ)-এর বিশুদ্ধ শিক্ষামালা ও সংক্কারকদের 


১. William Muir, The Life of Mahomet, Vol. 1, London 1858, ৮. 
০০%১৬-111- 
২ Mohammad and Mohammadanism, London 1876, p. 105. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮০ 


চেষ্টা-সাধনা ও খেদমত সমাহিত ছিল। অতঃপর তদস্থলে সেই নতুন সুদৃঢ়, বিশাল 

বিস্তৃত ও সমুন্নত প্রাসাদোপম অট্টালিকা কিভাবে কায়েম করা হবে যার রহমতের 

ছায়াতলে গোটা মানবতা আশ্রয় গ্রহণ করবে । সমস্যা ছিল এই যে, সেই মানুষ কি 

করে বানানো যাবে যে তার সম্মুখবর্তী মানুষের তুলনায় সকল ক্ষেত্রে স্বাতন্ত্র্যের 

অধিকারী হবে এবং এমন দৃষ্টিগোচর হবে যে, সে যেন কেবল জন্মলাভ করেছে 
কিংবা সে এইমাত্র নবজীবন লাভ করেছে। 


feos so cece “eo ee 
০01 ০০1 os LS 4৮৯৩ ৭৪১৪ Co LE ie i 
£ পভ 9 ০৩ 


+ ৮১৯ ০১০১১ md nit ০৪ & dis ০০5 

“যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের 
মধ্যে চলবার জন্য আলো দিয়েছি- সে কি এ ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে 
এবং সেই স্থান থেকে বের হবার নয়ঃ” (সুরা আন‘আম, ১২২ আয়াত)। 

এই সমস্যা ও ফেতনা-ফাসাদের জড় চিরদিনের জন্য খতম করা এবং 
মূর্তিপূজার বুনিয়াদকে জড়ে মূলে এমনভাবে উৎসাদনের দরকার ছিল যে, 
দূর-দৃরাত্তেও এর কোন চিহ্ন ও নাম-নিশানা যেন অবশিষ্ট থাকতে না পারে এবং 
তৌহিদী “আকীদা-বিশ্বাস মানুষের মনের গহীনে কার্যত এমনভাবে যেন বদ্ধমূল ও 
দৃঢ়মূল করে দেওয়া যায় যার বেশি কল্পনা করাও কষ্টকর। তার ভেতর আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি কামনা, ইবাদত-বন্দেগীর প্রতি আগ্রহ ও ঝৌক, মানবতার সেবা, 
হক-পরস্তীর আবেগ-উদ্দীপনা, প্রতিটি অশুভ ও মন্দ কামনার মুখে লাগাম দেবার 
ক্ষমতা, যোগ্যতা ও শক্তি পয়দা করতে হবে । সংক্ষেপে মানবতাকে (যা আত্মহত্যা 
করতে উদ্যত হয়েছিল, বরং তার জন্য কোমর বেঁধে তৈরি ছিল এবং এক্ষেত্রে 
সজ্ঞানে চেষ্টার কোন কসূর সে করেনি) কোমর ধরে দুনিয়া ও আখিরাতের 
জাহান্নাম থেকে বাচাতে হবে এবং তাকে শাহী সড়কে টেনে তুলতে হবে যার 
প্রথম সূচনা সেই পবিত্র জীবন যা আল্লাহ প্রেমিক “আরিফ ও ঈমানদারগণ এই 
দুনিয়াতেই লাভ করে থাকেন এবং দ্বিতীয় ও চূড়ান্ত সূচনা সেই চিরস্থায়ী আবাস 
জান্নাত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকওয়া তথা আল্লাহভীতির জীবন 
অবলম্বনকারীদেরকে। 

রাসূলুল্লাহ (সা)-কে প্রেরণ করে আল্লাহ তা“আলা মানব জাতির যে উপকার 
করেছেন তার উল্লেখ করে আল্লাহ তাআলা কুরআন মজীদে যেই ইরশাদ 
করেছেন এর চেয়ে অধিক সেই অবস্থার কোন চিত্র ও প্রতিনিধিত্ব হতে পারে না। 
ইরশাদ হচ্ছে : 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮১ 


EE AGM EC SLANE EEE 


০% ৩ ₹ 


১৫৭ ০৯ AUS he MN, ; Csi el 
* ie SILL 

“তোমাদের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহকে স্মরণ কর £ তোমরা ছিলে পরস্পরের 
শত্ৰু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন । ফলে তার অনুগ্রহে 
তোমরা পরস্পর ভাই হয়ে গেলে । তোমরা অগ্নিকুণ্ডের ধারে ছিলে, আল্লাহ তা 
থেকে তোমাদেরকে রক্ষা করেছেন” (সুরা আল-ইমরান, ১০৩ আয়াত)। 

মানুষের সমগ্র ইতিহাসে এর চেয়ে অধিক নাযুক ও জটিল কাজ এবং এর 
থেকে বিরাট ও “আজীমু'শ-শান যিম্মাদারী আর চোখে পড়ে না যা একজন নবী ও 
আল্লাহ প্রেরিত ব্যক্তি হিসাবে মুহাম্মাদ (সা)-এর ওপর চাপানো হয়েছিল । কোন 
জমিও এতটা উর্বর প্রমাণিত হয়নি এবং সজীব শ্যামলিমা নিয়ে আসতে পারেনি 
যেমনটি তিনি পেরেছিলেন । কোন চেষ্টা-সাধনাও এতটা ফলপ্রসূ ও কামিয়াব হয়নি 
যতটা তার চেষ্টা-সাধনা সাধারণ মানবতার অনকূলে উপকারী, জীবনদায়ক ও 
প্রাণসঞ্ারক প্রমাণিত হয়েছে । এইসব বিস্ময়কর বস্তু ইতিহাসের সবচেয়ে বড় 
বিস্ময় এবং দুনিয়ার সর্ববৃহৎ মুজিযা । একজন বিখ্যাত ফরাসী সাহিত্যিক ও কবি 
অত্যন্ত জোরের সাথে অলংকারিক ভাষায় সুস্পষ্টভাবে এর সাক্ষ্য দিয়েছেন। এই 
কবি ও সাহিত্যিক হলেন ল্যামার্টিন (].911011176)। তিনি নবুওতে মুহাম্মাদীর প্রতি 
তার শ্রদ্ধা পেশ করতে গিয়ে বলেন ঃ 

“কোন মানুষই কখনো চেতন কিংবা অবচেতনভাবে নিজের জন্য এত বড় 
উচ্চ ও মহত্তর লক্ষ্য নির্বাচিত করেনি । কারণ তা ছিল মানুষের ত। 
অলীক ধারণা ও খোশকল্পনা, যা মানুষ ও তার স্রষ্টার মাঝে আড়াল ও পর্দায় পরিণত 
হয়েছিল, তাকে পর্যুদস্ত ও পরাভূত করা, মানুষকে আল্লাহ্র নিকট সোপর্দ করা এবং 
তার সামনে এনে দাড় করানো, সেই যুগের মূর্তিপূজকদের বস্তুগত খোদার স্থলে 
এক আল্লাহ্‌র পবিত্র ও বুদ্ধিগ্াহ্য ধারণাকে পুনর্বাসিত করা, এসবই ছিল সেই মহান 
লক্ষ্য । কোন মানুষ কখনো এত বড় বিরাট কাজ, যা কোন অবস্থায়ই মানবীয় 
শক্তির আওতাধীন ছিল না, এত দুর্বল উপকরণের সাথে কাধে তুলে নেয়নি ।” 

তিনি সম্মুখে অগ্রসর হয়ে বলেন £ 

“এর থেকেও অধিক তার কৃতিতৃপূর্ণ অবদান এই যে, তিনি কুরবানগাহ, 
দেবতা, ধর্মবিশ্বাস, কল্পনা, আকীদা-বিশ্বাস ও অন্তররাজ্যে এক বিপ্রব সৃষ্টি করলেন 
উ- 


www.almodina.com 


নবায়ে রহমত-৮২ 


এমন একটি গ্রন্থকে ভিত্তি বানিয়ে যার প্রতিটি হরফ আইনের মর্যাদা রাখে । তিনি 
এমন একটি রুহানী মিল্লাত তথা আধ্যাত্মিক জাতি গঠন করলেন যা প্রতিটি বর্ণ, 
গোত্র, অঞ্চল ও ভাষাভাষী মানুষ নিয়ে গঠিত । এই মুসলিম মিল্লাতের বৈশিষ্ট্য, 
যেই বৈশিষ্ট্যপূৰ্ণ উম্মাহ মুহাম্মাদ (সা) আমাদের জন্য উত্তরাধিকার হিসাবে রেখে 
গেলেন তা হল এই এই উম্মাহ মিথ্যা খোদাগুলোর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে 
এবং বস্তুর উর্ধ্বে উঠে আল্লাহ্‌র প্রতি গভীর আকর্ষণ ও টান অনুভব করে । এই প্রেম 
ও ভালবাসাই তাকে এক আল্লাহ্‌র প্রতি অবজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে বাধ্য 
করে এবং এই ভালবাসাই মুহাম্মাদের অনুসারীদের সৎ গুণাবলীর ভিত্তি হিসাবে 
পরিগণিত হয়। স্বীয় আকীদা-বিশ্বাসকে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষের দ্বারা গ্রহণ 
করিয়ে নেয়া তার এক বিরাট মুঁজিযা ছিল। কিন্তু অধিকতর সঠিক কথা এই যে, 
এটা ব্যক্তির নয়, বরং বুদ্ধির মু'জিযা। আল্লাহ্র তাওহীদ তথা একত্বাদের এমন 
এক যুগে ঘোষণা করা যখন দুনিয়া অসংখ্য কৃত্রিম ও মিনি খোদার পূজার ভারে 
চাপা পড়ে ছিল, স্বয়ং এক শক্তিশালী মু‘জিযা ছিল। মুহাম্মাদের মুখ দিয়ে যখনই 
এই আকীদা-বিশ্বাস ঘোষিত হল অমনি মূর্তির সমস্ত প্রাচীন মণ্ডপগুলোতে ধুলো 
উড়তে লাগল এবং এক-তৃতীয়াংশ পৃথিবী ঈমানী উত্তাপে ভরপুর হয়ে গেল।”১ 


এই ব্যাপক ও বিশ্বজোড়া বিপ্রব এবং মানবতার নতুনতর জীবন, নবতর গঠন 
ও বিনির্মাণের মহান কাজ এক নতুন নবুওয়াত ও রিসালাতের প্রত্যাশী ছিল যা সমস্ত 
নবুওয়াত ও রিসালাতের চেয়ে হবে অধিক বলিষ্ঠ এবং এমন এক নবীর প্রার্থী ছিল 
যিনি হেদায়াত ও সত্য-সুন্দর দীন তথা দীনে হকের পতাকা গোটা বিশ্বজাহানে 
চিরকালের জন্য উডটীন করবেন । আল্লাহ তা'আলার ইরশাদ £ 


- e202 ৫৩5 oe 59০) “0 ০০৪ ৪5৫ ৩০০১. 59০ 
১24১০ nc ally SUS Jal tye AS 02301 ১4211 
ce 28 £22 osc Eb oO-# Gos ৪-৭22 82 ৮৩ 
6-2 22 
+ Lai AS 


“কিতাবীদের মধ্যে যারা কুফরী করেছিল তারা এবং মুশরিকরা আপন মতে 
অবিচলিত ছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত, আল্লাহ্র নিকট থেকে 
এক রাসূল যে তেলাওয়াত করে পবিত্র গ্রন্থ, যাতে আছে সঠিক বিধান” (সূরা 
বায়্যিনা £ ১-৩ আয়াত) । 


১. Lamertine, Historie de la Turqie, ২য় খণ্ড, পৃ. ২৭৬-৭৭ প্যারিস-১৮৫। 


www.almodina.com 


জাযীরাতুল-আরব১ 

জাযীরাতুল-আরবের সীমা 

জাযীরাতুল-আরব দৈর্ঘে-প্রস্থে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ । “আরব পণ্ডিতগণ 
পরোক্ষভাবে এই এলাকার নামকরণ করেছেন জাযীরাতু'ল-আরব।২ এর তিন 
দিকেই পানি। এই ভূখণ্ডটি এশিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । এর পূর্বে আরব 
উপসাগর যাকে গ্রীকগণ পারস্য উপসাগর নামে জানে । এর দক্ষিণে ভারত 
মহাসাগর ও এর পশ্চিমে লোহিত সাগর যা এর আধুনিক মানচিত্রে দেখানো হয়ে 
থাকে । গ্রীক ও ল্যাটিন পরিভাষায় একে আরব উপসাগর (Sinus Arabicus) 
নামকরণ করা হয়েছে এবং প্রাচীন আরবী গ্রন্থে একে বাহ্র-ই-কুলযুম নামে স্মরণ 
করা হয়। এর উত্তর সীমান্ত সেই কাল্পনিক সীমান্ত যা (আরব পণ্ডিতদের 
পরিভাষায়) আকাবা উপসাগর থেকে আরব উপসাগরে শাতিল আরবের মোহনা 
অবধি অতিক্রম করে । 


মুসলমানরা জাযীরাতু'ল-“আরবকে পাচ ভাগে ভাগ করেছে। ১. হেজায, 
আয়লা (আকাবা) থেকে ইয়ামন অবধি এবং তাদের মতে একে হেজায এজন্যই 
বলা হয় যে, তা সেই পাহাড়ী সিলসিলা নিয়ে গঠিত যা তিহামাকে (যা লোহিত 
সাগরের উপকূলীয় বেলাভূমি) নজ্দ থেকে পৃথক করে । ২. তিহামা যার কথা 


১. আমরা এই অংশে সীরাত পাঠকদের জন্য সেই সব মৌলিক জ্ঞাতব্য তথ্যসমূহ বাছাই ও 
মনোনীত করেছি যেগুলো জ্ঞাত হওয়া জরুরী। যেমন এই ভূখণ্ডের প্রাকৃতিক অবস্থা, 
ভৌগোলিক বিবরণ, জাতিগোষ্ঠী ও ধর্মসমূহের ইতিহাসে এর স্থান, এর বাসিন্দাদের প্রবণতা 
প্রভৃতি । এতে করে সীরাত অধ্যয়নকারী সেই পরিবেশ সম্পর্কে একেবারে অনবহিত থাকবে 
না যেই পরিবেশে নবুওয়তের কর্মকাণ্ডের মহাঅভিযান সম্পাদন করা হয়েছিল । অত্র গ্রন্থের এই 
বিষয়বস্তুটি সেই সব প্রাচীন ও আধুনিক গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে যেসব গ্রন্থ 
জাযীরাতু'ল-আরবের ওপর লেখা হয়েছে । আমরা বিশেষ করে ড. জাওয়াদ আলীর পুস্তক 
(5591 435 ol 20 ৬৪ 4:11 (১-৯) থেকে বেশি উপকৃত হয়েছি। এর চেয়ে 
বেশি বিস্তারিত জায়গা সেই সব গ্রন্থ যা জাযীরাতু'ল-আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে লেখা 
হয়েছে অথবা আরব কৃষ্টি ও আরবী সাহিত্যের ইতিহাস সম্পর্কিত। এর সংখ্যা অনেক। 

২. আরব দেশের ক্ষেত্রে জাযীরাতু'ল-আরবের ব্যবহার প্রাচীনকাল থেকে ব্যাপকভাবে চলে 
আসছে। বস্তুত প্রাচীনকালে জাযীরা ও জাযীরা-নুমার মধ্যে পার্থক্য করার এবং এর জন্য 
আলাদা শব্দ বলার রেওয়াজ ছিল না। কোন কোন পণ্ডিত একে আধুনিক ভৌগোলিক পরিভাষায় 
জাযীরা প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন যার একটি নমুনা “আল্লামা খাদরীর তারীখু'ল-উমাম 
আল-ইসলামিয়াঃ নামক গ্রন্থে দেখা যাবে । কিন্তু এই প্রয়াস লৌকিকতামুস্ত নয় এবং এতে 
করে জাযীরাতু'ল-আরবের সীমান্ত বহু দূর অবধি নিয়ে যাবার দরকার হয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮৪ 


এইমাত্র বলা হয়েছে। ৩. য়ামন। ৪. নজদ; এ সেই উচ্চ অংশ যা হেজাযের 
পাহাড়গুলো থেকে শুরু হয়ে পূর্ব দিকে বাহরায়ন প্রান্তর অবধি বিস্তৃত । এ বিস্তৃত ও 
উচ্চ এলাকায় বহু মরুভূমি ও পাহাড়-পর্বত অবস্থিত । ৫. আরূদ, এর পূর্ব দিকে 
বাহরায়ন ও পশ্চিম দিকে হেজায অবস্থিত । য়ামন ও নজদের মধ্যখানে অবস্থিত 
হওয়ার কারণে একে আরূদ বলা হয় । একে য়ামামাও বলা হয়।১ 


জাযীরাতুল আরবের প্রাকৃতিক অবস্থা ও এর অধিবাসী 


এই গোটা উপদ্ধীপের ওপর মরুপ্রান্তরীয় প্রভাব প্রবল এবং প্রাকৃতিক 
কার্যকারণ, ভূমিগত বিপর্যয় ও স্বীয় ভৌগোলিক অবস্থানের দরুন এর ওপর শুষ্ক 
আবহাওয়ার আধিক্য লক্ষ্য করা যায়। এজন্যই অতীত ও বর্তমান কালে এর 
অধিবাসীদের সংখ্যা খুবই কম থেকেছে এবং সভ্য সমাজ ও বিরাট কেন্দ্রীয় 
হুকুমতের অস্তিত্ব এখানে লাভ করতে পারেনি । বেদুঈন জীবনধারা ও এর দেহাতী 
রঙ, ব্যক্তি স্বাতন্্রের প্রতি প্রবল ঝৌক এবং নানা গোত্রের লড়াই-সংঘর্ষের কারণে 
কৃষ্টি-সভ্যতা শ্যামল-সবুজ এলাকা ও এসব জায়গায় গিয়ে জড়ো হয় যেখানে বেশ 
ভাল বৃষ্টিপাত হয় অথবা যেখানে স্রোতস্বিনী ও ঝর্ণাধারা উৎসারিত হয় কিংবা 
যেখানে পানি ভূপৃষ্ঠের কাছাকাছি পাওয়া যায় এবং যেখানে কুয়া খনন করা যায়। 
এজন্য বলা দরকার যে, আরব উপদ্বীপে জীবনের স্পন্দন পানির বদৌলতেই বেঁচে 
থাকত । অনন্তর কাফেলা সেদিকেই তার গতি পরিচালিত করত, এরই অনুসন্ধানে 
ব্যাপৃত থাকত এবং প্রকৃতি বেদুঈনদেরকে সব জায়গা থেকে নিয়ে এসে শ্যামল 
সবুজ এলাকায় জড়ো করত। তারা কৃষকদের মত যমীনের এক অংশে মাটি 
কামড়ে পড়ে থাকত না, বরং তারা কোন ভূখণ্ডে ততক্ষণ পর্যন্ত অবস্থান করত 
যতক্ষণ সেখানে পশু খাদ্যের জন্য প্রয়োজনীয় ঘাসপাতা ও পানি পাওয়া যেত। এই 
সুবিধা খতম হতেই তারা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ত। 


এই জন্য তাদের জীবন ছিল কষ্টসহিষ্ণুতা ও কঠোরতার প্রতিমূর্তি এবং তাদের 
সমাজ গোত্রের রূপ ধারণ করত । একজন বেদুঈনের জন্য গোত্র হত হুকৃমত ও 
জাতীয়তার সমার্থক । এই গোত্রীয় জীবন আরামপ্রিয়তা, স্থিতি ও সংহতি সম্পর্কে 
হত অজ্ঞ ও অপরিচিত এবং তা কেবল শক্তির ভাষা বুঝত। এ ছিল এমন এক 
জীবন যা মানুষের জন্য কষ্ট ও দুর্ভোগই ডেকে নিয়ে আসত এবং প্রতিবেশী 


১. ভৌগোলিক বর্ণনাকারিগণ এই বন্টনের সবচেয়ে পুরনো বর্ণনা হযরত আবদুল্লাহ ইবন 
আব্বাস রে) পর্যন্ত নিয়ে যান। 
www.almodina.com 


নবীয়ে রহমত-৮৫ 


সুসভ্য জনবসতির নিমিত্ত বিপদ হয়ে থাকত । অতএব তারা নিজেদের মধ্যেও 
লড়াই করত এবং এর থেকে ফুরসৎ মিলতেই সভ্য জনগোষ্ঠীর সঙ্গে ছন্দু-সংঘর্ষে 
প্রবৃত্ত হত৷ 

কিন্তু অন্য দিক থেকে একজন আরব আপন গোত্রের আদব ও প্রথা-পদ্ধতির 
প্রতি হত অত্যন্ত বিশ্বস্ত ও একনিষ্ঠ । কখনো কোন সময় সে হত অত্যন্ত 
উদারচিত্ত ও সহৃদয় মেযবান, যে মেহমানদারীর সর্ববিধ দায়িত্ব অত্যন্ত সত্তুষ্ট চিত্তে 
আনজাম দিত । যুদ্ধ শেষে সম্পাদিত সন্ধিচুক্তির ব্যাপারে অনুগত থাকত, বন্ধুত্বের 
হক আদায় করত, প্রচলিত রসম-রেওয়াজ তথা প্রথা-পদ্ধতির শেষ সীমা অবধি 
সম্মান করত । এইসব বৈশিষ্ট্যের সাক্ষ্য তাদের কাব্যে ও সাহিত্যে, তাদের বিচার 
ব্যবস্থায়, দৃষ্টান্তে, তাদের উপমা-উৎপ্রেক্ষায়, তাদের রীতিনীতি ও চলনে-বলনে খুব 
বেশিই পাওয়া যায়। 


একজন আরব সাম্যের ভক্ত, স্বাধীনতাপ্রিয়, বাস্তববুদ্ধিসম্পন্ন, কর্মতৎপর ও 
কর্মী পুরুষ হত । সে নীচ ও হীন কাজ এড়িয়ে চলত । সে তার সীমিত যিন্দেগী ও 
বেদুঈন জীবনের ওপর কেবল সন্তুষ্টই ছিল না বরং গর্বিত ছিল, আপন ভাগ্যে খুশী 
ও তৃপ্ত ছিল। ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক অধিকাংশ সময় দুর্বল হত। তাদের 
গোত্রীয় প্রথা ও পিতৃপুরুষের আচার-পদ্ধতির প্রতি ঈমান হত এর তুলনায় অনেক 
বেশি মজবুত। তাদের নৈতিক ও চারিত্রিক লক্ষ্য সেই অভিজাতসুলভ ও 
পুরুষোচিত গুণাবলী দ্বারা বাখ্যাত ছিল যাকে তারা মুরুওয়াত বা মনুষ্যত্ব শব্দ 
দ্বারা ব্যাখ্যা করত, নিজেদের কাব্যে ও সাহিত্যে যার গুণ গাইত এবং প্রশংসা 
কীর্তন করত। 


তমদ্দুন ও সাংস্কৃতিক কেন্দ্ৰসমূহ 

যে সব জায়গায় বৃষ্টি, ঝর্ণা কিংবা কুয়ার পানি প্রচুর পরিমাণে পাওয়া যেত 
সেখানে গ্রাম, পল্লী, মৌসুমী বাজার ও মেলার আকারে একটি তমদ্দুন গড়ে 
উঠত । এসব জিনিসের দ্বারা আরবদের জীবনের ওপর একটি সাধারণ প্রভাব 
পড়ত । জীবনের এসব কেন্দ্রে যেই সমাজ ও পরিবেশের উদ্ভব হত তার একটি 
বিশেষ রঙ ও স্বতন্ত্র ধারা হত, তার মধ্য দিয়েই আবহাওয়া, শিল্প, পেশা ও সেই 
সমাজের অর্থনৈতিক অবস্থার ভিন্ন ভিন্ন রঙ ফুটে উঠত। অনন্তর মক্কায় এক 
বিশেষ সমাজ ছিল যার স্বাতন্ত্য ও বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ঠিক তেমনি হীরা ও 
ইয়াছরিববাসীদের সমাজও স্ব স্ব বৈশিষ্ট্য ভাস্বর ছিল। ইয়ামনের সমাজ আরব 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮৬ 


সমাজগুলোর মধ্যে আপন বিশিষ্ট অবস্থা, প্রাচীন সাংস্কৃতিক ইতিহাস ও নতুন সব 
রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি উন্নত ছিল এবং খাদ্যোৎপাদন, পশু পালন, 
খনিজ সম্পদ আহরণ, নগর ও দুর্গ নির্মাণের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর ছিল। 
বিভিন্ন শিল্প ও জীবনের প্রয়োজনীয় উপকরণের জন্য তারা বাইরে থেকে নানা রকম 
সামান ও বিভিন্ন প্রকার দ্রব্য আমদানী করত এবং ইরাক, সিরিয়া ও আফ্রিকার সঙ্গে 
বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করত। 


আরবদের স্তরবিন্যাস ও শ্রেণীবিভাগ 


বর্ণনাকারী ও এতিহাসিকগণ এ বিষয়ে একমত যে, প্রাচীন আরবগণ নিম্নোক্ত 
তিন ভাগে বিভক্ত £ ১. আরব বায়েদাহ, যারা ইসলামের পূর্বেই খতম হয়ে 
গিয়েছিল। ২. আরব আরিবা, এরা হচ্ছে বনু কাহতান যারা আরব বায়েদার পর 
এসেছিল । ৩. আরব মুস্তারিবা, হযরত ইসমাঈল (আ)-এর বংশধর যারা হেজাযে 
বসতি স্থাপন করেছিল । তারা বংশধারার দিক দিয়ে আরবদেরকে দু'ভাগে বিভক্ত 
করেন £ ১. কাহতানী, যাদের আবাদীর প্রাথমিক কেন্দ্র ছিল য়ামন এবং ২. 
আদনানী, যারা প্রথমে হেজাযে বসতি স্থাপন করেছিল । এভাবেই বংশ বিশেষজ্ঞগণ 
আদনানের দু'টি উপশাখা আছে বলে মত ব্যক্ত করেন : একটি রবীআ ও অন্যটি 
মুদার। বনু কাহতান ও বনু আদনান ছিল সেই প্রাচীনকাল থেকে পরস্পরের 
প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্ী। ঠিক তেমনি রবীআ ও মুদার গোত্রের মাঝেও শতাব্দী কাল 
থেকে শত্রুতা ও প্রতিদ্বন্বিতা চলে আসছিল । বংশ বিশেষজ্ঞগণ এ বিষয়ে একমত 
যে, কাহতানীগণ হল আসল এবং অধিকতর প্রাচীন আর আদনানীগণ এর শাখা ৯ 
যারা তাদের থেকে আরবী শেখে এবং এরপর তাদেরকে হযরত ইসমাঈল 
(আ)-এর বংশধরগণ হেজাযে হিজরত করবার পর আপন করে নেয়। হযরত 
ইসমাঈল (আ) আরব মুস্তারিবা অর্থাৎ আদনানীদের পূর্বপুরুষ । 


আরবের লোকেরা বংশধারার দিকে বিশেষ খেয়াল রাখত এবং একে বিরাট 
গুরুত্‌ দিত। এর স্বীকৃতি অনারব পগ্ডিতগণও সর্বদাই দিয়ে এসেছেন। অনন্তর 
ইরানী সেনাপতি রুস্তম তার সভাসদদেরকে, যখন তারা মুসলমানদের পক্ষ থেকে 


১. বর্তমান যুগের কতক বিশেষজ্ঞের অভিমত হল, মূল আরবগণ আদনানী এবং তারাই প্রথম 
আরব আরিবাঃ। কিন্তু অধিকাংশ এঁতিহাসিকের ধারণা এর বিপরীত । তাদের বক্তব্য হল, 
এই বিভক্তি জাহিলী দলীল-প্রমাণের ওপর স্থাপিত নয়, বরং ইসলামী যুগে লিখিত কিতাবাদি 
থেকে গৃহীত এবং এর অধিকাংশ বর্ণনা সেইসব বর্ণনাকারীর বক্তব্যের ওপর স্থাপিত যারা 
কাহতানী ও ইয়ামানী বংশের সঙ্গে সম্পর্কিত। আল্লাহই ভাল জানেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮৭ 


আগত দূত হযরত মুগীরা ইবন শু“বা (রা)-র ছিন্ন বস্ত্র ও জীর্ণ অবস্থার দরুন 
অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, সতর্ক করেন যে, তোমরা তো দেখছি আজীব 
আহমক আর আশ্চর্য রকম বোকা! তোমরা এও জান না, আরবের লোকেরা 
খানাপিনা ও পোশাক-পরিচ্ছদকে আদৌ গুরুত্ব দেয় না, বরং তারা বংশধারাকে 
হেফাজত করে থাকে ।১ 


ভাষাগত এক্য 


এই বিরাট বিস্তৃত এলাকার জন্য যা একটি ছোটখাট মহাদেশের মতই প্রায়, এ 
বিষয়টি মোটেই আশ্চর্যজনক হত না যদি এই ভূখণ্ডে ভাষার আধিক্য ও বৈচিত্র্য 
লক্ষ্য করা যেত। কেননা গোত্রগুলোর মাঝে বেশ দীর্ঘ দূরত্‌ রয়েছে এবং এজন্যও 
যে, দক্ষিণ অঞ্চলের লোক উত্তর অঞ্চলের লোকের সঙ্গে এবং পূর্বাঞ্চলের লোক 
পশ্চিমাঞ্চলের লোকের সঙ্গে খুব কমই মিলিত হত। তারা গোত্রীয় অহমিকা ও 
বংশীয় শ্রেষ্ঠত্‌ ও আভিজাত্যবোধের শিকার থাকত এবং রোম ও পারস্য সীমান্তের 
নিকটবর্তী বসবাসরত আরব গোত্রগুলো তাদের ভাষা দ্বারা স্বাভাবিকভাবেই, আর তা 
কমই হোক অথবা বেশি, প্রভাবিত ছিল এবং এটা অনিবার্ধও ছিল । অতএব, এ 
সমস্ত কারণেই মধ্য-ইউরোপ ও ভারত উপমহাদেশৈ ভাষার বিস্ময়কর আধিক্য 
পরিলক্ষিত হয়। ভারতীয় সংবিধানে স্বীকৃত জাতীয় ভাষার সংখ্যা ১৫টি। এর 
ভেতর কতকগুলো স্থানীয় ভাষাও রয়েছে যেগুলোর ব্যবহারকারীদের দোভাষীর 
প্রয়োজন দেখা দেয় অথবা ইংরেজীর সাহায্য গ্রহণ করতে হয়। 

কিন্তু জাযীরাতুল আরবের স্বীয় বিস্তৃতি ও গোত্রের আধিক্য সত্তেও শুরু 
থেকেই এই বৈশিষ্ট্য অক্ষুণ্ন রয়েছে যে, ইসলামের আবির্ভাব থেকে অদ্যাবধি এর 
একটিই অভিন্ন ও সাধারণ ভাষা আরবী যা চিরকাল থেকে এই উপদ্বীপের 
অধিবাসী বেদুঈন ও সভ্য কাহতানী ও আদনানী লোকদের কথোপকথন ও 
পারস্পরিক সম্পর্ক রক্ষার সূত্র হিসাবে চলে আসছে। এ ভাষায় যদিও উচ্চারণগত ও 
স্থানীয় আঞ্চলিক বুলির মধ্যে কিছুটা স্বাভাবিক পার্থক্য বর্তমান (যা ভাষা দর্শন, 
ভৌগোলিক ও স্বাতন্ত্যপ্রিয় প্রবণতার কারণে জন্মলাভ করে, দূরত্বের কারণে 
উচ্চারণ ভঙ্গির ভেতর পার্থক্য সৃষ্টি হওয়া অনিবার্ধও বটে), তথাপি এর ভেতর 
একটি ভাষাগত এঁক্যও বিদ্যমান থেকেছে। ইসলামের দাওয়াতের জন্য 
সহজসাধ্যতা, ইসলাম প্রচারের ক্ষেত্রে ত্রিত গতি, বিস্তৃত জনগোষ্ঠীকে একক 
(কুরআনী) আরবী ভাষায় সম্বোধন করা এবং এর দ্বারা প্রভাবিত করার ক্ষেত্রে এই 
ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

১. আল-বিদায়া: ইব্‌ন কাছীর, ৭খ. পৃ. ৪০। 


www.almodina.com 


নবীয়ে রহত-৮৮ 


জাতি-গোষ্ঠীর ইতিহাসে জাযীরাতুল-আরব 

প্ৰত্নতাত্বিক গবেষণা থেকে জানা যায় যে, জাযীরাতুল-আরবে প্রাচীন প্রস্তর যুগ 
(00019119211) থেকে মানব বসতির প্রমাণ পাওয়া যায় এবং যেসব পুরাতন কীর্তি 
পাওয়া গেছে সে সবই প্রস্তর যুগের প্রাথমিক আমলের সঙ্গে সম্পর্কিত । আরবদের 
উল্লেখ তাওরাতেও করা হয়েছে যদ্বারা আরবদের সঙ্গে গ্রীকদের সম্পর্কের কথা 
জানা যায়। তাওরাতে আরবদের যে উল্লেখ দেখতে পাওয়া যায় তার ইতিহাস 
৭৫০-২০০ খৃ. পূ. সনের সঙ্গে সম্পর্কিত। তেমনি তালমুদেও আরবদের দিকে 
ইঙ্গিত পাওয়া যায়। জুধীফস ফিলাফিউস-এর পুস্তকে (যিনি ৩৭ থেকে ১০০ পর্যন্ত 
জীবিত ছিলেন) আরবদের সম্পর্কে মূল্যবান তথ্য ও নাবাতীয়দের অবস্থার সন্ধান 
মিলে। কিছু কিছু ভুলক্রটি ও কিছু কিছু ভুল বোঝাবুঝি সত্তেও, যা এসব প্রাচীন 
রচনাবলীতে পাওয়া যায়, ইসলামের পূর্বে লিখিত গ্রীক ও ল্যাটিন গ্রন্থসমূহেও 
এঁতিহাসিক অবস্থা, ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যাদি পাওয়া যায়। সে 
সবের ভেতর এমন বহু আরব গোত্রের নামও পাওয়া যায় যে, যদি এইসব 
বই-পুস্তক না থাকত তাহলে আমরা তাদের সম্পর্কে অবহিত হতে পারতাম না। 
আলেকজান্দ্রিয়া সেইসব গুরুত্বপূর্ণ কেন্দ্রের অন্তর্গত হিসেবে বিবেচিত হত যেখানে 
আরবদের অবস্থা, অভ্যাস ও দেশের উৎপাদনের অবস্থা ও প্রকৃতি জানার বিশেষ 
ব্যবস্থা ছিল যাতে সেখানকার জিনিসপত্র রোম সাগর উপকূলে অবস্থিত দেশগুলোর 
বণিকদের পর্যন্ত পৌছান যায় । 

আরবদের কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন প্রাচীন গ্রীক এতিহাসিক আখীলাস 
(খৃ. পূ. ৫২৫-৪৫৬) ও হেরোডোটাস (খৃ. পৃ. ৪৮০-৪২৫)। এ ছাড়া প্রাচীন 
আমলের আরও কিছু লেখক আছেন যাদের বর্ণনায় আরব ও আরব শহরগুলো 
সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এসব লেখকের মধ্যে টলেমীর নাম উল্লেখযোগ্য, 
যিনি আলেকজান্দ্রিয়ায় খু. দ্বিতীয় শতাব্দীতে জন্মুখহণ করেন এবং যিনি অংকশান্তরে 
আল-মাজেস্তী নামক গ্রন্থ লেখেন যা আরব পাঠ্য তালিকায় একটি পরিচিত পুস্তক। 
খৃষ্টীয় উৎসেও আরব জাহিলিয়াত ও আরব ইসলাম সম্পর্কে প্রচুর তথ্য-উপকরণ 
পাওয়া যায় যদিও এর বেশীর ভাগ খৃষ্টবাদের প্রচার 'এবং এর কেন্দ্রগুলোর বিস্তারিত 
বিবরণসম্বলিত। 

তাওরাতে যেসব আরবদের উল্লেখ দেখতে পাওয়া যায় তারা আ'রাব অর্থাৎ 
বেদুঈন আরব আর এজন্য যে, তাওরাতে আরব বেদুঈনের গুণাবলী ও বৈশিষ্ট্যের 
উল্লেখ রয়েছে। তেমনি গ্রীক ও রোমকদের পুঁথি-পুস্তকে ও ইনজীল চতুষ্টয়ে 


www.almodina.com 


নবীয়ে রহমত-৮৯ 


(সুসমাচারসমূহে) যেখানে এ ধরনের গুণাবলী ও বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে 
তদ্বারা বেদুঈন আরবদেরকেই বোঝানো হয়েছে যারা রোমান সাম্রাজ্যে ও গ্রীক 
সীমান্ত এলাকাগুলোতে আক্রমণ চালাত, কাফেলা লুট করত এবং ব্যবসায়ী বণিক 
ও পর্যটকদের নিকট থেকে ট্যাক্স আদায় করত । সিসিলীয় ডেভিড রুশ আরবদের 
সম্পর্কে লিখেছেন যে, তারা স্বাধীনতাপ্রেমী, উন্মুক্ত ও খোলা পরিবেশে জীবন 
যাপনকারী, স্বাধীন ইচ্ছা ও অভিরুচির ধারক । এজন্য হেরোডটাস এদের সম্পর্কে 
লিখেছেন যে, তারা সর্বদা এমন সব শক্তির বিরুদ্ধে মুকাবিলা করে যারা তাদেরকে 
গোলাম বানাতে ও হেনস্থা করতে, লাঞ্চিত ও অপমানিত করতে চেষ্টা করে। 
স্বাধীনতা আরবদের এমন এক অনন্য বৈশিষ্ট্য যার জন্য তারা গ্রীক ও ল্যাটিন 
লেখকদের দৃষ্টিতে এক উজ্জ্বল স্বাতন্তর্যের অধিকারী । 

আরব ও ভারতবর্ষের মধ্যকার সম্পর্ক তেমনি পারস্পরিক জানাশোনা, 
বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনে খুবই প্রাচীন এবং এ সম্পর্ক ইসলাম ও এর 
বিজয়ের বহু পূর্বের । এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতবর্ষ আরবদের নিকট 
সবচেয়ে বেশী পরিচিত এবং ভৌগোলিক ও অর্থনৈতিক দিক দিয়ে খুব কাছাকাছি 
ছিল যা ভারতীয় ও আরব উৎস ও আধুনিক গবেষণা থৈকে জানা যায় ।১ 


নবুওয়াত ও আসমানী ধর্মগুলোর সঙ্গে আরব উপদ্ধীপের সম্পর্ক 
আরব উপদ্বীপ বহু নবীর দাওয়াতী কেন্দ্র ও আম্বিয়া আলায়হিমু'স-সালামের 
জনুস্থান ছিল । কুরআন পাক বলে : 


224% 


৮৮১০০ ১311 545 U3 ৮503১904595 95501 9 ১5 11 2 
(52 oie গন GSI BE NYAS সা ali ১০৩ 425 
“স্মরণ কর, আদ সম্প্রদায়ের ভ্রাতার (অর্থাৎ হুদ-এর) কথা, যার পূর্বে এবং 
পরেও সতর্ককারীরা এসেছিল, সে তার আহকাফবাসী (ইয়ামানের অন্তর্গত একটি 
বালুকাময় উচ্চ উপত্যকার নাম) সম্প্রদায়কে সতর্ক করেছিল এই বলে : আল্লাহ্‌ 


ভিন্ন কারও ইবাদত কর না। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশংকা 
করছি” (সূরা আহকাফ ঃ ২১)। 


১. বিস্তারিত দ্র. মওলানা সায়্যিদ সুলায়মান নদভীকৃত ৩525 < ১৯৬ ০১৫ নামক গ্রন্থ যা এ 
বিষয়ে সর্বোত্তম ও বিস্তৃত গ্রন্থ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯০ 


এই আয়াত দ্বারা হযরত হুদ (আ)-কে বোঝানো হয়েছে যাকে ‘আদ গোত্রের 
নিকট পাঠানো হয়েছিল। এতিহাসিকদের মতে আদ গোত্রের সম্পর্ক ছিল আরব 
বায়েদার সঙ্গে এবং তারা থাকত আহকাফে | -&৪ বলা হয় বালির উঁচু টিলাকে। 
আদ সম্প্রদায়ের বসতি ছিল জাযীরার দক্ষিণে উঁচু টিলার ওপর যা আজকাল 
রুবউ'ল-খালীর দক্ষিণ-পশ্চিমে হাদারামাওতের কাছাকাছি অবস্থিত । এখানে এখন 
জীবনযাত্রার কোন লক্ষণই আর অবশিষ্ট নেই, নেই কোন বসতি, অথচ এককালে 
তা ছিল শস্য-শ্যামল এলাকা ও উদ্যানপূর্ণ শহর যেখানে আদ-এর মত প্রবল 
পরাক্রমশালী সম্প্রদায় বাস করত । তাদেরকে আল্লাহ পাক (তাদের অবাধ্যতার 
দরুন) প্রবল বায়ুর দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন আর ঝঞ্চাবাযু তাদেরকে বালুর 
তুফানে ঢেকে ফেলেছিল ।১ 

আলোচ্য আয়াত আমাদেরকে এও বলে দিচ্ছে যে, হযরত হুদ (আ) এই 
এলাকায় আগমনকারী প্রথম ও শেষ নবী ছিলেন না। তার আগে ও পরেও নবী 
এসেছেন। এজন্যই কুরআন বলছে ঃ 


22% 


* (০1 ০০৩ 02 2 BENE 

এমনিভাবে ছামূদ জাতির নবী হযরত সালিহ (আ)- এর আবির্ভাবও আরব 
উপদ্বীপেই হয় । ছামূদগণ “আল-হিজর' নামক স্থানে বসবাস করত যা তাবুক ও 
হেজাযের মধ্যবর্তী একটি এলাকা । হযরত ইসমাঈল (আ) জন্মের পরই মক্কায় 
এসে গিয়েছিলেন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই ইনতিকাল করেন । 
যদি অ রব উপদ্বীপকে আরও একটু বিস্তৃত করে মাদয়ানকেও এর অন্তর্ভুক্ত করা হয় 
তাহলে হযরত শু“আয়ব (আ)-ও আরব প্রমাণিত হন। কারণ মাদয়ান সিরীয় 
এলাকায় আরব সীমান্তে অবস্থিত ছিল । আবুল ফিদা বলেন £ 

“মাদয়ানবাসী ছিল আরব এবং মাদয়ানেই থাকত যা মা“আন-এর নিকটবর্তী ও 
সিরিয়ার সেদিকে অবস্থিত ছিল যে দিকটি ছিল হেজায সংলগ্ন এবং মৃত সাগর 
(Dead 5০৪)-এর কাছাকাছি । তারা ছিল লূত (আ)-এর সম্প্রদায়ের পরবর্তী 
কালের ৷” 

আরব ভূখণ্ড ছিল বহু নবী-রাসূলের আশ্রয় ও প্রত্যাবর্তনস্থল যাদের ওপর 
আল্লাহ্‌র বিশাল বিস্তৃত যমীন সংকীর্ণ করে তোলা হয়েছিল এবং তারা নিজ দেশেই 
পরদেশী ও পরবাসী হয়ে গিয়েছিলো । অনন্তর এসব নবী-রাসূল এই দূর-দরাজ 
ভুখণ্ডকেই বাছাই করছিলেন যে ভূখণ্ড প্রতাপশালী বাদশাহ ও অত্যাচারী শাসকদের 


১. বিস্তারিত জানতে সুরা আল-হাক্কার ৬ ও ৭ নং আয়াত সামনে রাখুন । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯১ 


প্রভাব থেকে ছিল দূরে- যেমনটি হযরত ইবরাহীম (আ)-এর সঙ্গে মক্কায় এবং 
হযরত মুসা (আ)-এর ক্ষেত্রে মাদয়ানে ঘটেছিল। এতত্িন্ন আরও বহু ধর্ম 
আপন আপন কেন্দ্রগুলোতে ফলে-ফুলে শোভিত হবার সুযোগ না পেয়ে অবশেষে 
এই উপদ্বীপে এসে বসতি স্থাপন করেছিল । অনন্তর ইয়াহুদীদের একটি বিরাট 
দল রোমকদের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে য়ামান ও ইয়াছরিবে আগমন করে 
এবং খৃষ্ট ধর্ম রোম সম্রাটের জুলুম ও হত্যার কবল থেকে পালিয়ে এসে নাজরানে 
আশ্রয় নেয়।১ 


এর এপ 
আবির্ভাবের পূর্বে 

মক্কায় হযরত ইসমাঈল (আ) 

সায়্যিদুনা ইবরাহীম (আ) মক্কার দিকে আগমন করেন। মক্কা ছিল শুষ্ক ও 
ঘাস-পানিবিহীন পাহাড়বেষ্টিত। এখানে পানি, খাদ্যশস্য ও জীবন যাপনের 
অত্যাবশ্যকীয় সামগ্রীর এমন কিছু ছিল না যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন । 
তার সাথে তার স্ত্রী বিবি হাজেরা ও পুত্র ইসমাঈলও ছিলেন । বস্তুত এ সফর ছিল 
পৃথিবীব্যাপী বিস্তৃত মূর্তিপূজা থেকে হিজরত এবং এমন এক কেন্দ্রের ভিত্তি 
স্থাপনের জন্য তা করা হচ্ছিল যেখানে আল্লাহ্‌ তা'আলার ইবাদত করা হবে এবং 
অন্য লোকদেরকেও এর দাওয়াত প্রদান করা হবে । এই কেন্দ্র হেদায়াতের একটি 
আলোকোজ্জ্বল মীনার, মানুষের শান্তি, নিরাপত্তা ও আশ্রয়স্থল এবং তাওহীদ, দীনে 
হানীফ ও নির্ভেজাল দীনের দাওয়াতের কেন্দ্রবিন্দু হতে পারে । 

আল্লাহ্‌ তা'আলা তার এই নিষ্ঠাপূর্ণ আমলকে কবুল করেন, এই শুষ্ক 
উপত্যকায় খুব বরকত দান করেন এবং এই ক্ষুদ্র পবিত্র ও বরকতময় খান্দানের 
জন্য যা কেবল মা ও ছেলেকে নিয়ে গঠিত ছিল (যাদেরকে হযরত ইবরাহীম এই 
বিজন ও ঘাসপানিহীন প্রান্তরে আল্লাহ্র ভরসায় ছেড়ে গিয়েছিলেন) পানির একটি 
প্রস্রবণ প্রবাহিত করে দেন যা যমযম কূপ নামে কথিত । আল্লাহ্‌ তা'আলা এতে 
প্রচুর বরকত দান করেন। 

ইসমাঈল (আ) যখন কিছুটা বড় হলেন এবং চলতে ফিরতে ও দৌড়াদৌড়ি 
করতে লাগলেন তখন হযরত ইবরাহীম (আ) আল্লাহ তা'আলার প্রেমের ওপর 


১. নিবন্ধে এই শেষাংশে আমরা শায়খ মুহাম্মাদ আবু যাহরার “খাতামুন্নাবিয়ীন' গ্রন্থের ১ম খণ্ড 
Lol ০১৯০1 ৪৯ 1531 55253101 ১৯১। নামক অধ্যায় থেকে উপকৃত হয়েছি ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯২ 


তার ভালবাসাকে কুরবানী দিতে চাইলেন এবং তাকে (ইসমাঈলকে) যবাহ করার 
ইচ্ছা প্রকাশ করলেন। কেননা স্বপ্নে তাকে এরই নির্দেশ দেওয়া হয়েছিল। 
সৌভাগ্যবান পুত্র আল্লাহ্‌র নির্দেশের সামনে মস্তক অবনত করলেন এবং অত্যন্ত 
সন্তুষ্ট চিত্তে ও প্রশান্তির সঙ্গে এর জন্য তৈরি হলেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা 
“যিবহিন আজীম'-১ কে এর ফিদয়া হিসাবে কবুল করলেন এবং পুত্র ইসমাঈলকে 
নিরাপদ ও সুরক্ষিত রাখেন যাতে দাওয়াত ইলাল্লাহ্‌র ক্ষেত্রে তিনি স্বীয় পিতাকে 
সাহায্য-সহযোগিতা করতে পারেন এবং খাতামুন্নাবিয়টান ও সায়্যিদু'ল-মুরসালীন 
(স)-এর সর্বোচ্চ পিতামহ, অধিকন্তু এই মুসলিম উম্মাহর সর্বোচ্চ পিতৃপুরুষ 
হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন। এই উম্মাহর ওপর দাওয়াত ইলাল্লাহ ও 
জিহাদ ফী সাবীলিল্লাহর দায়িত্ব কিয়ামত তক সোপর্দ করা হয়েছে। 


হযরত ইবরাহীম (আ) মক্কায় প্রত্যাবর্তন করেন এবং পিতা-পুত্র মিলে আল্লাহ্‌র 
ঘর নির্মাণ করতে শুরু করেন। তাদের দু'আ ছিল এই যে, আল্লাহ্‌ তা'আলা এই 
ঘরকে কবুল করুন, এতে বরকত দিন এবং তীরা দু'জনই যেন ইসলামের ওপর 
বাচেন ও মরেন এবং তাদের ইনতিকালের পর তাদের বংশধরগণ এই সম্পদ ও 
উত্তরাধিকার যেন লাভ করেন। তারা এই দাওয়াতের কেবল হেফাজতই করবে না, 
বরং প্রতিটি বদ, প্রতিটি কুদৃষ্টি, এ পথের প্রতিটি কীটা ও প্রতিটি কংকর থেকে 
একে সযত্তে দূরে রাখবে । শুধু তাই নয়, এই দুনিয়াতে এর পতাকাবাহী হিসাবে 
থাকবে, একে সব কিছুর ওপর অগ্রাধিকার দেবে, এ পথে কোন কুরবানী দিতেই 
সে পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত না এই দাওয়াত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারা 
আরও দু'আ করেন যে, আল্লাহ্‌ তা'আলা যেন তাদের বংশধরদের মাঝে এমন 
একজন নবীর আবির্ভাব ঘটান যিনি তার সর্বোচ্চ পিতামহ ইবরাহীম (আ)-এর 
দাওয়াতকে নতুনভাবে জীবন দান করবেন এবং এই কাজের পূর্ণতা দান করবেন 
যেই কাজ তারা শুরু করছেন। 
(০,125 0০ ০১০১০০৩ এ) ০০ 5০380) ১1০21 ৮৪০05 
(52১১১ Doral GET (০ AD natal ৪ ol 
29511 ০০০ এ Ge Sy ০০০০ Gly HLL 


DC ES Ee 35০ 1৫28 Sl 0৫০ ১৯০৭। 


১. কুরআন মজীদের সূরা সাফফাত দ্র. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৩ 


৩ ৪. এ পা Ed ৪. 225 


+ 25৯1 ১2১০1150151 14292525৯15 55090116525 


“স্মরণ কর, যখন ইবরাহীম ও ইসমাঈল কা'বাঘরের প্রাচীর তুলছিল তখন 
তারা বলেছিল হে আমাদের প্রতিপালক! আমাদের এই কাজ কবুল কর; নিশ্চয়ই 
তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা ৷ হে আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে তোমার 
একান্ত অনুগত কর এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত 
কর। আর আমাদেরকে ইবাদতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি 
ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু । হে আমাদের প্রতিপালক! 
তাদের মধ্যে থেকে তাদের নিকট এক রাসূল পাঠাও যে তোমার আয়াতসমূহ 
তাদের নিকট তিলাওয়াত (আবৃত্তি) করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা 
দেবে এবং তাদেরকে পবিত্র করবে । তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়” (সূরা বাকারা ৪ 
১২৭-২৯)। 


হযরত ইবরাহীম (আ) এও দু'আ করেছিলেন যে, এই ঘর সব সময় যেন 
শাস্তি ও নিরাপত্তার দোলনা হতে পারে। আল্লাহ তা'আলা তাদের সন্তান- 
সন্ততিদেরকে মূর্তিপূজা থেকে যেন নিরাপদ রাখেন যার প্রতি ঘৃণা ও অবজ্ঞা এত 
বেশী আর কোন কিছুতে ছিল না এবং যার থেকে বড় বিপদ স্বীয় ভবিষ্যৎ 
ংশধরদের জন্য আর কিছুকে তিনি মনে করতেন না। এজন্য যে, আম্বিয়া-ই 
কিরামের পর তাদের জাতিগোষ্ঠীর পরিণতি তাদের চোখের সামনে ছিল এবং তীরা 
দেখেছিলেন যে, তাদের ক্রমাগত চেষ্টা-সাধনা ও মহান আত্মত্যাগ সত্তেও এসব 
জাতিগোষ্ঠী কিভাবে তাদের পথ থেকে সরে গিয়েছিল এবং তীদের দুনিয়া থেকে 
বিদায় নিতেই শয়তান ও ফাসাদ সৃষ্টিকারী হাঙ্গামাবাজরা স্ব স্ব যুগের দাজ্জাল, 
মূর্তিপূজক ও জাহিলিয়াতের নিশানবরদাররা তাদেরকে শিকার বানিয়েছে এবং গ্রাসে 
পরিণত করেছে। 


তারা আল্লাহ তা'আলার দরবারে এই আকাঙক্ষাও ব্যক্ত করেন যে, তাদের 
সন্তান ও সন্তানের সন্তান-সন্ততিরা যেন এই দাওয়াত ও জিহাদের সঙ্গে আগাগোড়া 
সম্পর্ক কায়েম রাখে এবং তীর মূর্তিভাঙ্গা, শিরক ও মূর্তিপূজার প্রতি তার ঘৃণা ও 
অসন্তোষ, সত্যের পথে অব্যাহত প্রয়াস ও চেষ্টা-সাধনা, স্বীয় মূর্তি নির্মাণকারী ও 
মূর্তি বিক্রেতা পিতার মুকাবিলায় তার কোমর বেঁধে দাড়ানো, সত্যকথন ও 
অন্তর্জালা, তার হিজরত ও দেশত্যাগকে সব সময় মনে রাখে এবং এটা অনুভব 
করে যে, এত বড় নাযুক ও গুরুত্বপূর্ণ কাজের জন্য এই বিরান, বালুকাপূর্ণ ও 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৪ 


প্রস্তরসংকুল কংকরময় যমীন (যা না কৃষি উপযোগী ছিল আর না ছিল যেখানে 
সভ্যতা-সংস্কৃতির লালন-পালনের ও উন্নতি-অগ্চগতির কোন উপকরণ) মনোনয়নের 
গৃঢ় রহস্য কি এবং পৃথিবীর বড় বড় বসতি ও উদ্যান-পুষ্পোদ্যান, শহর, কৃষি ও 
বাণিজ্য, শিল্প-সাহিত্যের কেন্দ্রের ওপর, যেখানে সব ধরনের আরাম-আয়েশের 
উপকরণ মওজুদ ছিল, এই বিজন মরু-কান্তার ও নাম-পরিচয়হীন ভূমিখণ্ডকে কেন 
অগ্রাধিকার দেওয়া হল ? 

তিনি (হযরত ইবরাহীম আ) আল্লাহ্‌র নিকট এও দু'আ করেন যে, তাদের 
ংশধরদের জনপ্রিয়তা, চিত্তাকর্ষণ, গ্রহণযোগ্যতা, খ্যাতি, সৃষ্টিকুলের আশ্রয়স্থল ও 
ধরাতলের কেন্দ্র হওয়ার যেন সৌভাগ্য লাভ ঘটে । মানুষের অন্তর যেন 
স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তারা যেন পৃথিবীর প্রতিটি কোণ 
থেকে এসে তাদের ভালবাসা ও ভক্তি-শ্রদ্ধার অর্ঘ্য তাদেরকে পেশ করে, 
প্রয়োজনীয় জীবনোপকরণ (রিযিক) আপনাআপনি সকল দিক থেকে যেন তাদের 
কাছে পৌছতে থাকে, সর্বপ্রকার ফলমূল, চেষ্টা-সাধনার সর্বোত্তম ফসল, 
উপকারিতা ও কল্যাণ লাভ যেন তাদের ভাগ্যে জোটে । 


i ৮ ০০১৯ রা (০ | 13115 12৯০1 0053 
SL ০১০ Lal tl 9 1১১৫ 11751 2491 oo MOS Lal 


4০১3 5 Ges 


a EEA UC TE LL la ০৩ 2 
|| 14 fall ৯১২ ১০৮১১ ১৯১১৩ ০০২০১ 
or 5 
HERONS El ১5 wlll ০৭ উঠ 05৯৮5 gla 


০৩55০ ০ 82:8 


* ১৩১৫০ ০1১81 


“আর স্মরণ কর, ইবরাহীম বলেছিল, হে আমার প্রতিপালক! এই নগরীকে 
(মক্কা মুকাররামাকে) নিরাপদ কর এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা পূজা 
থেকে দূরে রেখ। হে আমার প্রতিপালক! এই সকল প্রতিমা বহু মানুষকে 
গোমরাহ করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত; কিন্তু 
কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু । হে আমাদের 
প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর 
উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট । হে আমাদের প্রতিপালক! এইজন্য যে, 
ওরা যেন সালাত কায়েম করে । অতএব, তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি 
অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা ওদের জীবিকার ব্যবস্থা কর যাতে ওরা 
কৃতজ্ঞতা প্রকাশ করে” (সূরা ইবরাহীম : ৩৫-৩৭ আয়াত)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৫ 


কুরায়শ গোত্র 

এই সব দু'আ ও আশা-আকাঙ্ষা এক এক করে পূরণ হয় । আল্লাহ তা'আলা 
এই দু'জনের সন্তান-সন্ততির মধ্যে বরকত দান করেন। ফলে এই ইবরাহীমী 
আরবীয় খান্দান ফলেফুলে সুশোভিত হয় এবং শাখা-প্রশাখায় পল্পবিত হয়ে সর্বত্র 
ছড়িয়ে পড়ে । ইসমাঈল (আ) জুরহুম গোত্রের ১ সঙ্গে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হন 
যাদেরকে আরব “আরিবার মধ্যে গণ্য করা হয়। ইসমাঈল (আ)-এর 
সন্তান-সন্ততির মাঝে খুব বরকত হয়, এমন কি এই বংশে আদনানের জন্ম হয় ধার 
বংশধারা স্মৃতি ও সতর্কতা, ধারাবাহিকতা ও সমাবেশের দিক দিয়ে আরব 
বংশধারায় সর্বাধিক প্রোজ্জ্বল ও বৈশিষ্ট্যমপ্তিত। 

আদনানের অনেক ছেলেমেয়ে হয়, তন্মধ্যে মা'আদ ইবন ‘আদনান সবচেয়ে 
বেশী মশহুর । মা'আদ-এর বংশে মুদার খ্যাতির অধিকারী হন এবং তার বংশে 
ফিহির ইবন মালিক খান্দানের নাম উজ্জ্বল করেন । ফিহির ইব্‌ন মালিক ইবন 
নাদর-এর সন্তানের নাম কুরায়শ হিসাবে পরিচিত হয় আর এই নাম তার সমস্ত 
নামের ওপর এমনভাবে ছেয়ে যায় যে, তা কুরায়শ গোত্র হিসাবে কথিত হয়। 
আরববাসী কুরায়শদের উচ্চ বংশ-মর্যাদা, নেতৃত্ব ও কর্তৃত্ব, বাকপটুতা ও ভাষার 

₹কার, বর্ণনাশক্তি, উন্নত চরিত্র, বীরত্ব ও অটুট মনোবলের ওপর পরিপূর্ণ 
একমত্য পোষণ করেছেন এবং এখন এটা এমন এক বাস্তব সত্যে পরিণত হয়েছে 
যা প্রবাদবাক্যের মত বিখ্যাত, সকল মতানৈক্যের উর্ধ্বে ।২ 


কুসায়্যি ইবন কিলাব-এর বংশধর 

ফিহিরের বংশে কুসায়্যি ইবন কিলাবের জন্ম হয় আর মক্কার নেতৃত্ব থাকে 
জুরহুম গোত্রের হাতে । এরপর একদিন বায়তুল্লাহর তত্ত্বাবধায়ক ও রক্ষক খুযাআ 
তাদের ওপর প্রাধান্য প্রতিষ্ঠিত করেন। এরপর কুসায়্যি ইবন কিলাব-এর সৌভাগ্য 
তারকা উদিত হয় এবং তার যোগ্যতা ও খেদমত সামনে আসে । বায়তুল্লাহর 
খেদমতের এই দায়িত্ব তাকে সোপর্দ করা হয়। কুরায়শদের সকলেই তীর 
পতাকাতলে সমবেত হয় এবং খুযাআ গোত্রকে মক্কা থেকে বেদখলপূর্বক এর 
শাসন-শৃংখলা ও ব্যবস্থাপনা তিনি স্বহস্তে গ্রহণ করেন। কুসায়্যি ইবন কিলাব খুবই 


১. কথিত আছে, কবীলা জুরহুমই প্রথম গোত্র যারা মক্কায় সর্বপ্রথম স্থায়ী বসতি গড়ে । তারাই অফুরন্ত 
পানির উৎস এই ঝর্ণার অস্তিত্বের কারণ । কতক বর্ণনায় পাওয়া যায় যে, হযরত ইবরাহীম (আ) আপন 
স্ত্রী হাজেরা ও তদীয় পুত্র ইসমাঈলকে যখন এই উপত্যকায় রেখে যান তখন এই গোত্র এখানে 
বর্তমান ছিল। 

২. বিস্তারিত দ্র. সীরাত ইবনে হিশাম ও অন্যান্য সীরাত গ্রন্থ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৬ 


সর্বজনগাহ্য ও জনপ্রিয় সর্দার ছিলেন । বায়তুল্লাহর দেখাশোনা ও দ্বাররক্ষা ছিল তার 
যিম্মার অন্তর্ভুক্ত । এর চাবি ছিল তারই নিয়ন্ত্রণে । তার অনুমতি ব্যতিরেকে কেউ 
এতে প্রবেশ করতে পারত না। এরই সাথে হাজ্জীদের যমযমের পানি পান করানো 
(সিকায়া)ও বার্ষিক ভোজ (রিফাদা১), নদওয়া অর্থাৎ পরামর্শ সভা যা বিভিন্ন 
পরামর্শে, যুদ্ধের ময়দানে পতাকাবাহী ও সেনাপতি নির্বাচনে প্রভৃতির জন্য প্রয়োজন 
মাফিক অনুষ্ঠিত হত, সবকিছুই তার এখতিয়ারাধীন ছিল আর এভাবে মক্কার সমগ্র 
আভিজাত্য ও সর্বপ্রকার মর্যাদা তারা লাভ করেছিল। 

তার বংশধরদের মধ্যে আবৃদ মানাফ সর্বাধিক সম্মান ও প্রভাব-প্রতিপত্তি লাভ 
করেন । তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন হাশিম । হাজ্জীদের পানি পান করানো ও বার্ষিক 
ভোজ প্রদানের দায়িত্‌ ছিল তার যিম্মায়। তিনি ছিলেন রাসূলুল্লাহ (সা)-র দাদা 
আবদুল মুত্তালিব-এর পিতা । হাজ্জীদের পানি পান ও বার্ষিক ভোজ প্রদানের 
মহাদায়িত্‌ স্বীয় পিতৃব্য আল-মুত্তালিব ইবন আবদ মানাফ থেকে লাভ করেন । তিনি 
তার গোত্রে যে সম্মান, সুনাম, প্রভাব-প্রতিপত্তি ও জনপ্রিয়তা লাভ করেছিলেন তা 
তখন পর্যন্ত তার পিতৃ-পিতামহদের মধ্যে আর কেউ পাননি।২ 


বনী হাশিম 

বনী হাশিম ছিল কুরায়শ গোত্রের সোনালী ও গুরুত্বপূর্ণ অলংকারতুল্য । 
ইতিহাস ও সীরাত গ্রন্থসমূহ এদের যেসব ঘটনা ও অবস্থা আমাদের জন্য সংরক্ষিত 
রেখেছে (যা প্রকৃত অবস্থা থেকে খুবই কম) যদি আমরা তা পর্যালোচনা করি 
তাহলে আমরা পরিমাপ করতে সক্ষম হব যে, তাদের ভদ্রোচিত মানবিক অনুভূতির 
কতটা প্রকাশ ঘটেছিল এবং প্রতিটি বিষয়ে ভারসাম্য, সুস্থ জ্ঞানবুদ্ধি, আল্লাহ্‌র 
চোখে বায়তুল্লাহর যে মর্যাদা ও সম্মান-এর পূর্ণ অনুভূতি, জুলুম ও মানুষের অধিকার 
হরণ থেকে বিরত থাকা, উন্নত মনোবল, দুর্বল ও মজলুম মানুষের সাথে সমবেদনা 
ও সহানুভূতি, দানশীলতা ও বীরত্ব, মোটকথা আরবদের নিকট অশ্বারোহণের 
যতগুলো মহৎ ও প্রশংসনীয় গুণ রয়েছে এবং এতে যতটা সমুন্নত ও সূক্ষ্ম অর্থ 
লুকিয়ে রয়েছে তার ঝলক তাদের জীবনচরিতে আমরা দেখতে পাই । এ সেই 
জীবনচরিত ও কর্মনৈপুণ্য যা রাসূলুল্লাহ (সা)-র পূর্বপুরষদের জন্য সবদিক দিয়েই 
উপযোগী এবং তিনি যেই মহান ও উন্নত চরিত্রের আপন কথা ও কর্মের মাধ্যমে 
১. রিফাদা সেই খাবার ও দাওয়াতকে বলা হয় যা হাজ্জীদের জন্য প্রতি বছর এই হিসাবে করা 


হত যে, তারা আল্লাহর মেহমান । 
২. সীরাতুননাবাবিয়্যা, ইবন হিশামকৃত ১ম খণ্ড। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৭ 


দাওয়াত দিয়েছেন তার সঙ্গে সঙ্গতিপূর্ণ । কেবল এতটু পার্থক্য ছিল যে, তারা 
ওয়াহী বিচ্ছিন্ন যুগে ছিলেন এবং জাহিলিয়াতের আকীদা-বিশ্বাস ও উপাসনাগুলোতে 
আপন গোত্রের সঙ্গে মোটামুটি শরীক ছিলেন। 


মক্কায় মূর্তিপূজা এবং এর মূল উৎস ও ইতিহাস 

কুরায়শ গোত্র হযরত ইবরাহীম খলীলুল্লাহ ও তাদের সর্বোচ্চ পিতামহ হযরত 
ইসমাঈল (আ)-এর দীনের ওপর আগাগোড়া প্রতিষ্ঠিত ছিল এবং তাওহীদ ও এক 
আল্লাহ্র ইবাদত-বন্দেগী ওপর দৃঢ়পদ ছিল। এভাবে আমর ইবন লুহায়্য 
আল-খুযাঈর আমল আসল । সেই ছিল প্রথম ব্যক্তি যে হযরত ইসমাঈল (আ)-এর 
দীনে পরিবর্তন সাধন করে, মূর্তি স্থাপন করে, পশুর প্রতি সম্মান ও একে সাইবা১ 
বানানোর প্রথা কায়েম করে এবং হালাল-হারামের নতুন নিয়ম তৈরি করে, এশী 
বিধানের সঙ্গে যার কোন সম্পর্ক ছিল না এবং যা ছিল ইবরাহীমী শরীয়ত থেকে 
একেবারে পৃথক । এটা সৃষ্টি হয় এভাবে যে, এই ব্যক্তি মক্কা থেকে সিরিয়ায় যায় 
এবং দেখতে পায় যে, সেখানকার লোকেরা মূর্তি পূজা করে । এটি তার খুব পছন্দ 
হয় । অতঃপর সেখান থেকে কিছু মূর্তি সংগ্রহ করে এবং মক্কায় স্থাপন করে! সে 
লোকদেরকে এর প্রতি সম্মান প্রদর্শন ও পুজা করবার নির্দেশ দেয় ।২ 


এও সম্ভব ও যুক্তিযুক্ত মনে হয় যে, সে সিরিয়ায় যেতে ‘বাতরা’ হয়ে অতিক্রম 
করে যাকে প্রাচীন এতিহাসিক ও ভূগোলবিদ বাতরা ও বাতরাহ (8014) বলে 
এসেছেন। এটি পূর্ব জর্দানের দক্ষিণে অবস্থিত বিখ্যাত পাহাড়ী কসবা যার উল্লেখ 
রোমক ও গ্রীকদের এখানে দেখতে পাওয়া যায়। কথিত আছে, একে নাবাতীয়রা, 
যারা ছিল মূলত আরব, হাজার বছর আগে নির্মাণ করেছিল। বরাবর এরা মিসর, 
সিরিয়া, ফোরাত উপত্যকা ও রোম সফর করত এবং হতে পারে যে, ফোরাত 
উপত্যকায় পৌছতে গিয়ে তারা অবশ্যই হেজায অতিক্রম করে থাকবে । এরা 
প্রকাশ্য মূর্তিপূজায় লিপ্ত ছিল। পাথর কেটে তারা মূর্তি তৈরি করত এবং তার পুজা 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড ৭৬-৭৭ পৃ. । হাদীসে এসেছে যে, রসূলুল্লাহ (সা) বলেছেন, 
আমি আমের ইবন আমের আল-খুযাঈকে দেখেছি, সে জাহান্নামে তার নাড়ীভুঁড়ি টেনে- 
হিচড়ে চলছে। সে ছিল প্রথম ব্যক্তি যে জানোয়ারগুলোকে মূর্তির নামে ষাড় বানিয়ে ছেড়ে 
দেবার ভিত্তি স্থাপন করে (বুখারী, মুসলিম, আহমাদ) । মুহাম্মাদ ইবন ইসহাক থেকে অন্যত্র 
বর্ণিত হয়েছে যে, সে ছিল ১ম ব্যক্তি যে দীন-ই ইসমাঈলকে পরিবর্তন করে, মূর্তি স্থাপন 
করে এবং পশুকে সাইবা করার প্রচলন ঘটায় । 
সাইবা পরিত্যক্ত ও দেবতার নামে উৎসগীঁকৃত ষাড়কে বলা হত। 


৭ -- 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৮ 


করত । এতিহাসিকদের ধারণা, উত্তর হেজাযের বিখ্যাত মূর্তি 'লাত' যাকে সবচেয়ে 
গুরুত্বপূর্ণ মূর্তি মনে করা হত, প্রকৃতপক্ষে “বাতরা' থেকেই আমদানী করা 
হয়েছিল এবং গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট মূর্তিগুলোর অন্তর্ভুক্ত করে নেয়া হয়েছিল।৯ 

এতিহাসিক ফিলিপ কে হিট্টির বিখ্যাত গ্রন্থ History ০1 9৮18-তেও এর 
সমর্থন মেলে । এতে এসব নাবাতীয় এলাকার (বর্তমান পূর্ব জর্দান) ওপর 
আলোকপাত করা হয়েছে। তার বক্তব্য হল ঃ 

“এসব উপাস্য দেবদেবীর সর্দার ছিল যু'শ-শারা যা ছিল একটি সমান্তরাল স্তম্ 
কিংবা কৃষ্ণ চতুৰ্ভুজ প্রস্তর সদৃশ । লাত, আরবরা যার পূজা করত, প্রকৃতপক্ষে 
যি'শ-শারার সঙ্গেই সম্পর্কিত ছিল। অপর নাবাতী মূর্তি, যার উল্লেখ এসব 
এতিহাসিক নিদর্শন ও প্রাচীন নাবাতীয় লিপি ও চিত্রে পাওয়া যায় তা “মানাত' ও 
“উধ্যা” । এ সব লিপিতে “হুবল' দেবতার উল্লেখও পাওয়া যায় ।২ 

মনে রাখতে হবে যে, এটা সেই যুগ যে যুগে মূর্তিপূজার বিভিন্ন ধরন আরব 
উপদ্বীপের চতুর্দিকে ও জলে-স্থলে সর্বত্র বিস্তার লাভ করছিল এবং হযরত ঈসা 
মসীহ (আ) ও তীর হাওয়ারীদের দাওয়াত তখনও প্রকাশ পায়নি যিনি মূর্তি পূজার 
এই অগ্রাভিযান থামিয়ে দেন। তিনি এর দ্রুত গতি ও তৎপরতা ত্রাস করেন। 
থাকল ইয়াহুদী ধর্ম ৷ ইয়াহুদী ধর্ম সীমিত ও বংশীয় ধর্ম ছিল যে ধর্ম কেবল বনী 
ইসরাঈলের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বনী ইসরাঈল ছাড়া আর কাউকে তাওহীদ 
তথা একত্ববাদের দাওয়াত দেবার অনুমতি এতে ছিল না। De lacy O'Leary 
তদীয় Arabia before Muhammad নামক গ্রন্থে বলেন ঃ 

“একথা বলা কিছুমাত্র ভুল হবে না যে, মূর্তির উপাসনা প্রকৃতপক্ষে সিরিয়ার 
ধর্ম যা আরব উপদ্বীপ সিরীয় ও গ্রীকদের মিলিত এঁতিহ্য থেকে পেয়েছে যা সিরিয়ায় 
সাধারণ ব্যাপার ছিল এবং সম্ভবত আরবের অবশিষ্ট অংশে এর বেশি রেওয়াজ বা 
প্রচলন ছিল না।”৩ 


ঠিক তেমনি ফোরাত উপত্যকা ও আরব উপদ্বীপের পূর্ব দিকে মূর্তিপূজা 


১. লেখক ১৯৭৩ সালের ১৯ আগস্ট রাবেতা আলমে ইসলামীর প্রতিনিধি দলের সদস্য হিসাবে 
এই জায়গাটি স্বয়ং দেখেছেন এবং পাহাড়ে প্রস্তর নির্মিত মূর্তিপূজার ব্যাপারটির আধিক্য 
বিশেষভাবে নোট করেন। বিস্তারিত জানতে হলে দ্র. গ্রন্থকারের লিখিত ভ্রমণ কাহিনী 
“দরিয়ায়ে কাবুল সে দরিয়া-ই য়ারমূক তক’ (কাবুল থেকে আম্মান)। 

২ P.K. 01000, History of Syria (London 1951), P 382-83. 

৩, Arabia before Muhammad (London 1927), P. 196-95. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৯৯ 


ব্যাপক ছিল এবং যেহেতু এই এলাকার সঙ্গে আরব উপদ্বীপের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক 
সম্পর্ক ছিল সেহেতু কিছুমাত্র অসম্ভব নয় যে, আরব উপদ্বীপে মূর্তিপূজার বিস্তার 
লাভে এই এলাকারও একটা হিস্যা রয়েছে। Georges Roux তদীয় Ancient 
[80 নামক গ্রন্থে এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে, ইরাকের প্রাচীন এতিহাসিক 
লিপিসমূহ এটা প্রকাশ করছে যে, মূর্তিপূজা সেখানে খৃষ্টীয় তৃতীয় শতাব্দী এবং এর 
পর পর্যন্ত ব্যাপক ছিল। এই দেশ এসব মুর্তি ও উপাস্য দেবদেবীর কেন্দ্র ছিল। 
এখানে বিদেশী মূর্তি যেমন ছিল, তেমনি স্থানীয় মূর্তিও ছিল।১ 


একটি বর্ণনাতে এও পাওয়া যায় যে, কুরায়শদের মধ্যে মূর্তিপূজার সূচনা 
ক্রমান্বয়ে হয়েছে। এর একটি ব্যাখ্যা আরব এঁতিহাসিকদের বর্ণনা থেকেও পাওয়া 
যেতে পারে প্রথমে এসব লোক যখন মক্কা থেকে কোথাও সফর করত তখন 
হারাম শরীফের কিছু পাথর “তাবারক' হিসাবে সম্মানের সঙ্গে নিয়ে যেত। এরপর 
যে পাথর তাদের বেশি পছন্দ হত তার ইবাদত করতে থাকত । তাদের 
সন্তান-সন্তুতি ও নতুন বংশধর এর বিস্তৃত বিবরণ সম্পর্কেও ছিল অজ্ঞ। তারা 
প্রকাশ্য মূর্তিপূজা গ্রহণ করে এবং এভাবে অপরাপর পথভ্রষ্ট জাতিগোষ্ঠীর মত 
এরাও গোমরাহীর অতলে গিয়ে নিক্ষিপ্ত হয়। এতদসন্তেও ইবরাহীমী যুগের কিছু 
অবশিষ্ট আমল ও বিবরণকে তারা নিজেদের বুকে সযত্বে তুলে রাখে । যেমন 
বায়তুল্লাহ্র তাজীম, তাওয়াফ, হজ্জ ও ওমরাহ২। বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের 
পর্যায়ক্রমিক ইতিহাস ও উপায়-উপকরণ থেকে লক্ষ্য ও উদ্দেশ্য পর্যন্ত এবং 
ভূমিকা থেকে পরিণতি পর্যন্ত তাদের ক্রমিক স্থানান্তরের পর্যালোচনা থেকে এসব 
এঁতিহাসিকের এ কথা সমর্থিত হয় যে, আরবদের মধ্যে, বিশেষ করে কুরায়শদের 
ভেতর মূর্তিপূজার সূচনা কিভাবে হয়েছিল । অপরাপর কতক মুসলিম জাতিগোষ্ঠী ও 
ফের্কার মধ্যে ছবি, প্রতিকৃতি ও মাযারের সঙ্গে সম্পর্ক, পবিত্রতা ও শ্রদ্ধা প্রদর্শনের 
ক্ষেত্রে যে বাড়াবাড়ি পরিলক্ষিত হয় সে সব ইতিহাস থেকেও এর সত্যতা সমর্থিত 
হয়। এজন্যই ইসলামী শরীয়ত সেই সমস্ত রাস্তা ও চোরাপথ প্রথমেই বন্ধ করে 
দিয়েছে যা শির্ক অথবা ব্যক্তি, স্থান, স্মৃতিচিহ্কের পবিত্রতা জ্ঞান ও সম্মান প্রদর্শনের 


১. Ancient Iraq (1972), P. 283-84. 

২. এসবের বিস্তৃত বিবরণ, এই সব মূর্তির নাম, সে সবের স্থান, অধিকন্তু এই সিলসিলার 
ঘটনাসমূহ, মূর্তি নির্মানের পেছনের মৌলিক কার্যকারণ বোঝার জন্য আল-কালবীর 
“কিতাবু'ল- আসনাম' ও আল্লামা সায়্যিদ মাহমূদ শুকরী আল-আলুসীকৃত বুলগু'ল-আরাব ফী 
মারিফাতি আহওয়ালি'ল-আরাব, ২য় খণ্ড দ্র., পৃ. ২০০। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০০ 
ক্ষেত্রে বাড়াবাড়ির দিকে টেনে নিয়ে যায়।১ 


আসহাবুল ফীল-এর ঘটনা 

এ যুগেই এমন একটি বিপর্যয়কর ঘটনা সংঘটিত হয় যার চেয়ে বড় কোন 
ঘটনা আরবদের ইতিহাসে আর কখনো ঘটেনি । এ কথার প্রমাণ যে, বড় কোন 
ব্যাপার নিকট ভবিষ্যতে সংঘটিত হতে যাচ্ছে এবং আল্লাহ্‌ তা'আলা আরবদের 
জন্য কোন কল্যাণপ্রদ বিষয়ের অভিপ্রায় পোষণ করেন এবং কাবার শান ও মর্যাদা 
এভাবে উজ্জ্বল ও প্রোজ্জ্বলভাবে ফুটে উঠবে যেই শান ও মর্যাদা পৃথিবীর আর কোন 
ইবাদতগাহের, আর কোন উপাসনাগৃহের হবে না। এরই সাথে এই ঘরের সঙ্গে 
ধর্মের ইতিহাস এবং মানবতার ভবিষ্যতের সেই চিরন্তন পয়গাম, অবিনশ্বর 
কর্মনৈপৃণ্য বিজড়িত যা তাকে আনজাম দিতে হবে এবং পূর্ণতা পর্যন্ত পৌছতে 
হবে। 


আল্লাহ্‌র নজরে বায়তুল্লাহ্র সম্মান ও মর্যাদা 
এবং এ ব্যাপারে কুরায়শদের আকীদা 


কুরায়শরা এই আকীদা ও বিশ্বাস পোষণ করত যে, আল্লাহ্‌র দৃষ্টিতে এই ঘরের 


১. ইসলামী শরীয়ত ও সহীহ হাদীসসমূহে এর দলীল-প্রমাণ এত বিরাট সংখ্যায় আছে যে, তা গণনা করাও দুঃসাধ্য । 
এসবের মধ্যকার একটি মশহুর হাদীস হল ৪ 17০ (১২৪ 1১১১১ 3 “আমার কবরকে তোমরা ঈদ ও 
উৎসবের জায়গায় পরিণত করবে না।” অন্য এক হাদীসে বলা হয়েছেঃ dl! ১ ০/৮৯১|| ১০০ 3 
৬৯৮০৮ {১১ “কেবল তিনটি মসজিদ যিয়ারতের নিয়তে নিয়মিত সফর করা জায়েয ।” অপর হাদীস হল ঃ 
যেমনটি খৃষ্টানরা মসীহ ইবন মারয়াম-এর বেলায় করেছে।” এভাবে বহু সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে। জীবিত 
প্রাণীর ছুবি অংকন হারাম করার পেছনেও একই রহস্য ও হিকমত লুক্কায়িত। প্রাচীন কালে বহু জাতিগোষ্ঠী 
তাদের বুযুর্গদের ছবির ভালবাসা ও সম্মানে প্রতিকৃতি তৈরি এবং শেষাবধি মূর্তি নির্মাণ ও তা থেকে মূর্তি পূজায় 
গিয়ে পৌছেছে। ইবন কাছীর নিম্নোক্ত আয়াতের তফসীর করতে গিয়ে লিখেছেন $ 

sy ৩৬৯৪৩ ০৬০৪ 3৩051533153 9১55 YI SSM LILY IG, 
“আর তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ কর না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ কর না ওয়াদ্দ, 
সুওয়া‘আ, য়াগুছ, য়াউক ও নাসরকে” (সূরা নূহ £ ২৩ আয়াত) । মুহাম্মদ ইবন কায়স বর্ণনা করেন যে, আদম ও 
নূহ (আ)-এর মাঝে সেই সব বুযুর্গ ও নেককার লোক ছিলেন যাদের অনুসারী ও ভক্তদের একটা বিশেষ সংখ্যা 
ছিল। যখন তাদের ইনতিকাল হল তখন তাদের মুরীদ ও অনুসারীরা ভাবল যদি আমরা তাদের কোন প্রতিকৃতি ও 
ছবি বানাই তবে এর দ্বারা তাদের স্মৃতি জীবন্ত হয়ে উঠবে এবং ইবাদত-বন্দেগীতে বেশি স্বাদ ও তৃপ্তি লাভ 
ঘটবে । এই ধারণায় তারা তাদের ছবি বানায় । যখন এই জেনারেশন খতম হল এবং নতুন জেনারেশন এল 
তখন শয়তান তাদের এটা শেখাল যে, তাদের পিতা ও পিতামহ প্রকৃতপক্ষে তাদের ছবি ও প্রতিকৃতির পূজা 
করত এবং তাদের বরকতেই বৃষ্টি হত। ক্রমান্বয়ে তারা এ সবের নিয়মিত পূজা করতে শুরু করে এবং প্রকাশ্য 
মূর্তিপূজার প্রচলন ঘটে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০১ 


একটি বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে এবং তিনিই এই ঘরের সহায়ক, রক্ষক ও 
সাহায্যকারী । তাদের এই আকীদা-বিশ্বাস রাসূলুল্লাহ (সা)-র পিতামহ কুরায়শ সর্দার 
আবদুল মুত্তালিব ও হাবশা (আবিসিনিয়া)-র বাদশাহ আবরাহার কথোপকথন থেকে 
পরিষ্কার প্রতিভাত হয় । আবদুল মুত্তালিবের দু'শ উট আবরাহার লোকেরা ধরে নিয়ে 
যায়। এ জন্য তিনি আবরাহার সাথে দেখা করতে যান এবং ভেতরে প্রবেশের 
অনুমতি চান। আবরাহা তাকে খুবই সম্মান করে, সিংহাসন থেকে নেমে আসে 
এবং পাশে বসিয়ে আগমনের হেতু জিজ্ঞাসা করে । তিনি বলেন : আমার দু'শ উট 
বাদশাহর লোকেরা ধরে নিয়ে এসেছে । আমি সেগুলো ফিরিয়ে নিতে চাই। 
বাদশাহ আবদু'ল-মুত্তালিবকে এই সামান্য ও ব্যক্তিগত দাবি পেশ করায় অত্যন্ত 
বিস্ময় প্রকাশ করে বলে, তুমি দু'শ উটের কথা বলতে এসেছ যা আমার লোকেরা 
নিয়ে এসেছে, অথচ সেই ঘরের কথা ভাবছ না যার ওপর তোমাদের ও তোমাদের 
পিতা-পিতামহের ধর্ম প্রতিষ্ঠিত এবং যে ঘর ধ্বসিয়ে দেবার জন্য আমার আগমন। 
এর জন্য তুমি কিছু বলছ না? 

আবদু'ল-মুস্তালিব অত্যন্ত আস্থা ও আত্মবিশ্বাসের সঙ্গে এর জওয়াব দেন এবং 
ভাবছি । কা“বা ঘরের মালিক যিনি তিনিই তার ঘরের ভাবনা ভাবছেন এবং তিনিই 
এর হেফাজত করবেন। 

বাদশাহ বলল £ এ ঘর আমার হাত থেকে কি করে বাচতে পারে ? তিনি উত্তর 
দেন £ঃ এ) ০,১। = তা তুমি জান আর জানে ঘরের মালিক ।১ (ওটা আমার 
দেখার বিষয় নয়)। 

এরপর যা কিছু ঘটেছে তার বিস্তৃত বিবরণ সামনে আসছে এবং এ থেকে এটা 
পরিষ্কার প্রতিভাত হয় যে, এখন আর কোন আক্রমণকারীর সাহস হবে না এর প্রতি 
কুনজরে দেখা এবং এর ওপর হস্তক্ষেপ করার । তার ঘর ও তার দীনের হেফাজত 
আল্লাহ তা'আলার নিজস্ব দায়িত্‌ ছিল এবং এ কাজের পূর্ণতা দান তাকেই করা 
দরকার ছিল। 

গুরুত্বপূর্ণ এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, আবরাহা আল-আশরাম 
আবিসিনিয়া অধিপতি সম্রাট নাজাশী কর্তৃক নিযুক্ত সান'আর গভর্নর ছিল। সে 
সান“আয় একটি বিরাট গির্জা নির্মাণ করে এবং এর নাম রাখে আল-কুল্লায়স। 
উদ্দেশ্য ছিল, মানুষ হজ্জের নিমিত্ত আরবে না গিয়ে সান“আগামী হবে । কেননা এটা 


১. সীরাত ইবনে হিশাম, ৪৯-৫০। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০২ 


তার জন্য খুবই মনোকষ্ট্রের কারণ ছিল যে, কা'বা আল্লাহ্‌র বান্দাদের আশ্রয়কেন্দ্র ও 
প্রত্যাবর্তনস্থল হিসাবে অবশিষ্ট থাকুক এবং লোকে দূর-দরাজ এলাকা থেকে 
কাফেলার পর কাফেলা এসে সেখানে উপস্থিত হোক । সে চাইত, এই মর্যাদা 
তৎকর্তৃক নির্মিত গির্জা লাভ করুক। 


আরবদের জন্য ব্যাপারটি ছিল খুবই মর্মপীড়ার কারণ । কেননা কাবার প্রতি 
ভালবাসা ছিল তাদের শিরা-উপশিরায় প্রবাহিত এবং এ ভালবাসা তাদের অস্থিমজ্জায় 
মিশে গিয়েছিল। তারা কোন ঘর, উপাসনালয় ও ধর্মীয় কেন্দ্রকেই এর সমকক্ষ 
মনে করত না এবং একে ছেড়ে কোন বৃহৎ থেকে বৃহত্তর সম্পদ গ্রহণ করতেও 
তারা রাজি ছিল না। এই ব্যাপারটা তাদের মন-মস্তিষ্ককে দারুণভাবে নাড়া দিল 
এবং সর্বত্র এর গুঞ্জরণ শুরু হল। এরই মাঝে এক কানানী যুবক এ ব্যাপারে 
একটা কিছু করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং উল্লিখিত গির্জায় গিয়ে পায়খানা 
করল এবং একে অপবিত্র করে দিল। ফলে সঙ্কট এক নতুন মোড় নিল । আবরাহা 
এতে দারুণভাবে ক্রুদ্ধ হল এবং তক্ষুণি কসম খেল যে, সে স্বয়ং কাবার ওপর 
হামলা করবে এবং একে মাটির সাথে না মিশিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে না।১ 


আবরাহা তার বাহিনী নিয়ে চলল এবং বিরাট সংখ্যক হাতী সঙ্গে নিল। আরবরা 

হাতী সম্পর্কে আগেভাগেই অনেক কিছু শুনেছিল। এ সংবাদ তাদের নিকট 
বিদ্যুতের মত আপতিত হল এবং তারা এই আক্রমণ সংবাদে ভীষণভাবে ভীত ও 
সন্ত্রস্ত হল। তারা চেষ্টা করল যাতে এই বাহিনীকে সম্মুখে অগ্রসর হওয়া থেকে বাধা 
দেওয়া যায়৷ কিন্তু খুব শিগগিরই তারা বুঝতে পারল যে, আবরাহার সৈন্যবাহিনীকে 
মুকাবিলা করা তাদের সাধ্যের বাইরে । অতএব, নিতান্ত নিরুপায় হয়ে গোটা 
বিষয়টি আল্লাহ্‌র নিকট সোপর্দ করল । তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে, এই ঘরের যিনি 
মালিক তিনি স্বয়ং একে রক্ষা করবেন। 

১ হতে পারে যে; আবরাহার হামলা ও সেনীভিযানের র কারণ কেবল একটি উপাসনাগৃহের অসম্মান 
ও অবমাননার চেয়ে বেশি ব্যাপক ও গুরুত্বপূর্ণ ছিল এবং সে মক্কা জয় করতে চাচ্ছিল যাতে 
সিরিয়ার সঙ্গে য়ামানের সম্পর্ক কায়েম হয় এবং খৃষ্টান সাম্রাজ্যের ভিত্তি জযীরাতু'ল-আরবে 
দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই পদক্ষেপ রোম ও আবিসিনিয়ার ছিল স্বার্থানুকুলে । কেননা 
এরা উভয়েই ছিল খৃষ্ট ধর্মের সঙ্গে সম্পর্কিত । এই পরিকল্পনার বাস্তবায়ন, তা এর পেছনে কারণ 
যা-ই হোক, এই ঘর ও কেন্দ্রকে পথ থেকে সরিয়ে দেওয়া এবং মক্কাকে তার আধ্যাত্মিক 
নেতৃত্ব থেকে বেদখল করা ব্যতিরেকে সম্ভব ছিল না ধার পেছনে তকদীরের ফয়সালা ছিল এই 
যে, একে (কা'বাকে) সমগ্র মানবতার নিমিত্ত হেদায়েতের উৎস, নিরাপদ আশ্রয় ও শেষ 
নবুওয়তের কেন্দ্র হতে হবে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল আরও কিছু । এরও আশংকা ছিল যে, 
রোমকরাই আবরাহাকে মক্কা বিজয়ের উষ্কানি দিয়েছিল এবং এর পেছনে কতকগুলো 
রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনেরও প্রেরণা ছিল, যেমন ইরানী প্রাভাবকে দুর্বল করা । কেননা 
আরব উপদ্বীপে রোমকদের প্রভাব-প্রতিপত্তির মুকাবিলা এককভাবে ইরানীরাই করছিল। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৩ 


কুরায়শরা সেনাবাহিনীর আক্রমণ ও জুলুম-নিপীড়নের হাত থেকে বাচার নিমিত্ত 
পাহাড় ও উপত্যকায় গিয়ে আশ্রয় নেয় এবং অপেক্ষা করতে থাকে যে, আল্লাহ্‌ 
তা'আলা তার ঘরের সম্মান ও সন্ত্রম রক্ষায় কি করেন। আবদুল মুত্তালিব ও তার 
সঙ্গী কুরায়শদের কিছু লোক কাবার দরজার শেকল ধরে আল্লাহ্র দরবারে 
কান্নাকাটিতে মগ্ন হয়ে যান এবং আবরাহা ও তার বাহিনীর পরাজয়ের নিমিত্ত 
আল্লাহ্‌র সাহায্যের জন্য দু'আ করেন। এদিকে আবরাহা তার বাহিনীসহ কাবার 
দিকে অগ্রসর হয়। “মাহমুদ' নামক হাতীকে সে হামলার জন্য তৈরি করে। কিন্তু 
মক্কার পথে হাতী এক জায়গায় বসে পড়ে । কয়েকবার মারপিট সত্বেও সে উঠতে 
অস্বীকার করে। কিন্তু যামানের দিকে খেদাতে চাইলে সে তক্ষুণি উঠে দ্রুতবেগে 
সামনে অগ্রসর হয় । সেই সময় আল্লাহ তা'আলার সমুদ্রের দিক থেকে এক ঝাক 
পাখি প্রেরণ করেন । পাখিগুলোর পাঞ্জায় ছিল ছোট ছোট নুড়ি পাথর। পাখির ঝাক 
আবরাহার বাহিনীর ওপর নুড়ি পাথর নিক্ষেপ করতে লাগল । এ সব পাথর যার 
গায়ে লাগল সেই লাশে পরিণত হল । এতদ্দৃষ্টে আবিসিনিয়ার লোকেরা যে দিক 
দিয়ে এসেছিল প্রাণভয়ে সেদিকেই দৌড়ে পালাতে লাগল । পাখিগুলো অবিরত 
পাথর নিক্ষেপ করছিল আর বাহিনীর লোকেরা লাশে পরিণত হচ্ছিল। আবরাহা 
নিক্ষিপ্ত পাথরে ঝাঝরা হয়ে যায়। তাকে উঠিয়ে নেয়া হয়। তার শরীরের এক 
একটি অঙ্গ খসে খসে পড়ে । অবশেষে সান“আয় পৌছে তার করুণ মৃত্যু ঘটে । ১ 
এই ঘটনাই কুরআন করীমে এভাবে বর্ণিত হয়েছে : 


১১১১৮৫0০৯10 Jal OL 4৪০৩৪ aE ১1 

১১০০০৯৯৯৯ এল ০১০০৪ ০৮১ ১০০ 
“তুমি কি দেখ নি তোমার প্রতিপালক হাতীওয়াদের সঙ্গে কী করেছিলেন ? 

তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি ? তিনি ওদের বিরুদ্ধে ঝাকে ঝাকে পাখি 


প্রেরণ করেন, যারা ওদের ওপর প্রস্তর-কীকর নিক্ষেপ করে । অতঃপর তিনি 
ওদেরকে ভক্ষিত ঘাসের ন্যায় করেন৷” 


ফীল (হাতী)-এর ঘটনা ও তার প্রভাব 

আল্লাহ্‌ তা“আলা যখন আবিসিনিয়ার লোকদেরকে মক্কা থেকে ব্যর্থ ও বিফল 
অবস্থায় ফিরিয়ে দিলেন এবং তাদের ওপর এই আযাব অবতীর্ণ হল তখন আরবদের 
১. সীরাত ইবনে হিশাম, ৪৩-৫৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৪ 


দিলে স্বভাবতই কুরায়শদের প্রতি সম্মান ও মর্যাদাবোধের সৃষ্টি হল । তারা বলতে 
লাগল যে, নিশ্চিতই এরা আল্লাহ্‌্ওয়ালা মানুষ । তাদের পক্ষ হয়ে আল্লাহ পাক 
তাদের দুশমনকে পরাভূত ও পর্যুদস্ত করেছেন, এমন কি তাদের লড়তে পর্যন্ত 
হয়নি। তাদের দিলে কাবার মর্যাদা ও মাহাত্ম্য পূর্বের তুলনায় অনেক গুণ বেড়ে 
যায় এবং আল্লাহ্‌র নিকট কুরায়শদের সম্মান ও মর্যাদার ব্যাপারে তাদের প্রতীতি 
বৃদ্ধি পায়।১ 

এ ছিল আল্লাহ তাআলার এক প্রকাশ্য নিদর্শন এবং এ কথার ভূমিকা যে, 
সত্র মক্কায় এমন একজন নবীর আবির্ভাব ঘটবে যিনি কা'বাকে মূর্তির আবর্জনা ও 
জঞ্জাল থেকে মুক্ত করবেন, পবিত্র করবেন। তার হাতে এর শান দ্বিগুণ বৃদ্ধি 
পাবে । তার প্রচারিত দীনের এই ঘরের সঙ্গে খুব গভীর, স্থায়ী ও চিরন্তন সম্পর্ক 
কায়েম হবে । এই ঘটনা থেকে এও পরিমাপ করা যাচ্ছিল যে, এ নবীর আবির্ভাবের 
পবিত্র দিন খুব বেশী দূরে নয়। 

আরবদের মাঝে এই ঘটনার অনিবার্ধভাবে গভীর প্রভাব পড়ে । এর থেকে 
তারা নতুন তারিখ গণনা শুরু করে । অনন্তর তাদের লেখায় এ ধরনের রেওয়াজ 
দেখা যায় যে,.এই ব্যাপারটা “আমুল-ফীল অর্থাৎ হাতীর বছরে দেখা গিয়েছিল, 
অমুক “আমুল-ফীলে জন্ম নেয়, এই ঘটনা “আমুল-ফীলের এত বছর পরের। 
‘আমুল -ফীল ছিল খৃষ্টীয় ৫৭০ সাল। 


মক্কা ঃ রাসূল আকরাম (সা)-এর আবির্ভাবের সময় 
মক্কা একটি গুরুত্বপূর্ণ শহর 

অনেক লোক যারা হুযুর আকরাম (সা)-এর আবির্ভাবকালীন অবস্থা সম্পর্কে খুব 
সাহিত্য ও তাদের গোত্রীয় প্রথাসমূহ সম্পর্কে যাদের খুব বেশি গভীর দৃষ্টি নেই তারা 
মনে করেন যে, রাসূল (সা)-এর আবির্ভাবের সময় মক্কা একটি ছোট্ট গাঁও-থামের 
মতই ছিল, জীবন যেখানে বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল দিক থেকেই 
শৈশব অবস্থায় ছিল। তা ছিল কতকগুলো গোত্রের কতিপয় জনবসতির নাম 
যেখানে পশম নির্মিত তাবু ও ডেরার (যার চতুর্দিকে উট, ভেড়া, বকরী ও ঘোড়া 
বাধার জায়গা ছিল) ভেতর তারা জীবন যাপন করত । তারা বেশির ভাগ উপত্যকার 
ধারে ও পাহাড়-পর্বতের কোলে বা পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকত । তাদের খাবার 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৫ 


ছিল শুকনো রুটি কিংবা উটের গোশত যা তারা ঠিকমত রান্না করতেও জানত না। 
উটের পশম নির্মিত কাপড় পরিধান করত । তাদের পানাহারের মধ্যে কোন প্রকার 
নতুনত্ব ছিল না, যেমন ছিল না পোশাকে কোন রকম দর্শনীয় সৌন্দর্য, জীবনে ছিল 
না উষ্ণতা ও উত্তাপ, অনুভূতিতে ছিল না সুক্ষ্ম রুচিবোধ ও কমনীয়তা, না চিন্তা- 
চেতনায় উন্নত মার্গে ভ্রমণ । 

মক্কার এই যে অন্ধকার ও নিকৃষ্ট চিত্র যা সীরাত ও ইতিহাস বিষয়ক সাধারণ 
গ্রন্থগুলোতে দেখতে পাওয়া যায় এবং এর অধিকাংশই অনারব ভাষাগুলোতে 
লিখিত, তা এঁতিহাসিক সত্যের বিপরীত যা ইতিহাসের বিভিন্ন পুস্তকে, সাহিত্যে ও 
জাহিলী যুগের নানা কবিতায় পাওয়া যায়। সে সবের মধ্যে মক্কা ও মক্কার 
অধিবাসীদের আচার-অভ্যাস, প্রথা-পদ্ধতি, সংবিধান ও আইন-কানুনের (যা 
প্রাথমিক গ্রাম্য বেদুঈন জীবন যাপন থেকে প্রাথমিক নাগরিক ও সাংস্কৃতিক জীবন 
যুগে প্রবেশ করেছিল) খসড়া পেশ করা হয়েছে। 

এই চিত্র কুরআন মজীদের সেসব বৈশিষ্ট্য ও নামের সঙ্গেও কোন সামঞ্জস্য 
রাখে না যেখানে মক্কাকে ‘উন্মু'ল-কুরা’ নামে স্মরণ করা হয়েছে। 


2৯০ ৬ 


(7৬৯ ০৩৯ 11235 ০০০ ০৪ এ৪। ০৩৯ ৯ SE 
(০১585221558 425 পল pl ১ 
+ al 
নী সক লে 
তুমি সতর্ক করতে পার মক্কা ও তার চারপাশের জনগণকে এবং সতর্ক করতে পার 
কিয়ামত দিবস সম্পর্কে যে ব্যাপারে কোন সন্দেহ নেই । সেদিন একদল জান্নাতে 
প্রবেশ করবে আর একদল করবে জাহান্নামে প্রবেশ” (সূরা শূরাঃ ৭ আয়াত)। 
অন্য জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে : 
+ al Ll 1383 ০০০ ০১৮৩ OE AIG SA 
“শপথ তীন ও যয়তুনের, শপথ সিনাঈ (তুর) পর্বতের এবং শপথ এই 
নিরাপদ নগরীর” (সূরা তীন £ ১-৩ আয়াত) । 
এক স্থানে বলা হয়েছে : 
Gg ৬০৫ পণ 2 ৬৮০ 
+ ১111১44৯5১3 ১1158274818 


পপ 


“শপথ করছি এই নগরীর আর তুমি এই নগরের অধিবাসী” (সূরা বালাদ ৪ ১-২)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৬ 


প্রকৃত বিষয় এই যে, মক্কা খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যভাগেই অন্ধকার ও 
মূর্খতার যুগ থেকে সভ্যতার যুগে প্রবেশ করছিল, যদিও এ সভ্যতা আপন সীমিত 
বৃত্তের মধ্যেই বৃত্তাবদ্ধ ছিল। এই শহর এমন এক ব্যবস্থাপানর অধীন ছিল যা 
পারস্পরিক সহযোগিতা ও এক্য, সাধারণ ও সামষ্টিক সমঝোতা ও শ্রেণীবিভাগের 
ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কুসায়্যি ইবন 
কিলাবের হাতে যিনি ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর উর্ধ্বতন পঞ্চম পুরুষ । 

প্রথম দিকে মক্কার জনবসতি ছিল স্বাভাবিকভাবেই অত্যন্ত সীমিত। এই স্থানটি 
“জাবাল আবু কুবায়স* (যা ছিল সাফা পাহাড়ের ওপরে অবস্থিত) এবং'জাবাল 
আহমার'-এর মধ্যবর্তীতে অবস্থিত ছিল । জাহিলী যুগে একে ‘আ'রাফ’ বলা হত যা 
ছিল “কু“আয়কি“আন উপত্যকা”-র একেবারে সামনে । কিন্তু বায়তুল্লাহ্‌র 
বদৌলতে এর খাদেম, রক্ষক, তত্ত্বাবধায়ক ও অধিবাসীদের সাধারণভাবে যে সম্মান 
ও প্রভাব-প্রতিপত্তি ছিল, অধিকন্তু সেখানে যে অসাধারণ শান্তি ও নিরাপত্তা ছিল 
তজ্জন্য এ সব গোত্রের জন্য মক্কায় খুবই আকর্ষণ ছিল। অনন্তর কালপ্রবাহে এর 
জনসংখ্যা আপন গতিতেই বৃদ্ধি পেতে থাকে । তাবু ও ক্ষুদ্র ডেরার স্থলে প্রস্তর ও 
গুহানির্মিত ঘরবাড়ি নির্মিত হয় এবং জনবসতির এই অব্যাহত ধারা মসজিদু'ল- 
হারাম থেকে মক্কার উচ্চ ও নিম্নভূমি অবধি বিস্তার লাভ করে। প্রথম দিকে এইসব 
লোক নিজেদের বাড়িঘরের ছাদও বায়তুল্লাহ্র মত চতুর্ভুজাকৃতির বানাত না। তারা 
অনুভব করত যে, এটা এক ধরনের বেআদবী । অবশ্য ক্রমে ক্রমে এই সন্ত্রমবোধ 
আর অবশিষ্ট থাকেনি এবং এ ক্ষেত্রে নানা রকমের অবকাশ সৃষ্টি করা হতে থাকে । 
তথাপি তখন ঘরবাড়ি তৈরির সময় কাবার প্রতি সন্ত্রমবোধবশত এতটুকু অবশ্যই 
লক্ষ্য রাখা হত যাতে ঘরবাড়ি কা'বা থেকে উচু না হয়। 

কতক বর্ণনাকারীর বর্ণনা এই যে, মক্কার লোকেরা কাবার প্রতি সম্মান ও 
শ্রদ্ধাবশত নিজেদের বাড়িঘর গোলাকৃতি বানাত। প্রথম যে ব্যক্তি চতুর্তুজাকৃতির 
বাড়ি বানায় তার নাম হামীদ ইবন যুহায়র । তার এই কাজ কুরায়শরা পছন্দ করেনি। 

মক্কার ধনাঢ্য ব্যক্তিদের ও নেতৃবর্গের বাড়িঘর হত প্রস্তর নির্মিত। এতে 
কয়েকটি কামরা থাকত এবং সামনাসামনি দু'টো দরজা থাকত যাতে ঘরের 
একাংশে মেহমানের উপস্থিতিতে মহিলারা দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। 


মক্কার নতুন নির্মাণ এবং এর মূল প্রতিষ্ঠাতা 
মক্কার এই বিস্তৃতি, উন্নতি-অগ্রগতি ও নতুন নির্মাণের ভেতর সবচেয়ে বড় 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৭ 


অবদান ছিল কুসায়্যি ইবন কিলাবের। আর তা এজন্য যে, তিনিই সর্বপ্রথম 
কুরায়শদেরকে এই লক্ষ্যে এক্যবদ্ধ করেন এবং বসবাসের জন্য বিভিন্ন জায়গার 
যথারীতি সীমানা নির্ধারণ করেন। আরবী পরিভাষায় একে রিবা" (৫০) বলা হয়।১ 
কুরায়শদের বিভিন্ন শাখা-প্রশাখা ও বংশকে দিয়ে এসব বাড়িঘরে আবাদ করান। 
তার বংশধরগণ মক্কার জমিজমার বন্টন ও সীমানা নির্ধারণের কাজ অব্যাহত রাখে, 
নিজেরাও বসতি স্থাপন করে এবং জমিজমা অন্যদের নিকট বিক্রি করে । বেচাকেনা 
ও নির্মাণের এই ধারা কোনরূপ মতভেদ ও বিবাদ-বিসম্বাদ ছাড়াই কুরায়শ ও 
অপরাপর শাখা-প্রশাখার মধ্যে চলতে থাকে । 


জীবন সংগঠন ও পদের বন্টন 

কুসায়্যি স্বীয় জাতিগোষ্ঠী ও মক্কাবাসী উভয়ের ওপর প্রভাবশালী ছিলেন, 
হিজাবাঃ (বোয়তুল্লাহর রক্ষণাবেক্ষণ), সিকায়াঃ২ (হাজ্জী ও মুসাফিরদের পানির 
ব্যবস্থা), রিফাদাঃ (আল্লাহ্‌র ঘর যিয়ারতকারী হাজ্জীদের বার্ষিক ভোজ প্রদান), 
নদওয়া (পরামর্শ সভা) ও লিওয়া (যুদ্ধের পতাকা প্রদান তথা সামরিক বিষয়াদি) সব 
কিছু তারই হাতে ন্যস্ত ছিল। 

তিনি দারুন-নদওয়া একেবারে মসজিদু'ল হারাম সংলগ্ন নির্মাণ করেন এবং 
এর দরজা রাখেন কাবার দিকে । এটা কুসায়্যি ইবন কিলাবের বাসগৃহও ছিল। 
কুরায়শদের পরামর্শ, সিদ্ধান্ত ও মক্কার সামাজিক কেন্দ্র ছিল এ ঘর । কুরায়শদের 
কোন লোক, সে পুরুষ হোক অথবা নারী, বিয়ে করতে চাইলে, কোন গুরুত্বপূর্ণ ও 
তাৎক্ষণিক ব্যাপারে পরামর্শের আবশ্যকতা অনুভব করলে, কোন গোত্রের বিরুদ্ধে 
যুদ্ধের ঘোষণা দিতে কিংবা এর প্রস্তুতির পর্যায় আসলে, এমন কি কোন মেয়ে শিশু 
যখন বড় হত তখন তাকে ওড়না পরিধান অনুষ্ঠান এখানেই সম্পন্ন করা হত। 
কুসায়্যির ব্যক্তিত্ব তার জীবিতকালে এবং তার মৃত্যুর পরও যেই ধর্মীয় মর্যাদা 
লাভ করেছিল তাতে তৎকর্তৃক প্রদত্ত সনদ ব্যতিরেকে কোন কাজই হতে পারত 
না। আইন ছিল এই যে, দারুন-নদওয়ায় বনী কুসায়্যি ব্যতিরেকে অপরাপর 
গোত্রের কেবল তারাই আসতে পারত যার বা যাদের বয়স ৪০ বছরের কম নয়। 
অবশ্য বনী কুসায়্যি ও তাদের মিত্র গোত্রের সকল লোক, তা সে বড় হোক অথবা 
ছোট, এতে অংশ গ্রহণের অধিকার ছিল। দারু'ন-নদওয়ায় আর যাদের গোত্র ও 


১. আবু'ল-ওয়ালীদ আল-আযরাকী (মূ. ২২৩ হি.) তদীয় 'আখবারে মক্কা' নামক গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা 
দিয়েছেন। রিবা' ঘরবাড়ি ও এর আশেপাশের অংশকে বলা হয়; একবচন £2)! 

২. হাজীদের লনা লানিরকি ও তর জলা হত ই লানিতে খের কিমি মিনির ডি 
করা হত। হাজ্জীগণ যখন হজ্জ উপলক্ষে মক্কায়. আগমন করত তখন এই পানি পান করত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৮ 


খান্দানের শরীক হওয়ার অনুমতি ছিল তারা ছিল হাশিম, উমায়্যা, মাখযূম, জুমাহ, 
সাহ্ম, তায়ম, “আদী, আসাদ, নাওফাল ও যুহরাঃ। এই দশজন বিভিন্ন খান্দানের 
লোক ছিলেন। 

এদের ইনতিকালের পর কতকগুলো পদের নতুন বন্টন ঘটে । বনী হাশিমকে 
সিকায়া, বনী উমায়্যাকে কুরায়শদের পতাকা ইকাব, বনী নাওফালকে রিফাদাঃ১, 
বনী 'আবদুদ্দারকে লিওয়া অর্থাৎ সামরিক বিষয়াদি, সুদানা ও হিজাবাঃ এবং বনী 
আসাদকে পরামর্শের পদ দান করা হয়। 


কুরায়শদের বিভিন্ন ব্যক্তির মধ্যে ধারা বিচক্ষণ, দূরদর্শী, বুদ্ধিজীবী ও প্রভাব- 
প্রতিপত্তির অধিকারী ছিলেন তাদের মধ্যে নিম্নোক্ত দায়িতৃসমূহ বন্টন করা হয়েছিল ঃ 
(হযরত) আবু বক্র (সিদ্দীক) যিনি তায়ম গোত্রের ছিলেন -এঁর নিকট রক্তপণ, 
ক্ষতিপূরণ, জরিমানা প্রভৃতি, খালিদ ইবনু*ল-ওয়ালীদ-এর নিকট ছিল কুব্বা ও 
আ‘ইন্নার পদ। তিনি ছিলেন বনী মাখযূম গোত্রের । কুব্বা সেই তাবুকে বলা হয় 
যেখানে সামরিক প্রয়োজনের সাজ-সরঞ্জামাদি রাখা হয় । আইইন্নাঃ বলা হয় সেই 
সব সামানকে যা যুদ্ধকালীন কুরায়শদের ঘোড়ার ওপর থাকত । দূতগিরি ছিল 
(হযরত) ওমর ইবনু'ল-খাত্তাব-এর নিকট । যখন কোন গোত্রের সঙ্গে যুদ্ধ করা 
উদ্দেশ্য হত তখন তাকে দূত হিসাবে প্রতিপক্ষের নিকট পাঠানো হত । যখন অন্য 
কোন গোত্র এ ব্যাপারে গর্ব করত তখন তার মুকাবিলার জন্য তাকে (ওমরকে) 
নির্বাচিত করা হত এবং তার মনোনয়নে সকলেই সম্মত থাকত । সাফওয়ান ইবন 
উমায়্যাঃ (বনী জুমাহ)-র দায়িত্বে ছিল “আয়সার ও আযলাম”২-এর কাজ । কোন 
রকমের বিরাট কোন পদক্ষেপ এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নেওয়া হত না। 
হারিছ ইবন কায়স-এর যিম্মায় ছিল আইন-শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও প্রতিমার নামে 
জমাকৃত মালামাল । এই সব যিম্মাদারী ও উচ্চপদ তারা তাদের পিতা-পিতামহদের 
থেকে উত্তরাধিকার ও পারিবারিকসূত্রে লাভ করেছিল। 
বাণিজ্যিক তৎপরতা ও আমদানি-রফতানি 

কুরায়শরা বাণিজ্যিক উদ্দেশ্যে দু'টো সফর করত : একটি সিরিয়ার দিকে গ্রীষ্ম 
১. রিফাদা বলা হয় সেই ভোজকে যা হাজ্জীদের জন্য যিয়াফত হিসাবে তৈরি করা হত। এর 

ধরন ছিল এ রকম যে, কুরায়শ প্রতি বছর কিছু নির্ধারিত পরিমাণ অর্থ এর ব্যয় নির্বাহের 

নিমিত্ত কুসায়্যিকে দিত (আল-খিদরী, ৩৬ পৃ.)। 
২. আয়সার ও আযলাম বলা হয় জুয়ার দু'টো পাশাকে যখন কোন ব্যাপারে কোন একটি দিককে 


অগ্রাধিকার প্রদানের জনা নিক্ষেপ করা হত । পাশার এক পিঠে “হা” এবং অপর পিঠে “না” 
জাতীয় প্রতীক চিহ্ন লেখা থাকত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১০৯ 


মৌসুমে, আরেকটি শীতকালে য়ামনের দিকে । পবিত্র মাসগুলো (রজব, যূল- 

“দাঃ, যুল-হিজ্জাঃ ও মুহাররাম) তাদের নিকট সম্মানিত ও পবিত্র মাস হিসাবে 
পরিগণিত হত এবং এসব মাসে যুদ্ধ-বিগ্রহ পরিহার করা হত। এই সব মাসে 
তাদের বাজার বসত বায়তুল্লাহ্র পাশে হারাম শরীফের ভেতর এবং জাযীরাতু'ল- 
আরবের দূরদরাজ এলাকা থেকে লোকজন এতে অত্যন্ত আগ্রহ ও উৎসাহ ভরে 
শরীক হত । এসব বাজারে দৈনন্দিন জীবনের নিত্য-প্রয়োজনীয় সব সামগ্রী তারা 
পেত । মক্কার ইতিহাসে আমরা যেসব বাজারের সন্ধান পাই তার থেকে পরিমাপ 
করা যায় যে, সেখানকার বাসিন্দারা সভ্যতা-সংস্কৃতি ও প্রগতির কোন পর্যায়ে উন্নীত 
ছিল। এসব বাজারের মধ্যে একটি বাজার নির্দিষ্ট ছিল আতর বিক্রেতাদের জন্য, 
একটি নানারকম ফলমূলের জন্য, একটি সবজির জন্য, একটি বাজার কেবল 
হাজ্জামদের জন্য । এসব বাজার খুবই বিস্তৃত ও প্রশস্ত ছিল যেখানে বাণিজ্যিক 
কাফেলাগুলো বাইরে থেকে গম, ঘি, মধু ও বিভিন্ন রকমের দ্রব্যসামগ্রী নিয়ে 
আসত । বিরাট পরিমাণে এগুলো মওজুদ থাকত । য়ামামা ছিল মক্কাবাসীদের জন্য 
খাদ্যশস্যের বাজার ।১ এসব বাজার ছাড়াও একটি গলি জুতার দোকানের জন্য এবং 
একটি কাপড়ের জন্য নির্দিষ্ট ছিল। 


মক্কার বাসিন্দাদের কিছু কিছু চিত্তবিনোদন কেন্দ্রও ছিল যেখানে গ্রীষ্মকালে 
দিনের বেলা অপরাহ্ছে মক্কার ফুর্তিবাজ ও আমোদপ্রিয় সৌখিন যুবকরা সমবেত 
হত। যারা বেশী ধনী ও আরাম-আয়েশ ও বিলাসী জীবনে অভ্যস্ত ছিল তারা 
শীতকাল মক্কায় কাটাত আর গ্রীষ্মকাল অতিবাহিত করত তায়েফে। মক্কার কিছু 
যুবকও উত্তম বসন-ভূষণ ও সৌন্দর্যের জন্য মশহুর ছিল। তাদের কারো কারোর 
পোশাক কয়েকশ দিরহামে তৈরি হত। 

বাণিজ্যিক তৎপরতা ও গতিবিধি মক্কায় তখন চরম বিকাশমান অবস্থায় ছিল। 
সেখানকার বণিকরা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করত এবং সেসব 
দেশের উৎপন্ন দ্রব্যাদি, উপহার-উপটৌকন ও নির্দিষ্ট দ্রব্যাদি কিংবা সেসব জিনিস 
যেসবের তাদের দেশ মুখাপেক্ষী ছিল সেগুলো তারা সাথে নিয়ে আসত । আফ্রিকা 
থেকে যেসব জিনিস তারা আমদানী করত সে সবের মধ্যে গজদন্ত, স্বর্ণ, আবলুস 


১. অনন্তর ছুমামা ইবন আছাল (যিনি বনী হানীফার একজন সর্দার ছিলেন) ইসলাম গ্রহণের পর 
মক্কায় গম নিয়ে যাবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে কুরায়শদের সঙ্কটজনক পরিস্থিতির 
রা তিনি 
যেন ছুমামাকে খাদ্যশস্যের আমদানি-রফতানীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার 
নির্দেশ দেন। তিনি তাদের অনুরোধ রক্ষা করেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১০ 


কাঠ, য়ামন থেকে চামড়া, আগরবাতি ও লোবান, ইরাক থেকে গরম মশলা, 
ভারতবর্ষ থেকে স্বর্ণ, টিন, অলঙ্কারাদি, গজদন্ত, চন্দন কাঠ, গরম মশলা, যাফরান, 
মিসর ও সিরিয়া থেকে বিভিন্ন রকমের তৈল, খাদ্যশস্য, বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য, 
যুদ্ধান্ত্র, রেশম ও নানা জাতের মদ ছিল এর অন্তর্ভূক্ত । 

তারা কোন কোন সুলতান ও আমীর-উমারাকে মক্কার উৎপাদিত শিল্পসামগ্রী 
সওগাত হিসাবে প্রেরণ করত । এসবের মধ্যে সবচেয়ে বেশি বিশিষ্ট সামগ্রী হত 
চামড়াজাত । অনন্তর কুরায়শরা যখন আবিসিনিয়ার বাদশাহ নাজাশীর দরবারে 
“আবদুল্লাহ ইবন রবী'আ ও “আমর ইবনু'ল-আস ইবন ওয়াইলকে তাদের প্রতিনিধি 
হিসাবে পাঠায় এবং যেসব মুসলমান সেখানে হিজরত করে গিয়েছিলেন তীদের 
ফেরত আনবার জন্য চেষ্টা করেছিল তখন তারা মক্কার খাস তোহফা হিসাবে তীকে 
(সম্রাটকে) চামড়াও দিয়েছিল । 

মহিলারাও বাণিজ্যিক কায়কারবার করত এবং সিরিয়া ও অন্যান্য দেশে তাদের 
বাণিজ্য কাফেলা গমন করত । এ ব্যাপারে হযরত খাদীজা (রা) বিনতে খুওয়ায়লিদ 
ও আবু জাহলের মা হানজালিয়াঃ সর্বাধিক বিখ্যাত ছিলেন । আল্লাহ তা'আলার এই 
ইরশাদ থেকে এর সত্যতা সমর্থিত হয় ঃ 


পি ৩৩০৩. 5565 “ “od 95৩৩৬ 5565 পে পর 


“পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার 
প্রাপ্য অংশ” (সুরা নিসা : ৩২ আয়াত)। 


অর্থনৈতিক অবস্থা, ওজন ও পরিমাপ ব্যবস্থা 


এসব কারণে মক্কা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ছিল অনেক অগ্রসর । মক্কার 
বাসিন্দাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল খুবই সম্পদ ও প্রাচুর্যে ভরা এবং তাদের 
নিকট একটা বিশেষ পরিমাণের সম্পদ পুঞ্জীভূত হয়ে গিয়েছিল । কুরায়শদের 
বাণিজ্য কাফেলা, যা বদর যুদ্ধের প্রাক্কালে সিরিয়া থেকে প্রত্যাবর্তন করছিল, এক 
হাজার উটসম্বলিত ছিল এবং এসব উটের পিঠে পঞ্চাশ হাজার দীনার মূল্যের মাল- 
সামান চাপানো ছিল। 


মক্কার লোকেরা রোমান, বায়যান্টাইন, ইরানী ও সাসানী মুদ্রা ব্যবহার করত। 
মক্কা ও জাযীরাতু'ল-আরবে তৎকালে দু'ধরনের মুদ্রা প্রচলিত ছিল। একটি ছিল 
দিরহাম (রৌপ্য মুদ্রা) এবং অপরটি ছিল দীনার (স্বর্ণ মুদ্রা)। দিরহাম ছিল দু'প্রকারঃ 
এক প্রকার ছিল যার ওপর পারস্যের ছবি ও মোহর ছিল । একে বলা হত “বাগলিয়া 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১১ 


ও সওদা দামিয়া”। দ্বিতীয় প্রকার মুদ্রা যার ওপর রোমের ছবি ছিল এবং একে 
বেশির ভাগ “তাবারিয়া” ও “বায়যান্টিয়া” বলা হত। এসব ছিল রৌপ্য মুদ্রা । 
এগুলো বিভিন্ন ওজন ও মাপের ছিল। এজন্য মক্কার লোকেরা এর সংখ্যার ওপর 
নয়, পরিমাপের ওপর কায়কারবার করত । আলিমদের বক্তব্য থেকে জানা যায় যে, 
দিরহাম, শরীয়তে যা নির্ভরযোগ্য, যবের পঞ্চান্নটি দানার সমান এবং দশ দিরহাম 
সাত মিছকাল স্বর্ণের সমান । আর নির্ভেজাল স্বর্ণের এক মিছকাল ৭২টি দানার 
সমান এবং এর ওপর (ইবন খালদুনের ভাষ্য অনুসারে) সকলেই একমত । 

নবী যুগে যে মুদ্রা প্রচলিত ও যার বেশি ব্যবহার ছিল তা অধিকাংশই ছিল 
রৌপ্যের। আলিমদের ভাষ্য যে, সে যুগে রৌপ্যের প্রচলন ছিল, স্বর্ণের নয় 
(মুসান্নাফ ইবন আবী শায়বা, ৩য় খণ্ড ২২২ পৃ.)। 

দীনার সম্পর্কে যতদূর জানা যায় তা হত স্বর্ণের এবং জাহিলিয়াত ও ইসলামের 
প্রাথমিক যুগে সিরিয়া ও হেজাযে এর প্রচলন ছিল। এসব মুদ্রা ছিল রোমান যা 
রোমেই তৈরি হত এবং এর ওপর রোম সম্রাটের ছবি অংকিত থাকত । রোমক 
ভাষায় একে কিন্দাহ বলা হত যা ইবন 'আবদিল-বার লিখিত “আত-তামহীদ' গ্রন্থ 
থেকে জানা যায়। দীনার শব্দটি মূলত একটি প্রাচীন রোমক মুদ্রা Denarius 
থেকে আরবী ভাষায় এসেছে এবং কোন কোন পাশ্চাত্য দেশে শব্দটি অদ্যাবধি 
প্রচলিত । ইনজীলে এর উল্লেখ কয়েকবার করা হয়েছে। দীনারের ওজন এক 
মিছকালের সমমানের মনে করা হত এবং খাঁটি স্বর্ণের এক মিছকাল, যেমন পূর্বেই 
বলা হয়েছে, মধ্যম ধরনের ৭২টি যবের দানার সমমানের ধরা হত । এটা বিখ্যাত 
যে, জাহিলিয়াত ও ইসলাম কোন যুগেই এতে পরিবর্তন ঘটেনি। দাইরাতু'ল- 
মা'আরিফ আল-ইসলামিয়াতে বলা হয়েছে যে, বায়যান্টাইন দীনার ৪/২৫ গ্রাম-এর 
সমান। প্রাচ্যবিদ Za৷baur-এর গবেষণাপ্রসূত সিদ্ধান্ত এই যে, মক্কার মিছকাল 
8/২৫ গ্রামের সমান হত (দ্র. দীনার শিরো. ৯খ)। দিরহাম ও দীনারের ভেতর 
আনুপাতিক পার্থক্য ছিল ৭/১০। 

এর বিনিময় সম্পর্কে বলা যায় যে, হাদীস, ফিক্হ ও ইতিহাস গ্রন্থ থেকে এটা 
প্রমাণিত হয় যে, সে যুগে এক দীনার দশ দিরহামের সমতুল্য ছিল । আবু দাউদ 
শরীফে আমর ইবন শু'আয়ব (র) থেকে বর্ণিত আছে যে, দিয়াত (রক্তপণ)-এর 
মূল্য ছিল ৮০০ দীনার অথবা রাসূলুল্লাহ (সা)-র যমানায় ৮০০ দীনার অথবা ৮০০০ 
দিরহাম । এরপর সাহাবাগণ এরই ওপর আমল করেন, এমন কি এরই ওপর 
উম্মতের একমত্য (ইজমা') প্রতিষ্ঠিত হয়। মশহুর হাদীসগুলোতে দিরহামের 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১২ 


নিসাব ও এর ওয়াজিব পরিমাণ সম্পর্কে যে স্পষ্ট বিবরণ বর্ণিত হয়েছে (জমহুর 
ফকীহদেরও একই অভিমত) তা থেকে পূর্ণরূপে প্রমাণিত হয় যে, স্বর্ণের নিসাব 
বিশ দীনার এবং এ থেকে আমরা এও জানতে পারি যে, জাহিলিয়াত যুগে ও 
ইসলামের সূচনায় এক দীনার-এর মূল্য দশ দিরহাম অথবা সমমানের মুদ্রার 
সমতুল্য ছিল।৯ 

ইমাম মালিক (র) তদীয় ‘মুওয়াত্তা’ গ্রন্থে লিখেছেন, “বিশুদ্ধ মত, যে ব্যাপারে 
আমাদের নিকট কোন মতভেদ নেই তা এই যে, যাকাত বিশ দীনার কিংবা দু'শ’ 
দিরহামের ওপর ওয়াজিব ।” 

মাপজোখের যে তুলাদণ্ড সেই যুগে প্রচলিত ছিল তার মধ্যে ছিল সা, মুদ্দ, 
রতল, আওকিয়া ও মিছকাল ৷ এরই মধ্য থেকে আরও কিছু নতুন প্রকার তারা বের 
করেছিল । অংকশাস্ত্র সম্পর্কেও তারা জানত এবং মীরাছ বন্টনের ক্ষেত্রে কুরআনুল 
করীম তাদের সেই হিসাবের ওপর আস্থা রেখেছে ।২ 


কুরায়শদের ধনিক শ্রেণী 

যেসব ঘরে স্বাচ্ছন্দ্য ও সম্পদের প্রাচুর্য ছিল তাদের মধ্যে বনু উমায়্যা ও বনু 
মাখযূম বিশেষভাবে উল্লেখযোগ্য । এসব ব্যক্তির মধ্যে ওয়ালীদ ইবনু'ল-মুগীরা, 
“আবদু'ল-উযযা (আবু লাহাব), আবূ উহায়হা ইবন সাঈদ ইবনি'ল-'আস (যার আবু 
সুফিয়ানের কাফেলায় ত্রিশ হাজার দীনার পরিমাণ অংশীদারিত্ব ছিল), ‘আবদুল্লাহ 
ইবন রবী'আ আল-মাখযূমীর মত লোক ছিলেন। এঁদের মধ্যে ‘আবদুল্লাহ ইবন 
জাদ'আন আত-তায়মী সবচেয়ে মশহুর ছিলেন যার সম্পর্কে কথিত আছে যে, তিনি 
স্বর্ণের পেয়ালায় পানি পান করতেন এবং তার একটি লঙ্গরখানা ছিল যেখানে গরীব 
ও ক্ষুধার্ত লোকদেরকে খেতে দেওয়া হত। “আব্বাস ইবন 'আবদু'ল-মুত্তালিব 
ছিলেন কুরায়শ ধনিকশ্রেণীর অন্যতম । তিনিও তার ধন-সম্পদ প্রচুর পরিমাণে দরিদ্র 
লোকদের জন্য খরচ করতেন । অন্য দিকে তিনি আবার সূদী লেনদেনও করতেন। 
এরপর এল ইসলামের যুগ । সূদ হারাম ঘোষিত হল । রাসূলুল্লাহ (সা) বিদায়ী হজ্জ 
হাজ্জাতু'ল-বিদা'তে সূদী কায়কারবার নির্মূলের ঘোষণা দিলেন এবং এর সূচনা 
১. কোন কোন গবেষক বলেন যে, সে যুগে দীনারের মানসম্মত ওজন তাই ছিল যা বায়যান্টীয় 

সূলাদযূস-এর ছিল অর্থাৎ প্রায় ৪/৫৫ গ্রাম । খলীফা “আবদু'ল-মালিকের সংস্কারের পর এর 

ওজন,হাস করে 8/২৫ রাম করা হয়। 
২. আলুসীকৃত “বুলুগু'ল-আরাব ফী মা'রিফাতি আহওয়ালি'ল-“আরব”, “আবদু'ল-হায়্যি আল- 


কাত্তানীকৃত “আত-তারাতীবু'ল-ইদারিয়্যাঃ", যুসুফ আল-কারযাবীকৃত “ফিকহু'য-যাকাত”ও 
তফসীরে মাজেদী দ্র. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৩ 


করলেন আপন চাচা “আব্বাস ইবন “আবদুল-মুস্তালিব থেকে এবং বললেন : প্রথম 
সুদ যা আমি রহিত ঘোষণা করছি তা “আব্বাস ইবন আবদুল মুত্তালিবের প্রাপ্য সুদ । 

তাদের মধ্যে এমন সব বিলাসী আয়েশী ধনী লোকও ছিল যাদের ঘরে 
এরপর চলত শরাব পানের আসর । 

গোত্রীয় নেতৃবর্ণের মাহফিল জমত বেশির ভাগ বায়তুল্লাহর সামনে যেখানে 
কাব্য চর্চা ও কবিতা পাঠ চলত । জাহিলী যুগের বিশিষ্ট কবি যেমন লবীদ ইবন 
রবী“আ" এতে শরীক হতেন । এমনও উল্লিখিত আছে যে, “'আবদু'ল-মুস্তালিবের 
ফরাশ কাবার ছায়ায় বিছানো হত। তার ছেলেরা তার প্রতি আদব ও শ্রদ্ধাবশত 
ফরাশের বাইরে চতুর্দিকে উপবেশন করত এবং যতক্ষণ তিনি আগমন না করতেন 
কেউ ফরাশের ওপর উপবেশন করত না। 


মক্কার শিল্প ও সাহিত্য-সংস্কৃতি 

মক্কার লোকদের দৃষ্টিতে শিল্প ও কৃষির খুব বেশি গুরুত্ব ছিল না, বরং এ 
সবকে তারা অবজ্ঞার চোখেই দেখত এবং নিজেদের জন্য লজ্জা ও অপমানকর 
মনে করত । তথাপি কতকগুলো শিল্প যেগুলোর প্রয়োজুন তারা ভীষণভাবে অনুভব 
করত সেগুলো সেখানে বর্তমান ছিল এবং মক্কার কিছু কিছু লোক এর সঙ্গে 
সম্পর্কিত ছিল। বর্ণিত আছে যে, হযরত খাব্বাব ইবনু'ল-আরাত (রা) তলোয়ার 
তৈরি করতেন। নির্মাণ প্রভৃতি কর্মে, সকলেই যার প্রয়োজনীয়তা স্বীকার করত, 
রোমক ও পারসিক শ্রমিকের সাহায্য গ্রহণ করা হত। 

নিরক্ষরতা ছিল ব্যাপক । এতদসত্রেও কিছু কিছু লেখাপড়া জানা লোক সেখানে 
ছিল। কুরআন মজীদ এজন্যই তাদেরকে “উম্মী” অর্থাৎ নিরক্ষর বলে অভিহিত 
করেছে। 

“আর তিনিই যিনি নিরক্ষর লোকদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন 
রাসূল পাঠালেন ৷” 

মক্কার লোকদেরকে গোটা আরব উপদ্ীপে উত্তম রুচিসম্পন্ন, প্রকৃতিগত 
সৌন্দর্য ও কমনীয় সাজসজ্জাপ্রিয়তার জন্য বিশিষ্ট বলে মনে করা হত, যেমন 
প্রতিটি প্রাচীন সভ্যতার অধিকারী রাজধানীর ক্ষেত্রে ঘটে থাকে । তাদের ভাষা 
সম্পর্কে যতটা বলা যায় সে ক্ষেত্রে তারা ছিল সনদ ও মানদণ্ডের অধিকারী এবং 
৮ -- 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৪ 


জাযীরাতু'ল-আরবের চতুর্দিকে তাদের ওপর নির্ভর করা হত। মক্কার অধিবাসীবৃন্দ 
সবচেয়ে বেশি স্পষ্ট ও অলঙ্কারপূর্ণ বাকশৈলীর অধিকারী কথামালার উস্তাদ ছিল 
এবং নীচতা ও বাজারিপনা থেকে, অধিকন্তু অনারব প্রভাব থেকে বহু দূরে ও 
নিরাপদ অবস্থানে তারা অবস্থান করত । অঙগ-প্রত্যঙ্গের ভারসাম্য, শারীরিক গঠন, 
সৌন্দর্য, পরিমিত, ভারসাম্য প্রভৃতির ক্ষেত্রেও অন্যান্য এলাকার তুলনায় তারা 
বিশিষ্ট ছিল৷ বীরত্ব ও মহানুভবতার সেই উন্নত গুণাবলীর অধিকারী ছিল যাকে 
আরবী ভাষায় “আল-ফুতুওয়াঃ' ও “আল-মুরুওয়াঃ হিসাবে অভিহিত করা হত যার 
উল্লেখ আরব কবি ও বক্তাগণ বারবার করেছেন। এজন্য তারা ভাল ও মন্দ উভয় 
ক্ষেত্রেই সকলের উস্তাদ ছিল। 

তাদের চিত্তাকর্ষণীয় বিষয়ের মধ্যে ছিল ক্রমানুসারে বংশবৃত্তান্ত, আরবদের 
সংবাদ বিবরণ, কাব্য ও কবিতা, জ্যোতির্বিদ্যা, পাখির আচরণ থেকে সু ও কু-ধারণা 
গ্রহণ এবং কিছু পরিমাণ চিকিৎসা যা তাদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রবীণদের বর্ণিত 
বিবরণের ওপর ভিত্তিশীল ছিল। অশ্বারোহণ, অশ্বের পরিচয় জ্ঞান, দেহের অঙ্গ- 
প্রত্যঙ্গের নানা গুণের সম্পর্কে গভীর জ্ঞান, আকৃতি ও চেহারা দৃষ্টে অন্তর্নিহিত ভাব 
ও শুভাশুভ নিরূপণ বিদ্যার মত জ্ঞানও এর অন্তর্গত । চিকিৎসার যে সব পন্থা- 
পদ্ধতি তাদের মধ্যে প্রচলিত ছিল তন্মধ্যে দাগ দেওয়া, নষ্ট ও পচে যাওয়া অঙ্গ 
কেটে বাদ দেওয়া , শিঙ্গা লাগানো ও বিভিন্ন রকমের ওঁষধ ব্যবহারের উল্লেখ 
দেখতে পাওয়া যায়। 
সামরিক শক্তি বা যুদ্ধ-ক্ষমতা 

সামরিক শক্তি সম্পর্কে বলা যায় যে, কুরায়শ স্বভাবগতভাবেই শান্তিপ্রিয় ও 
নিরাপত্তাকাজ্ষী ছিল। অপরাপর সমসাময়িক জাতিগোষ্ঠীর ন্যায় তাদের জীবন ও 
জীবিকার বেশির ভাগ নির্ভরতা ছিল বাণিজ্যের বিকাশ ও বিস্তার, কাফেলাসমূহের 
অবিরত আনাগোনা, হাট-বাজার, বাণিজ্য কেন্দ্রের সংগঠন ও ব্যবসারী-বণিক ও 
পর্যটকদের আগমনের ওপর, যদ্ধারা তাদের ধর্মীয় মর্যাদা ও গুরুত্বও বৃদ্ধি পেত, 
অর্থনৈতিক মুনাফাও অর্জিত হত এবং সর্বপ্রকার রিযিক তথা জীবনোপকরণ বিভিন্ন 
দিক থেকে সেখানে গিয়ে পৌছুত । আল্লাহ তা'আলা বলেন : 
HIE ১০০৩১৯ bn earl এএ। ost ih Lo ssl 

“অতএব তাদের উচিত সেই ঘরের প্রভু প্রতিপালকের ইবাদত করা যিনি 
তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয়ের হাত থেকে নিরাপত্তা দান করেছেন” 
(সূরা কুরায়শ : ৩-৪ আয়াত) । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৫ 


আরবের ত্রিশ-চল্লিশ বছর ধরে দীর্ঘ ও রক্তাক্ত যুদ্ধ-বিগ্রহের কারণে এবং যার 
পরিণতিতে (যেমন জাহিলী যুগের কবি যুহায়র ইবনে আবী সুলমা তার 
“মু'আল্লাকায়” উল্লেখ করেছেন) হাজারও শিশু য়াতীম, হাজারও মহিলা স্বামীহারা 
বিধবা হয়ে যেত, তারা যুদ্ধের ভয়াবহ পরিণতি ও এর সুদূরপ্রসারী প্রভাব-প্রতিক্রিয়া 
থেকে অজ্ঞ ছিল না। তারা মক্কার 'হারব আল-ফুজ্জার' তথা অন্যায় যুদ্ধ ও মদীনার 
“বু'আছ” যুদ্ধের বিভীষিকা দর্শন করেছিল যে, তা তাদের এই দু'টো শহরের 
সাংস্কৃতিক, অর্থনৈতিক ও নৈতিক জীবনের ওপর কী প্রভাব ফেলেছিল । এজন্য 
বাস্তববাদী মানুষ হিসাবে তারা আরবের অন্যান্য যুদ্ধবাজ গোত্রগুলোর মত (যাদের 
পেশাই ছিল যুদ্ধ) অপ্রয়োজনে যুদ্ধ ডেকে আনবার জন্য প্রস্তুত ছিল না। 

অন্য কথায় আমরা এও বলতে পারি যে, কুরায়শরা (যতক্ষণ না তাদের 
গোত্রীয় ও ধর্মীয় মর্যাদাবোধকে কেউ চ্যালেঞ্জ করে) “নিজেও বাচ, অপরকেও 
বাচতে দাও” এই নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এরই সাথে সাথে তারা সমীহ 
করবার মত সামরিক শক্তিরও অধিকারী ছিল । বীরত্ব ও বাহাদুরীর ক্ষেত্রে তারা ছিল 
প্রবাদ বাক্যের মত এবং অশ্বারোহণে ছিল একক ও অনন্য । অনন্তর ₹.১২4। 
২3221 তথা “মুদারী ক্রোধ’ সমগ্র আরবে ছিল পরিচিত এবং তা ভাষা সাহিত্যে, 
উপমা ও বাগধারার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল । 

কুরায়শরা কেবল এই ব্যক্তিগত শক্তির ওপর সন্তুষ্ট হয়ে চুপ করে থাকেনি । 
তারা বরং “আহাবীশ”-এর সমীহযোগ্য শক্তি থেকে ফায়দা গ্রহণ করতে থাকে 
যারা মক্কার বিভিন্ন প্রান্তে বসবাসরত কতক আরব গোত্র কিনানা ও খুযায়মা ইবন 
মুদরিকার জঠরে জন্ম নিয়েছিল । খুযা'আ ছিল কুরায়শদের হালীফ তথা মিত্র গোত্র । 
এতভিন্ন কুরায়শদের নিকট এক বিরাট সংখ্যক ক্রীতদাস বর্তমান ছিল যারা বিভিন্ন 
লড়াই সংঘর্ষে তাদের পতাকাতলে অবস্থান করত। তারা একই মুহুর্তে কয়েক 
হাজার যোদ্ধাকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারত । আহযাব (খন্দক) যুদ্ধে এই 
সংখ্যা দশ হাজার পর্যন্ত গিয়ে পৌছেছিল। আর এটা ছিল জাহিলিয়াত যুগের 
ইতিহাসে আরব উপদ্বীপের সবচেয়ে বড় যোদ্ধা সংখ্যা। 


মক্কা আরব উপদীপের বড় শহর, আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র 

এই ধর্মীয় অবস্থান ও কেন্দ্রীয় মর্যাদা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্য, বাণিজ্যিক 
তৎপরতা এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতির কারণে মক্কা আরব 
উপদ্বীপের একটি বৃহৎ শহরে পরিণত হয়েছিল এবং য়ামানের বিখ্যাত শহর 
সান'আর সমকক্ষতার দাবি করছিল । যখন খৃষ্টীয় ষষ্ঠ শতকের মধ্যভাগে সান'আর 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৬ 


ওপর পর্যায়ক্রমে আবিসিনিয়া ও ইরানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং হীরা ও 
গাসসানী সাম্রাজ্যের সেই পূর্বেকার শান-শওকত অপসৃত হতে থাকে তখন মক্কা 
আরব উপদ্বীপের এমন একটি ধর্মীয় ও সামাজিক রাজধানীর মর্যাদা লাভ করে যে 
ক্ষেত্রে তার কোন অংশীদার ও সমকক্ষ ছিল না। 


নৈতিক দিক 

মক্কার নৈতিক ও চারিত্রিক দিক ছিল খুবই দুর্বল । কতিপয় জাহিলী প্রথা ও 
মূল্যবোধ ভিন্ন সেগুলোকে তারা নিজেদের বুকে আঁকড়ে ধরে রেখেছিল । জুয়ার 
ছিল ব্যাপক প্রচলন এবং এ ব্যাপারে তারা গর্ব করত । মদ্যপানের সাধারণ প্রচলন 
ছিল। বিলাসিতা, ইন্দ্রিয় পূজা ও নাচগানের আসর জমত অধিক হারে এবং এতে 
মদ্যপানের ছড়াছড়ি চলত । বহু রকমের অশ্লীলতা, জুলুম-নির্যাতন, অপরের 
অধিকার হরণ, বেইনসাফী ও অবৈধ উপার্জনকে তাদের সমাজে খারাপ চোখে দেখা 
হতনা। 

এই নৈতিক ও চারিত্রিক অধঃপতনের (যা সাধারণভাবে আরব উপদ্বীপ, 
বিশেষভাবে মক্কায় আমরা দেখতে পাই) সবচেয়ে সত্য ও নাযুক চিত্র তাই যা 
কুরায়শদেরই এক সন্তান এবং মক্কার মূল ও প্রাচীন বাসিন্দা জাফর ইবনে আবী 
তালিব আবিসিনিয়া অধিপতি নাজাশীর সামনে পেশ করেছিলেন । সেখানে তিনি 
তৎকালীন আরব সমাজের ও জাহিলী কর্মকাণ্ডের ছবি একেছিলেন। তার বর্ণনা ছিল 
এইরূপ 

“রাজন! আমরা ছিলাম জাহিলিয়াতের ঘোরতম তমসায় নিমজ্জিত একটি 
জাতি । আমরা মূর্তিপূজা করতাম, মৃত জীব ভক্ষণ করতাম, সর্বপ্রকার নির্লজ্জ কাজ 
করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম 
এবং শক্তিশালী ও সবল দুর্বলকে শোষণ করত ।”১ 
ধর্মীয় দিক 

ধর্মীয় দিক (নৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে) আরও বেশি দুর্বল ছিল। 
এর কারণ ছিল এই যে, নবী যুগ থেকে তাদের দূরত্‌ অনেক বেশি বেড়ে 
গিয়েছিল। মূর্খতা ছিল ব্যাপক । মূর্তিপূজা, যা তারা তাদের প্রতিবেশী জাতিগোষ্ঠীর 
কাছ থেকে শিখেছিল, তাদের অন্তরে আসন গেড়ে বসেছিল । মূর্তির সঙ্গে তাদের 
এক ধরনের ভালবাসা জন্মে গিয়েছিল। অনন্তর কেবল কাবার ভেতর ও প্রাঙ্গণে 
৩৬০টি মূর্তি স্থান পেয়েছিল । এসবের মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল “হুবল' 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৭ 


যাকে সম্বোধন করে আবু সুফিয়ান ওহুদ যুদ্ধে বলেছিল 1 :/-1 -হুবলের জয় 
হোক । এটি কা“বার অভ্যন্তরে একটি গড়ের ওপর স্থাপিত ছিল যার ভেতর 
(ভক্তদের) পেশকৃত নযরানা জমা হত। এই মূর্তি লাল আকীক পাথরের নির্মিত 
ছিল, মানব আকৃতিতে এর ডান হাত ছিল ভাঙ্গা । কুরায়শরা এটি এভাবেই 
পেয়েছিল । এর সঙ্গে তারা একটি স্বর্ণ নির্মিত হাত লাগিয়ে দিয়েছিল । কাবার 
সামনে থাকত দু'টো মূর্তি যার একটির নাম ছিল “ইসাফ', অপরটির নাম ছিল 
“নায়লা” । একটি ছিল একেবারে কাবা সংলগ্ন, আরেকটি ছিল যমযমের কাছে। 
কুরায়শরা কা'বা সংলগ্ন মূর্তিটাকেও অপর মূর্তিটার কাছে সরিয়ে নেয়। এটা ছিল 
সেই জায়গা যেখানে আরবরা কুরবানী প্রভৃতি করত । সাফা পর্বতের ওপরও একটি 
মূর্তি ছিল যার নাম ছিল ০১১]! ১৪2১০ 4:৫১ এবং মারওয়ার ওপর যে মূর্তিটি 
স্থাপিত ছিল তার নাম ছিল ১:৮11৮-০। 


মক্কার প্রতি ঘরেই একটি করে মূর্তি ছিল। ঘরের লোকেরা এগুলোকে পূজা 
করত । 'উযযা ছিল “আরাফাতের নিকটবর্তী এবং এর নিকট একটি উপাসনা-গৃহ 
নির্মাণ করা হয়েছিল । কুরায়শদের নিকট এই মূর্তিটি সমস্ত মূর্তির তুলনায় অধিক 
সম্মানিত ছিল। তারা এসব মূর্তির সামনে তীর নিক্ষেপপূর্বক ভাগ্যের ফলাফল 
জানতে চেষ্টা করত । 1.15! নামক মূর্তিটি মক্কার উচ্চভূমিতে স্থাপিত ছিল । এই 
মূর্তিকে হার পরিধান করানো হত । যব ও গমের নযরানা একে পেশ করা হত । দুধ 
দিয়ে একে ধৌত করা হত। মক্কার অলিতে-গলিতে মূর্তি ফেরী করে বিক্রি করা 
হত । দেহাতী লোকেরা এটা পছন্দ করত, খরিদ করত, এর দ্বারা আপন ঘরের 
সৌন্দর্য বর্ধন করত। 

এইভাবে এই জাতিগোষ্ঠী (নিজেদের সকল বীরত্ব ও সাহসিকতা, বিশ্বস্ততা, 
আত্মোৎসর্গ ও নিজেদের ওঁদার্যমপ্তিত আরবীয় গুণাবলী সত্বেও) মূর্তিপূজা, মূর্তির 
প্রতি ভালবাসা ও প্রণয়াসক্তি, উদ্ভট ও অলীক কল্পনার প্রতি আকর্ষণ, সঠিক ধর্মীয় 
উপলব্ধির অভাব ও অজ্ঞতা আর পবিত্রতা, স্বচ্ছ ও সূক্ষ্ম দীনে হানীফ ও মিল্লাতে 
ইবরাহীমী থেকে দূর ও সম্পর্কহীনতার এমন নিম্নতম পর্যায়ে অবস্থান করছিল 
যেখানে দুনিয়ার খুব কম জাতিগোষ্ঠীই পৌছে থাকবে । 


এই হল খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগের মক্কা যা রাসূলুল্লাহ সো)-র আবির্ভাব 
এবং এর শীতল ও অন্ধকার গগন হতে ইসলাম রবি উদিত হওয়ার পূর্বে আমাদের 
দৃষ্টিগোচর হয় । আল্লাহ তা'আলা যথার্থই বলেছেন £ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১১৮ 
*:0215516515501 2501 ০ ০১৪ 53 
(এই কুরআন প্রবল পরাক্রান্তশালী ও দয়াময়ের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে) 


“যাতে তুমি সেই সব লোককে ভীতি প্রদর্শন করতে পার যাদের পিতা- 


পিতামহদেরকে সতর্ক করা হয়নি । ফলে তারা গাফিল হয়ে আছে” (সূরা ইয়াসীন ঃ 
৬ আয়াত)। 


১. এই অধ্যায়ে তাফসীর ও হাদীসে আগত ইঙ্গিতের সাহায্যে, অধিকন্তু বিভিন্ন তথ্যের ক্ষেত্রে 
নিম্নোক্ত গ্রন্থসমূহ থেকে সাহায্য নেয়া হয়েছে ঃ কালবীকৃত (মৃ. ১৪৬ হি.) ৬.০১ 4,15৫ 
সীরাত ইবনে হিশাম (মৃ. ২১৩ হি.), ইমাম আবি'ল ওয়ালীদ মুহাম্মাদ আযরাকীকৃত 
“আখবার-ই মক্কা” (মৃ ২২৩ হি.), সায়্যিদ মুহাম্মাদ শুকরী আল-আলুসীকৃত ১১112 


২১১ 01১৯ ২৪১৬০ ৮৪ (মূ. ১৩৪২ হি.), উত্তাদ আহমদ সিবাঈকৃত “তারীখ-ই মক্কা” 
ও উত্তায ইবরাহীম আশ-শারীফকৃত ১,১11 ১৫০১ 721৯1 55 2১১13 545 । 


www.almodina.com 


“আবদুল্লাহ ও আমেনা 

কুরায়শ সর্দার “আবদুল মুত্তালিবের ছিল দশ পুত্র । এঁদের সকলেই ছিলেন 
বিশিষ্ট ও খ্যাতিমান। তার সকল পুত্রের মধ্যে আবদুল্লাহ খুবই প্রশংসনীয় গুণাবলী 
ও কেন্দ্রীয় মর্যাদার অধিকারী ছিলেন।১ তার পিতা তার বিয়ে দিয়েছিলেন বনু 
যুহরার সর্দার ওয়াহব-এর কন্যা আমেনার সঙ্গে যাকে সে সময় উচ্চ বংশ, সম্মান ও 
করা হত।২ 

রাসূলুল্লাহ (সা) মাতৃগর্ভে থাকাকালেই পিতা আবদুল্লাহ ইনতিকাল করেন। 
হযরত আমেনা তার জন্মের পূর্বেই এমন বহু নিদর্শন দেখতে পান যদ্বারা বোঝা 
যেত যে, তার সন্তানের ভবিষ্যত অত্যুজ্বল ও মর্যাদাকর হবে ।৩ 
তার জন্ম ও বং 

তার জন্ম হয় “আমু'ল-ফীলের (মুতাবিক ৫৭০ খু.) রবীউল-আউয়াল মাসের 
১২ তারিখে৪ সোমবার দিন। এটি ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে 
আলোকোজ্জ্বল ও বরকতময় দিন। 
তার মুবারক বংশধারা নিম্নরূপ 

মুহাম্মাদ ইবন ‘আবদুল্লাহ ইবন “'আবদি'ল-মুত্তালিব ইবন হাশিম ইবন 'আবদ 
মানাফ ইবন কুসায়্যি ইবন কিলাব ইবন মুররাহ ইবন কাব ইবন লুওয়াঈ ইবন 
মুদরিকা ইবন ইলয়াস ইবন মুদার ইবন নাযযার ইবন মা‘আদ্দ ইবন আদনান। 

“আদনানের বংশক্রম উর্ধ্বে হযরত সায়্যিদুনা ইসমাঈল ইব্‌ন ইবরাহীম (আ) 
পর্যন্ত গিয়ে পৌছে৫। রাসূল (সা)-এর জন্ম হতেই মা আমেনা এ সংবাদ দাদা 
১. ইবন হিশাম, ১ম খণ্ড, ১০৮। 
২. এঁপৃ. ১১০। 
৩. এ, ১৫৮ পৃ.। 
৪. এটাই মশহুর বর্ণনা । মিসরের বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মাহমৃদ পাশার গবেষণাপ্রসূত সিদ্ধান্ত হল, তার জন্ম 

ফীলের বছর রবীউল আওয়ালের নয় তারিখ মুতাবিক ৫৭১ খৃষ্টাব্দের ২০শে এপ্রিল তারিখে । 


৫. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১-২; অধিকন্তু সীরাত, ইতিহাস ও বংশপঞ্জীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ । 
আমরা আদনান পর্যন্ত তার বংশক্রম এখানে উল্লেখ করলাম যে সম্পর্কে কোনরূপ মতভেদ নেই। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২০ 


আবদুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পেতেই তিনি ছুটে আসেন, পরম স্নেহে 
দেখেন, যত্নের সঙ্গে কোলে তুলে নিয়ে কাবার ভেতর প্রবেশ করেন, আল্লাহ 
তাআলার হাম্দ বর্ণনা করেন এবং দু'আ করেন।১ অতঃপর তার নাম রাখেন 
মুহাম্মাদ । আরবে এ নাম ছিল একেবারেই নতুন । ফলে লোকে খুব বিস্মিত হয় ।২ 
দুগ্ধ পানকাল 

কয়েক দিন পর্যন্ত তার চাচা আবু লাহাবের বাদী ছুওয়ায়বা তাকে দুধ পান 
করায় । অতঃপর আবদুল মুত্তালিব স্বীয় পৌত্রের জন্য (এত বেশী ভালবাসা ও 
স্নেহের পাত্র তার সন্তানদের মধ্যে আর কেউ ছিল না) কোন দেহাতী ধাত্রীর সন্ধান 
করতে থাকেন । সে যুগে আরবের লোকেরা তাদের শিশুদের দুধ পান ও প্রাথমিক 
এজন্য যে, সেখানকার আবহাওয়া তুলনামূলকভাবে অধিক স্বচ্ছ, নির্মল ও পবিত্র 
হত এবং সেখানকার লোকের চরিত্রে ভারসাম্য ও শান্ত-সমাহিত প্রকৃতি পরিলক্ষিত 
হত। শহরের ফেতনা-ফাসাদ থেকেও তারা থাকত নিরাপদ এবং তাদের ভাষাও 
শুদ্ধ ও স্পষ্ট বলে স্বীকার করে নেওয়া হত। 

বনী সা‘দ-এর মহিলারা এ কাজে পারদর্শিনী এবং ভাষার অলংকারিতা ও 
সুস্পষ্টতার ক্ষেত্রে বিশেষভাবে খ্যাত ছিলেন। এদের মধ্যে হালিমা সা'দিয়াও 
ছিলেন। তিনি এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। তিনি শিশুর সন্ধানে গ্রাম 
থেকে শহরে এসেছিলেন । সময়টা ছিল খরা মৌসুম । লোকে ভীষণ পেরেশানির 
মধ্যে ছিল। রাসূলুল্লাহ (সা)কে এসব মহিলার সামনে পেশ করা হয়। 

কিন্তু অধিকাংশ মহিলাই ভাবল যে, শিশুটি য়াতীম । যদি শিশুটির বাপ থাকত 
তাহলে কিছুটা লাভের আশা ছিল। মা আর দাদার কাছ থেকে কি আর মিলবেঃ 
ফলে তার দিকে কেউ বেশি ভ্রক্ষেপ করল না। প্রথম দিকে হালিমাও খুব বেশি 
আগ্রহ দেখান নি এবং খুব একটা মনোযোগীও হননি । তার আগ্বহও ছিল অন্য 
শিশুদের দিকে । কিন্তু আকম্মিকভাবেই তার অন্তরে শিশুটির প্রতি ভালবাসা ও 


১. সীরাত ইবনে হিশাম, ১ম খণ্ড ১৫৯-৬০ পৃ. । 

২. ইবন কাছীর ১ম খণ্ড, ২১০ পৃ.; ইবন হিশাম, ১৫৮ পৃ. ; সুহায়লী “রাওদু'ল-উনফ” ও ইবন ফূরাক- 
এর “আল-ফসূল” নামক গ্রন্থ থেকে জানা যায় যে, রাসূল (সা)-এর গোটা ইতিহাসে শুধু তিনজন 
লোক এমন পাওয়া যায় যারা কিতাবীদের নিকট থেকে এ কথা শোনে যে, আরব উপদ্বীপে একজন 
নবীর আবির্ভাব ঘটতে যাচ্ছে যার নাম হবে “মুহাম্মাদ” । তাদেরকে এও বলা হত যে, তার আবির্ভাব 
কাল নিকটবর্তী । তাদের স্ত্রীরা ছিল গর্ভবতী । তারা এই লোভে মানত করে যে, যদি পুত্র সন্তান জন্ম 
হয় তবে তার নাম “মুহাম্মাদ” রাখবে । এরপর তারা তাই করে। কেউ কেউ এ সংখ্যা আরও বেশী 
হবে বলেও বর্ণনা করেছেন । কিন্তু বতর্মান লেখকের ধারণা যে, বিষয়টি আরও গবেষণার দাবি রাখে 
এজন্য যে, কুরায়শদের প্রত্যেক লোক তার এই নামকরণে বিস্ময় প্রকাশ করেছিল এবং আশ্চর্য 
হয়েছিল । অধিকন্তু এই রিওয়ায়াতটির শাস্ত্রীয় পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন রয়েছে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২১ 


মমতৃবোধ সৃষ্টি হল। অন্য কোন বাচ্চাও সামনে ছিল না। অনন্তর তিনি ফিরে 
আসলেন এবং তাকে নিয়ে স্বীয় কাফেলায় ফিরে গেলেন । আর ঠিক তনুহূর্তে তার 
বরকত তারা খোলা চোখে দেখতে পেলেন । তাদের প্রতিটি জিনিসের ভেতর ভিন্ন 
আরেকটি চিত্র ফুটে উঠতে লাগল । তারা দুধে, পশুতে, জীবন ও জীবনোপকরণে, 
মোটের ওপর সব কিছুতেই পরিষ্কার বরকত অনুভব করলেন। তার সাথে আরও 
যেসব ধাত্রী ছিল তারা তখন বলতে শুরু করল যে, হালিমা! তুমি খুব বরকতময় 
বাচ্চা পেয়েছ, খুবই বরকতময় । এখন তারা হালিমাকে হিংসা করতে লাগল । 


কল্যাণ ও বরকতের অব্যাহত ধারা বজায় রইল, এমনকি বনী সা‘দ-এর এ 
গোত্রে তার দু'বছর কেটে গেল । বিবি হালিমা তার দুধ ছাড়িয়ে দিলেন। তার 
লালন-পালন সাধারণ শিশুদের থেকে একটু ভিন্নভাবে হচ্ছিল । এ সময় তিনি হুযুর 
(সা)-কে নিয়ে তার মা'র নিকট হাজির হন এবং সাথে সাথেই এই আকাজঙ্কাও 
ব্যক্ত করেন যে, শিশুকে আরও কিছু দিনের জন্য তার নিকট যেন থাকতে দেওয়া 
হয়। অনন্তর বিবি আমেনা শিশু মুহাম্মাদ (সা)-কে তার নিকট ফিরিয়ে দেন।১ 


ফিরে আসার পর যখন তিনি বনী সাঁদ-এ ছিলেন তখনকার এক ঘটনা । দু'জন 
ফেরেশতার আগমন ঘটে । তার সীনা মুবারক ফেড়ে ফেলা হয়। তার পবিত্র 
হৃৎপিণ্ড থেকে গোশতের টুকরো কিংবা মাংসপিণ্ডের মত একটি কালো বস্তু বের 
করে তারা ছুঁড়ে ফেলেন। অতঃপর তার হৃৎপিণ্ড খুব ভালো করে ধুয়ে ও পরিষ্কার 
করে স্বস্থানে স্থাপন করেন এবং তা পুনরায় পূর্বের মতই হয়ে যায় ।২ 


রাসূলুল্লাহ (সা) তার দুধ ভাইদের সঙ্গে জঙ্গলে বকরী চরাতেন। সেখানে 
অনাড়ম্বর ও কষ্টসহিষ্ণু নির্ভেজাল প্রকৃতি ও গ্রামের স্বচ্ছ ও নির্মল জীবন, শহরের 
কদর্যতা ও মলিনতা থেকে মুক্ত আবহাওয়া, বাকচাতুর্য ও অলংকারপূর্ণ পরিবেশে 


১. দুধ পানের এই দীর্ঘ চিত্তাকর্ষক কাহিনী সীরাত -ইবন হিশামে অত্যন্ত অলঙ্কারপূর্ণ ভাষায় বর্ণনা করা 
হয়েছে। দ্র. ১৬২-৬৬ পৃ. । 

২. এর বিস্তারিত বিবরণ সীরাত গ্রন্থগুলোতে দেখুন । ইমাম মুসলিম আনাস ইবন মালিক-এর বর্ণনায় 
“কিতাবু'ল-ঈমান”-এর “বাবু'ল-ইসরা'বি-রাসূলিল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়াসাল্লাম” শীর্ষক 
অধ্যায়ের অধীনে এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত শাহ ওয়ালিয়্যুল্লাহ দেহলভী (র)তদীয় 
“হুজ্জাতুল্লাহি'ল-বালিগাঃ” গ্ৰন্থে লিখেছেন যে, ফেরেশতা আবির্ভৃীত হন। তারা তার সীনা মুবারক" 
চিরে ফেলে হৃৎপিন্ড বের করেন এবং তা ঈমান ও হিকমত দ্বারা পূর্ণ করেন। এটি আলমে মিছাল ও 
আলমে শাহাদতের মধ্যবর্তী অবস্থার ঘটনা । এই বক্ষ বিদীর্ণ সে ধরনের জিনিস ছিল না যাতে ক্ষতির 
কারণ ঘটে । সেলাইয়ের কোন চিহ্নই তাঁর সীনা মুবারকে অবশিষ্ট ছিল না । আলমে মিছাল ও আলমে 
শাহাদত যেখানে মিলিত হয় সেখানে এ ধরনের ঘটনা সংঘটিত হয় । হুজ্জাতুল্লাহি'ল-বালিগা, ২য় খণ্ড, 
১০৫ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২২ 


তার প্রতিপালন চলছিল যে ব্যাপারে বনী সা“দের খুব সুনাম ও সুখ্যাতি ছিল । তিনি 
কখনো কখনো সাহাবায়ে কিরামকে বলতেনও, “আমি তোমাদের তুলনায় বেশি 
আরব কুরায়শী আর আমি সাদ ইবন বকর গোত্রে দুধ পান করেছি।”১ 


বিবি আমেনা ও দাদা আবদুল মুত্তালিবের ওফাত 

তার বয়স যখন ছয় বছর তখন মা আমেনা তার দাদার মাতৃকুলকে দেখাবার 
নিমিত্ত তাকে ইয়াছরিব নিয়ে যান। তিনি তার প্রিয়তম স্বামী “আবদুল্লাহ ইবন 
“আবদুল-মুস্তালিবের কবর যিয়ারতেও ইচ্ছুক ছিলেন ।২ মক্কা প্রত্যাবর্তনের পথে 
আল-আবওয়া৩ নামক স্থানে বিবি আমেনার ইনতিকাল হয়। এখন একদিকে 
মাতৃবিয়োগের শোক, অপরদিকে সফরের নিঃসঙ্গতা ও একাকিত্ব । জন্মের পর 
থেকেই আগাগোড়া তার সঙ্গে এ ধরনেরই ব্যাপার সংঘটিত হয়েছে। এ ছিল 
তরবিয়তে ইলাহী তথা খোদায়ী প্রশিক্ষণের সেই গূঢ় রহস্য যা একমাত্র আল্লাহ 
ছাড়া অন্য কেউ জানেন না। উম্মে আয়মান বারাকা হাবশিয়া নামক একজন দাসী 
তাকে নিয়ে মক্কায় আসেন এবং আল্লাহ্র এই আমানত দাদা আবদুল মুস্তালিবের 
নিকট সোপর্দ করেন । এরপর তিনি দাদার স্নেহ ছায়ায় অবস্থান করেন যিনি তাকে 
মনপ্রাণ দিয়ে চাইতেন, ভালবাসতেন এবং ক্ষণিকের তরেও তিনি তার এই যাতীম 
পৌত্র সম্পর্কে গাফিল হতেন না। কা'বা শরীফের ছায়ায় স্বীয় ফরাশের ওপর সাথে 
নিয়ে বসতেন এবং নানাভাবে স্নেহ ও ভালবাসার প্রকাশ ঘটাতেন। 


তার বয়স যখন আট বছর তখন দাদা “আবদু'ল-মুত্তালিবও৪ ইনতিকাল 
করেন ফলে তাকে পুনরায় পিতৃহীনতার স্বাদ গ্রহণ করতে হয় যা পূর্বের তুলনায় 
ছিল অনেক বেশি তিক্ত ও কঠিন। তিনি তার পিতাকে কখনো দেখেন নি। পিতার 
স্নেহ ও ভালবাসার স্বাদ সম্পর্কেও তিনি অনবহিত ছিলেন । এ জন্য পিতার বিয়োগ 
ব্যথা স্বাভাবিকের বেশি কিছু ছিল না, কিন্তু দাদার শ্নেহ-যতু ও আদর-ভালবাসা 
থেকে বঞ্চিত হবার অনুভূতি ছিল উপলব্বিসঞ্জাত ও অভিজ্ঞতালন্ধ। আর 
এতদুভয়ের মধ্যকার পার্থক্য সকলেই বুঝতে পারেন। 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৬৭। 

২. রাসূলুল্লাহ (স) এই সফরের কিছু কিছু ঘটনা বয়ান করতেন । হিজরতের পর তিনি বনী নাজ্জারের 
ঘরবাড়ি দেখে বলেন, আমার মা এখানেই অবতরণ করেছিলেন এবং বনী “আদী ইবনু'ন-নাজ্জারের 
বাওলীতে (সিড়িযুক্ত বড় কুয়া) আমি খুব লাফালাফি করেছিলাম (শারহ আল-মাওয়াহিবু'ল-লাদুিয়া, 
১ম খণ্ড, ১৬৭-১৬৮ পৃ. । 

৩. জায়গাটি মস্তুরার নিকটবর্তী যা এখন মক্কা ও মদীনার মাঝখানে মশহুর মনযিল এবং অর্ধেক রাস্তায় । 

৪. সীরাত ইবনে হিশাম, ১ম খণ্ড, ১৬৮-৬৯ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৩ 


চাচা আবূ তালিবের সঙ্গে 

দাদার ইনতিকালের পর তিনি চাচা আবূ তালিবের সঙ্গে থাকতে লাগলেন । 
তিনি ছিলেন পিতা আবদুল্লাহর সহোদর । “আবদু'ল-মুস্তালিব তাকে তার দেখাশোনা 
ও তীর সঙ্গে উত্তম আচরণের নিমিত্ত বরাবর উপদেশ দিতেন । এ জন্য তিনি একাগ্র 
চিত্তে তার দিকে মনোযোগ দেন এবং আপন সন্তান “আলী, জাফর ও ‘আকীল 
(রা)-এর চেয়েও বেশী কোমল, ন্নেহপরবশ, যত্ব-তদবীর ও প্রতিপালনপ্রবণ হয়ে 
রাসূলুল্লাহ (সা)-কে সাথে রাখেন।১ 

বলা হয়ে থাকে যে, একবার আবু তালিব বাণিজ্য উপলক্ষে একটি কাফেলার 
অন্তর্ভুক্ত হয়ে সিরিয়া যাচ্ছিলেন। এ সময় রাসূলুল্লাহ (সা)-এর বয়স ছিল নয় বছর। 
তিনি চাচাকে রওয়ানা হতে দেখেই জড়িয়ে ধরেন। আবূ তালিব এতে খুব 
অভিভূত হয়ে পড়েন এবং ভাতিজাকে সফরসঙ্গী হিসাবে গ্রহণ করেন ।২ 


এই বাণিজ্য কাফেলা ‘বুসরা’ নামক স্থানে পৌছল এবং সেখানে ছাউনি 
ফেলল । এটি সিরীয় এলাকায় অবস্থিত । এখানে বুহায়রা নামক একজন রাহেব 
(খৃষ্টান সাধু-সন্যাসী)-এর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে । রাহেব তার খানকাহতে 
বসবাস করতেন। সাধু বুহায়রা অভ্যাসের বিপরীত এই কাফেলাকে দাওয়াত 
করেন, উষ্ণ আন্তরিকতা সহকারে সকলকে অভ্যর্থনা জানান এবং ভূরিভোজে 
আপ্যায়িত করেন এজন্য যে, তিনি এই কাফেলার সঙ্গে আল্লাহ্‌র বিশেষ রকমের 
আচরণ ও অস্বাভাবিক ঘটনাবলী দেখতে পাচ্ছিলেন । যখন তিনি রাসূলুল্লাহ (স)-কে 
দেখতে পেলেন তখন তিনি আরও বেশি খাতির-যত্ব করেন এবং নিশ্চিত হন যে, 
বালকের ভেতর নবৃওয়াতের লক্ষণসমূহ বিদ্যমান । তিনি আবূ তালিবকে তার 
সমুন্নত মর্যাদা ও 'আলীশান সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, আপনি 
আপনার ভাতিজাকে নিয়ে ঘরে ফিরে যান এবং ইয়াহুদীদের হাত থেকে তাকে 
বিশেষভাবে হেফাজত করবেন । কেননা আপনার ভাতিজা ভবিষ্যতে বিরাট মর্যাদার 
অধিকারী হবেন । এরপর আবু তালিব তাকে নিয়ে নিরাপদে মক্কায় ফিরে আসেন ।৩ 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৭৯ পৃ. । 

২. অধিকতর বিশুদ্ধ বর্ণনা মুতাবিক। 

৩. এই ঘটনা সীরাত ইবন হিশাম ও সীরাতের অন্যান্য গ্রন্থে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং 
এই ঘটনার বিশুদ্ধতার ব্যাপারে মুহাদ্দিছ সমালোচকগণ বিষয়বস্তু ও বর্ণনাগত উভয় দিক নিয়ে কথা 
বলেছেন। আল্লামা শিবলী নুমানী “সীরাতুননবী”তে লিখেছেন যে, ইমাম তিরমিযী এই হাদীছ উদ্ধৃত 
করার পর লিখছেন £ ৯১11 lia ০০২। ৭১১০১ ৩২১৬ ০০৯ ৬৫০৯ হাদীছ হাসান গরীব; এটি উক্ত 
সূত্র ব্যতিরেকে অন্য কোন সূত্রে বর্ণিত হয়েছে বলে জানি না। হাদীছের বর্ণনাকারী রাবীদৈর মধ্যে 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৪ 


আসমানী প্রশিক্ষণ 

রাসূলুল্লাহ (সা)-র লালন-পালন বিশেষ নিরাপদ ও কালিমামুক্ত পরিবেশে সম্পন্ন 
হয় এবং জাহিলিয়াতের নাপাক ও খারাপ অভ্যাসসমূহ থেকে আল্লাহপাক তাকে 
সর্বদাই দূরে ও মুক্ত রাখেন যাকে তার জাতিগোষ্ঠীর মধ্যে প্রথম থেকেই সবচেয়ে 
বেশি প্রশংসনীয় গুণাবলী, উন্নত মনোবল, উত্তম চরিত্রে বিভূষিত, লাজনয্র, 
সত্যবাদী, আমানতদারী, কটুক্তি ও অশ্লীল বাক্য উচ্চারণ থেকে দূরে বলে মনে করা 
হত। এমনকি তার জাতির লোকেরা তাকে “আমীন' ১ (বিশ্বস্ত, আমানতদার) নামে 
স্মরণ করত । 


(পূর্ববর্তী পৃষ্ঠার পর-) ‘আবদুর রহমান ইবন গাযওয়ানের নাম পাওয়া যায়, যার সম্পর্কে আপত্তি 
উত্থাপিত হয়েছে। ‘আল্লামা যাহাবী বলেন যে, সে মুনকার হাদীছ বর্ণনা করে থাকে এবং সেগুলোর 
মধ্যে সর্বাধিক মুনকার হাদীছ সেটি যার ভেতর বুহায়রার কিসসা বর্ণিত হয়েছে (১ম খণ্ড, ৮০ প)। 
আরেকটি কথা ধর্তব্য। এতে আরও উল্লেখ রয়েছে যে, আবূ তালিব রসূলুল্লাহ (সা)-কে বেলালের সাথে পাঠিয়ে 
দেন। “আল্লামা ইবনু'ল-কায়্যিম তদীয় “যাদু'ল-মা'আদ” গ্রন্থে লিখেছেন, তিরমিযী ও অন্যান্য গ্রন্থে এ কথা 
বর্ণিত হয়েছে যে, তিনি (আবু তালিব) তার সঙ্গে বেলালকে পাঠিয়ে দেন যা একেবারেই ভ্রমাত্মক এজন্য যে, সে 
সময় বেলাল উপস্থিত ছিলেন না। আর যদি থেকেও থাকেন তবুও তার চাচা কিংবা হযরত আবূ বকরের সঙ্গে 
ছিলেন না কখনোই (যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ১৮ পৃ.)। 

প্রাচ্যবিদ ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এতিহাসিকগণ সব সময় এ ধরনের সুযোগের সন্ধানে ওৎ পেতে 
থাকেন। অতএব, বুহায়রা সাধুর সঙ্গে তার এই চৌরাস্তার প্রকাশ্য মোলাকাত (যে সাধুর 
আকীদা-বিশ্বাস ও বিদ্যাবস্তা সম্পর্কে কোন নাম-নিশানা পর্যন্ত আমরা পাই না)-কে তারা বিন্দু থেকে 
সিন্ধুতে পরিণত করে ছেড়েছেন এবং এর ওপর কল্পনার দুর্গ নির্মাণ করেছেন এবং প্রমাণ করতে চেষ্টা 
করেছেন যে, তাওহীদী ‘আকীদার এই স্বচ্ছ ও নিষ্কলুষ শিক্ষামালা তিনি (রসূলুল্লাহ) আসলে একজন 
খৃষ্টান পণ্ডিত থেকে লাভ করেছিলেন। এর চেয়েও বেশি আশ্চর্যজনক বিষয় হল এই যে, একজন 
ফরাসী প্রাচ্যবিদ CARRA DE VAUX এ বিষয়ের ওপর একটি গ্রন্থ পর্যন্ত রচনা করে 
ফেলেছেন এবং এর নাম দিয়েছেন “কুরআন প্রণেতা” । তিনি এতে দাবি করেছেন যে, এই সংক্ষিপ্ত 
সাক্ষাতের সময় “বুহায়রা” সমগ্র কুরআন মুহাম্মাদ (সা)-কে dictati০n দেন। 

যদি রাহেব বুহায়রার সঙ্গে রসূলুল্লাহ (সা)-এর সাক্ষাৎকারের কথা সঠিক বলে মেনেও নেওয়া হয় 
তবুও কোন বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ, যার জ্ঞান-বুদ্ধি এখনও লোপ পায়নি এবং যার ভেতর ইনসাফ 
ও ন্যায়নীতির ছিটেফৌটাও বর্তমান আছে, সে এ ধরনের কথা কল্পনায় ঠাই দিতেও চাইবে না। 
এধরনের কথা কোন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের মাথায় ঢুকতে পারে যে, একজন অল্প বয়স্ক বালক যার 
বয়স সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা মুতাবিক নয় বছর আর বেশি থেকে বেশি বার বছর বলা হয়েছে, এমন 
একজন বয়স্ক প্রবীণ মানুষের কাছ থেকে যার ভাষার সাথেও তার কোন সংযোগ নেই, যার সঙ্গে 
কেবল একবেলা খাবার গ্রহণের সময় একত্রে বসার সুযোগ হয়েছে, তিনি এরূপ সূক্ষ্ম ও গুরুতৃপূর্ণ 
সমস্যা ও নাযুক বিস্তারিত বিষয়াবলী নিয়ে মত বিনিময় করবেন এবং তিনি (রসূলুল্লাহ) খৃষ্টীয় ষষ্ঠ 
শতাব্দীতে খৃষ্ট ধর্মের বাতিল শিরকমূলক আকীদা-বিশ্বাস ও ধ্যান-ধারণার সেই সব সূস্মাতিসূৃস্ষ্ 
বিষয়াদি সম্পর্কে অবহিত হয়ে যাবেন যেখানে প্রটেস্ট্যান্ট ধর্মের বড় বড় পাদরী ও পণ্ডিত প্রবেশ করতে 
হিমশিম খাচ্ছেন। অতঃপর তিরিশ-চল্লিশ বছর পর (যখন বুহায়রা সাধুর হাড়-হাডিড পর্যন্ত মাটির সঙ্গে 
মিশে গেছে) কুরআন আকারে সে সবগুলোকে বিন্যস্ত ও সংকলিত আকারে পেশ করে দেবেন? এ 
ধরনের কথা কেবল তারাই বলতে পারে ঈর্ষা ও বিদ্বেষ যাদেরকে অন্ধ করে দিয়েছে অথবা কল্পনা- 
বিলাস, মনগড়া ও উদ্ভট কথা সৃষ্টিতে যাদের জুড়ি মেলা ভার । যদি সীরাত গ্রন্থগুলোতে এসব না 
থাকত তাহলে এ ধরনের কথা আলোচনা করবার এখানে প্রয়োজন পড়ত না। 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৮৩ পৃ. ৷ 


www.almodina.com 





নবীয়ে রহমত-১২৫ 


আল্লাহ্‌ তা'আলা তাকে এসব বিষয় ও জাহিলিয়াতের সমস্ত আচার-অভ্যাস 
থেকে মুক্ত ও নিরাপদ রেখেছিলেন যেসব তার শান ও মর্যাদার উপযোগী ছিল না। 
যদিও সেই সমাজে সে সবের মধ্যে কোন খারাপের কিছু আছে বলে মনে করা হত 
না। তেমনি এসব বিষয়ের উপর কারো দৃষ্টিও পড়ত না। তিনি আত্মীয়তার দিকে 
খেয়াল রাখতেন, লোকের দুর্বহ বোঝা হান্কধা করতেন এবং তাদের প্রয়োজন 
মেটাতেন। তিনি মেহমানের মেহমানদারী করতেন, কল্যাণমূলক ও তাকওয়া 
ভিত্তিক কাজেকর্মে অন্যদেরকে সাহায্য করতেন।১ পরিশ্রম করে জীবিকা অর্জন 
করতেন এবং মামুলী ও যতটুকু না হলেই নয় ততটুকু খাদ্যকেই তিনি যথেষ্ট মনে 
করতেন। 


রাসূলুল্লাহ্‌ (সা)-র বয়স তখন চৌদ্দ কি পনেরো । কুরায়শ ও কায়স গোত্রের 
মধ্যে আল-ফিজার-এর যুদ্ধ শুরু হয়ে যায়। তিনি এই যুদ্ধ খুব কাছ থেকে 
দেখেন। তিনি শত্রুর নিক্ষিপ্ত তীর কুড়িয়ে কুরায়শদের পৌছে দিতেন যা যুদ্ধের 
বিশেষ একটা পন্থা । এই সুযোগে তিনি যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা লাভ করেন এবং 
অশ্বারোহণ ও সৈনিকবৃত্তির সঙ্গে তার পরিচয় ঘটে ।২ 


এরপর বয়স যখন কিছুটা বাড়ল তখন তিনি জীবিকার্জনের দিকে মনোযোগ 
প্রদান করা জরুরি বিবেচনা করলেন এবং বকরী চরানোর পেশা গ্রহণ করলেন যা 
সেই যুগে জীবিকার্জনের একটি অভিজাত উপায় হওয়ার সাথে সাথে মানসিক ও 
মন্তাত্িক প্রশিক্ষণ, দুর্বল ও অভাবী লোকদের ওপর স্নেহ ও ভালবাসার প্রেরণা সৃষ্টি, 
অধিকন্তু স্বচ্ছ ও নির্মল বায়ুর আমেজ লাভ এবং শরীরের শক্তি ও ব্যয়ামের 
উপকরণও এর ভেতর পাওয়া যায়। এর থেকেও বেশি যা তা হল এটি আধিয়ায়ে 
কিরামের সুন্নত । অনন্তর নবুওয়াত লাভের পর একবার তিনি বলেন, এমন কোন 
নবী গত হননি যিনি বকরী না চরিয়েছেন। জিজ্ঞাসা করা হল হে আল্লাহ্‌র রাসূল ! 
আপনিও? বললেন : আমিও। 


তিনি এর আগেও বনী সাঁদে থাকতে আপন দুধ ভাইদের সঙ্গে বকরী 
চরিয়েছিলেন, সেজন্য তিনি এ কাজের সঙ্গে একেবারে অনবহিত ও অপরিচিত 


১. দেখুন হযরত খাদীজার সাক্ষ্য যা তিনি হেরা গুহা থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা)-এর 
আখলাক সম্পর্কে দান করেছিলেন । 


২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৮৬ পৃ.। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৬ 


ছিলেন না। সিহাহ সিত্তা থেকে প্রমাণিত যে, মক্কায় থাকাকালে কয়েক কীরাতের ১ 
বিনিময়ে যো তিনি বকরীর মালিকদের থেকে নিতেন) তিনি বকরী চরাতেন। 
হযরত খাদীজা (রা)-র সঙ্গে বিবাহ 
যখন তিনি পচিশ বছর বয়সে উপনীত হলেন তখন হযরত খাদীজা বিনতে 
খুওয়ায়লিদ-এর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত খাদীজা কুরায়শ 
গোত্রের খুবই প্রভাবশালী মহিলা ছিলেন এবং বোধশক্তি, দূরদর্শিতা, মহান চরিত্র ও 
ব্যবহার, অধিকন্তু ধন-সম্পদের দিক দিয়েও খ্যাতনান্নী ছিলেন । তিনি ছিলেন 
বিধবা । তার স্বামী আবু হালা ইতোপূর্বেই ইনতিকাল করেছিলেন । বিয়ের সময় 
মহানবী (স)-এর বয়স ছিল পঁচিশ বছর আর হযরত খাদীজার বয়স ছিল ৪০ 
বছর।২ 
হযরত খাদীজা তেজারতী কায়কারবারও করতেন । তার থাকত টাকা-পয়সা 
তথা পুঁজি আর অন্যদের কায়িক শ্রম । বিনিময়ে শ্রমের ফসল হিসেবে তারা পেত 
পারিশ্রমিক । কুরায়শরা ছিল বিরাট বণিকগোষ্ঠী । হযরত খাদীজা রাসূলুল্লাহ (সা)-র 
সত্যবাদিতা, উত্তম আখলাক ও কল্যাণকামী আবেগ-উদ্দীপনা সম্পর্কে তার সিরিয়া 
সফর থেকে বেশ ভালভাবেই জানতে পেরেছিলেন যখন তিনি তার (খাদীজার) 
পণ্যসম্ভার নিয়ে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গিয়েছিলেন এবং উল্লিখিত সফরে যেসব 
অভাবিতপূর্ব ব্যাপার সংঘটিত হয়েছিল সে সম্পর্কেও তার জানা ছিল। অনন্তর তিনি 
তার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপনে আগ্রহী হন, অথচ ইতোপূর্বে তিনি কুরায়শদের 
বড় বড় সর্দারের বিবাহ প্রস্তাব নামঞ্জুর করেছিলেন । তার চাচা সায়্যিদুনা হামযা এই 
পয়গাম তাকে পৌছে দেন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন এবং এখান 
থেকেই তার দাম্পত্য জীবনের সূচনা ঘটে ।৩ তার সন্তান ইবরাহীম ছাড়া (যার 
১. আল্লামা শিবলী নুমানী সীরাতুনবী'র প্রথম খণ্ডে লিখেছেন যে, “কারারীত' অর্থ নিয়ে আ- 
লিমদের মধ্যে মতভেদ রয়েছে। ইবনে মাজার শায়খ সুওয়ায়দ ইবন সাঈদ-এর অভিমত 
হল, কারারীত “কীরাতের' বহুবচন যা দিরহাম কিংবা দীনারের একটি অংশ । এদিক দিয়ে 
তার মতে হাদীছের অর্থ হবে এই যে, রসূলুল্লাহ (সা) পারিশ্রমিকের বিনিময়ে বকরী 
চরাতেন। আর এজন্যই ইমাম বুখারী ইজারা অধ্যায়ে এর উল্লেখ করেছেন। ইবরাহীম 
আল-হারাবীর গবেষণাপ্রসূত সিদ্ধান্ত এই যে, এই স্থানটি আজয়াদের নিকট অবস্থিত । ইবন 
জওযীও এই অভিমতকে অগ্রাধিকার দিয়েছেন এবং আল্লামা আয়নী অনেক শক্তিশালী ও 


অগ্বাধিকারযোগ্য দলীলসহকারে এই অভিমতকেই সমর্থন করেছেন। নূরুন-নাবরাস-এর 
লেখকও দীর্ঘ আলোচনার পর এই মতই গ্রহণ করেছেন। 

২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড ১৮৭-৯০ ও সীরাত ইবন কাছীর, ২৬২-৬৫ পৃ. । 

৩. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৮৭-৯০ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৭ 


ইনতিকাল শৈশবেই হয়েছিল) আর সকলেই ছিলেন হযরত খাদীজার গর্ভজাত১। 


কা“বার নবনির্মাণ এবং একটি বিরাট ফেতনার অবসান 

রাসূলুল্লাহ (সা)-এর বয়স তখন পয়ত্রিশ বছর । কুরায়শরা নতুনভাবে কাবা 
শরীফ নির্মাণ করতে চাইল এবং এর ওপর ছাদ ঢালাইয়ের মনস্থ করল । এর আগে 
এর ধরন ছিল এই রকম যে, মাটি ও পাথর সঙ্গে না জুড়ে ভারী পাথর ওপরে ও 
তলায় রেখে দেওয়া হয়েছিল যার উচ্চতা মানুষ সমানের চেয়ে বেশি ছিল। এখন 
সেটা ধ্বসিয়ে আবার নতুন করে তৈরি করা দরকার ছিল। দেওয়াল যখন উচু করে 
হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত গিয়ে পৌছল তখন হাজরে আসওয়াদ স্থাপন 
নিয়ে কুরায়শ নেতৃবর্গের মধ্যে বিরাট মতানৈক্য দেখা দিল। প্রত্যেক গোত্রই 
চাচ্ছিল যে, তার গোত্রই এই সৌভাগ্য লাভ করুক এবং তারা এই পাথর উঠিয়ে 
তার সঠিক স্থানে স্থাপন করুক । মতানৈক্য বৃদ্ধি পেতে পেতে অবশেষে তা 
যুদ্ধ-কিগ্রহে উপনীত হবার উপক্রম হল। জাহিলিয়াত যুগে এর থেকে ছোটখাটো 
ব্যাপার নিয়েও যুদ্ধ বেধেছে । আর এটাতো ছিল এক বিরাট ব্যাপার! 

মোটকথা, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়। বনী আবদুদ্দার রক্তে পরিপূর্ণ 
একটি বিরাট বারকোষ (পানির পাত্র) তৈরি করে এবং তারা ও বনু আদী আমৃত্যু 
যুদ্ধের পারস্পরিক প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় এবং রক্তে পূর্ণ বারকোষে হাত ডুবিয়ে 
এই অঙ্গীকার আরও দৃঢ়বদ্ধ করে। এটি ছিল এক বিরাট ধ্বংস এবং এক 
মহাফেতনা ও বিপর্যয়ের ভূমিকামাত্র । কুরায়শরা কয়েক দিন যাবত এই সংকটের 
মাঝে কালক্ষেপণ করে । অতঃপর সকলেই এই বিষয়ে একমত হয় যে, যে ব্যক্তি 
অমুক দিন সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে সে এ ব্যাপারে ফয়সালা প্রদান 
করবে । অনন্তর সর্বপ্রথম মসজিদুল হারামের দরজা পথে রাসূলুল্লাহ (সা) প্রবেশ 
করেন। তাকে প্রবেশ করতে দেখেই সবাই সমস্বরে চেচিয়ে ওঠে, এই যে, 
আমাদের ‘আল-আমীন’ আসছেন! আমরা তার ফয়সালায় রাজি আছি। 


রাসূলুল্লাহ (সা) সকল বৃত্তান্ত শ্রবণান্তে একটি চাদর চেয়ে পাঠান। এরপর 
চাদর বিছিয়ে হাজরে আসওয়াদ স্বহস্তে উঠিয়ে মাঝখানে রাখেন । অতঃপর সকল 
গোত্রের লোকদের ডেকে চাদরের এক একটি প্রান্ত ধরে ওঠাতে বলেন। সকলেই 
এ নির্দেশ পালন করল । এরপর যখন পাথরটি স্থাপনের জায়গার কাছাকাছি নেয়া 
হল তখন তিনি তা নিজ হাতে উঠিয়ে যথাস্থানে বসিয়ে দিলেন। অতঃপর বাকি 


১. প্রাক্তন, ১৯০ পৃ. ও অন্যান্য সীরাত গ্রন্থ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৮ 


ইমারত নির্মিত হয় ।১ 

এভাবেই রাসূলুল্লাহ (সা) কুরায়শদেরকে এক বিরাট রক্তপাতের হাত থেকে 
বাচিয়ে দিলেন । এ ব্যাপারে তিনি যে জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় দেন এর থেকে 
বড় আর কিছু হতে পারে না। নবুওয়াত লাভের পর তিনি সমগ্র মানব সমাজ ও 
বিশ্বের সকল জাতিগোষ্ঠীকে যেভাবে যুদ্ধের অনলকুণ্ড থেকে মুক্তি দেন এই ঘটনা 
ছিল যেন তারই ভূমিকা ও শুভ সূচনা এবং তার বোধশক্তি ও বিচক্ষণতা, সর্বোত্তম 
শিক্ষামালা, নম্রতা ও স্রেহার্রতা এবং বিবাদ-বিসংবাদের অবসান ও সমঝোতা 
স্থাপনের মুখপাত্র ও মশালবাহী। এ ছিল তাই যা তাকে রাহমাতুললি'ল- 
“আলামীনের মহামর্যাদায় অভিষিক্ত করেছিল এবং তিনি সেই সহজ সরল ও নিরক্ষর 
জাতিগোষ্ঠীর সেই সব যুদ্ধবাজ ও পরস্পরের খুনপিয়াসী গোত্রের জন্য “নবীয়ে 
রহমত' তথা দয়ার নবী করুণার ছবি প্রমাণিত হন। 
হিলফুল-ফুযূল 

রাসূলুল্লাহ (সা) হিলফুল-ফুযূল-এ শরীক থাকেন যা ছিল আরবদের সবচে’ 
অভিজাত ও মহানুভবতামূলক পারস্পরিক চুক্তি। এর বিবরণ এই যে, যাবীদ নামক 
স্থানের এক লোক মক্কায় কিছু বাণিজ্যিক পণ্য নিয়ে আসে এবং কুরায়শদের 
অন্যতম সর্দার “আস ইবনে ওয়ায়েল এসব পণ্য খরিদ করে। কিন্তু সে এসব 
পণ্যের মূল্য পরিশোধ করেনি । লোকটি তখন কুরায়শ নেতৃবর্গের নিকট 
সাহায্যপ্রার্থী হয় । কিন্তু আস ইবন ওয়ায়েলের সামাজিক মর্যাদা ও প্রভাব-প্রতিপত্তির 
কারণে তারা তাকে সাহায্য-সহায়তা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে এবং ভালমন্দ 
বলে তাকে ফিরিয়ে দেয়। এরপর যাবীদ-এর লোকটি মক্কার লোকদের নিকট 
ফরিয়াদ জানায় এবং প্রত্যেক উৎসাহদীপ্ত, সাহসী ও ইনসাফের সমর্থক যার সঙ্গেই 
দেখা মিলেছে অভিযোগ পেশ করেছে। শেষাবধি এসব লোকের ভেতর আত্মসম্মান 
ও আত্মমর্ধাদাোবোধ জেগে ওঠে এবং তারা সকলে মিলে আবদুল্লাহ ইবন জাদআনের 
ঘরে একত্র হয় । তিনি তাদের সকলকে দাওয়াত ও যিয়াফত করেন। এরপর তারা 
আল্লাহ্‌র নামে এই অঙ্গীকারে আবদ্ধ হয় যে, তারা সবাই জালিমের মুকাবিলায় ও 
মজলুমের সাহায্য-সমর্থনে “একদেহ একপ্রাণ' হয়ে থাকবে এবং একত্রে মিলে 
কাজ করবে যতক্ষণ না জালিম মজলুমের হক প্রদান করে । কুরায়শরা এই 
অঙ্গীকারের নাম দেয় “হিলফুল ফুযূল” অর্থাৎ ফুযূলের অঙ্গীকার এবং বলতে 
থাকে যে, তারা একটা অতিরিক্ত কাজে, যা তাদের দায়িত্বের আওতায় পড়ে না, 
১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ১৮৭-৯০ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১২৯ 


হস্তক্ষেপ করেছে ।১ এরপর তারা সকলে মিলে আস ইবন ওয়ায়েল-এর নিকট 
গমন করে এবং যাবীদীর পণ্য-দ্রব্যাদি তার নিকট থেকে যবরদস্তী গ্রহণপূর্বক তাকে 
ফেরত দেয়। 


রাসূলুল্লাহ (সা) এই অঙ্গীকারে খুবই খুশী হয়েছিলেন এবং নবুওয়াত প্রাপ্তির 
পরও তিনি এর প্রশংসা করেন এবং বলেন, আবদুল্লাহ ইবন জাদআন-এর ঘরে 
আমি এমন একটি অঙ্গীকারে শরীক ছিলাম যার ভেতর সেই নামে ইসলামের পর 
আজও যদি আমাকে আহ্বান করা হয় তবে আমি তাতে সাড়া দেবার জন্য তৈরি 
আছি। তারা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে, তারা হকদারকে তার হক 
পৌছে দেবে এবং এই শপথেও আবদ্ধ হয়েছিল যে, কোন জালিম মজলুমদের 
ওপর প্রাধান্য লাভ করতে পারবে না।২ 

আরব উপদ্বীপের অবস্থা এবং জাযীরার ধর্মীয়, সভ্যতা ও সংস্কৃতিগত ও 
রাজনৈতিক কেন্দ্রের (মক্কা মুকাররমার) অবস্থানসমূহের ওপর দৃষ্টি ক্ষেপণকারী 
জানেন যে, এই শপথের ওপর বিবেকবান লোকদের প্রস্তুতির কারণ কেবল কোন 
ব্যক্তি কিংবা কয়েকজন লোকের হক নষ্ট হওয়ার পরিণতি ছিল না, বরং এর 
শক্তিশালী কার্ষকারণ ছিল অরাজকতা, বিশৃংখলা, অশান্তি, নীতিহীনতা ও বেআইনী 
কার্যকলাপের সেই অবস্থা যা মক্কা ও তার আশপাশে বিরাজ করছিল । অধিকন্তু এর 
আরও একটি কার্যকারণ ছিল শান্তি ও সংহতির, বিশেষত ফুজ্জার যুদ্ধের পর 
প্রয়োজন, মানুষের অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং মক্কায় আগত ব্যবসায়ী 
বণিক ও কারিগরদের হেফাজত ও সাহায্য-সমর্থনের গুরুত্বের অনুভূতি । 


অনিশ্চিত অস্থিরতা 

রাসূলুল্লাহ (সা) নিজের ভেতর এক ধরনের অদৃশ্য ও অনিশ্চিত অস্থিরতা 
অনুভব করতেন যার কারণ ও উৎস এবং যার ভবিষ্যৎ ও পরিণতি তার জানা ছিল 
না। তার মনে এ কথা কখনো ভুলেও জাগত না যে, আল্লাহ তা“আলা তাকে ওয়াহী 
ও রিসালাত দ্বারা সরফরায করতে যাচ্ছেন। আল্লাহ তা'আলা বলেন £ 


১. সীরাত ইবন কাছীর, ১ম খণ্ড, ২৫৭-৫৯, এরূপ নামকরণের আরেকটি হেতু হিসাবে বলা হয় যে, 
কুরায়শদের আগে জুরহুম গোত্রও এ ধরনের একটি সামাজিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল । এতে যে 
সমস্ত লোক শরীক হয়েছিল তাদের মধ্যে থেকে তিনজনের নাম ছিল ফযল। একইরূপ শপথের 
সাদৃশ্যের কারণে এই শপথেরও অনুরূপ নামকরণ ঘটে । এছাড়া অন্য কারণও উল্লিখিত হয়েছে। 

২. প্রাগুক্ত, ২৫৮ পৃ. । 

৯ লা 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩০ 


(১ 5১১০ ০১৫ ৮০০ ০০৮ ১১ ৮১১১ আর! ৯৯৪ ANS, 
১০ ৮৮৬০ ১৮ EGE ns CLS 015 ০৮০ Ys PL 


+ 75255152441 ১4 Lily ৬ 0০০ 
“এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ (ওয়াহী) করেছি রূহ তথা আমার 
নির্দেশ! তুমি তো জানতে না কিতাব কি এবং ঈমান কি। পক্ষান্তরে আমি একে 
করেছি আলো যদ্ধারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হেদায়াত 
(পথ-নির্দেশ) করি; তুমি তো প্রদর্শন কর সরল পথ” (সূরা শুরা £ ৫২ আয়াত)। 


১৪০ ১০ LD 90 এ AL 01198 জে ও 


s-02- 


* ১১৪1 1১১৫৮ ১3১55 
“তুমি আশা কর নি যে, তোমার ওপর কিতাব অবতীর্ণ হবে। এতো কেবল 
তোমার প্রতিপালকের অনুগ্রহ । সুতরাং তুমি কখনো কাফেরদের সহায় হয়ো না” 
(সূরা কাসাস, ৮৬ আয়াত)। 
আল্লাহ তা'আলার খাস হেকমত ও প্রশিক্ষণ ছিল যে, রাসূলুল্লাহ (সা)-এর 
লালন-পালন নিরক্ষর হিসাবে হয় । তিনি না পড়তে পারতেন, না লিখতে জানতেন। 
এভাবেই তিনি ইসলামের শত্রুদের অপবাদ আরোপ ও মিথ্যাচার থেকে অনেক 
দূরে অবস্থান করেন এবং নিরাপদ থাকেন। কুরআন মজীদ এ কথার দিকেই ইঙ্গিত 
করেছেন £ 
191 4১ 2 4৯5 Y iS ১০ ie IS AKU 
রি ১৪ ০1105) 
“তুমি এর আগে কিতাব পাঠ করনি এবং স্বহস্তে কোন কিতাব লেখ নি যে, 
মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে” (সুরা আনকাবুত £ ৪৮ আয়াত)। 


কুরআন মজীদ এজন্যই তাকে “উম্মী” নিরক্ষর) উপাধি দিয়েছে। বলা হয়েছে 8 
(25585 ২59৯5 311 তেন 11 11 ১১০২৪ রি ১:৩1 

* Lily 8021 ০৪1১০ 

“যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীর, যার উল্লেখ তাওরাত ও 


ইনজীল, যা তাদের নিকট আছে, তাতে লিখিত পায়” (সূরা আ'রাফ ৪ ১৫৭ 
আয়াত)। 


www.almodina.com 


নবুওয়াত লাভের পর 

মানবতার সুবহে সাদিক 

রাসূলুল্লাহ (সা)-র বয়সের যখন চল্লিশ পূর্তি হল বিশ্ব তখন অনলকুণ্ডের 
একেবারে প্রান্তসীমায়, বরং এ কথা বলাই অধিকতর সঙ্গত হবে যে, দোরগোড়ায় 
উপনীত । গোটা মানবগোষ্ঠী দ্রুততার সঙ্গে আত্মহত্যার পথে অগ্রসর হয়েছিল । 
এটা ছিল সেই নাযুক মুহূর্ত যখন মানবতার ভাগ্যাকাশে ঘটল সুবহে সাদিকের 
উদয় । শোষিত, বঞ্চিত ও দুর্ভাগা বিশ্বের ভাগ্য আবার জেগে উঠল এবং মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ (সা)-এর আবির্ভাবের মুবারক মুহূর্ত নিকটবর্তী হল। আল্লাহ্র নিয়মও 
তাই, যখন অন্ধকার ঘনীভূত হয়, মানুষের হৃদয়-মন শক্ত ও মৃতপ্রায় হয়ে যায় 
তখন তার রহমতের স্নিগ্ধ বসন্ত বাতাস বইতে শুরু করে এবং মানবতার শীতল 
মৌসুমী বাগে আবার বসন্তের আগমন ঘটে । 

দুনিয়াতে তখন মূর্খতা ও জাহিলিয়াতের রাজত্‌ চলছিল। কল্পনার ফানুস 
ওড়ানো এবং শির্ক ও মূর্তিপূজার মহামারী চলছিল সর্বত্র ব্যাপকভাবে ৷ এতদ্দৃষ্টে 
তার অস্থিরতা সৃষ্টিজগতের ও আসমান-যমীনের সৃষ্টার পথ-নির্দেশনা তথা হেদায়াত 
ও তার বিধানাবলীর অপেক্ষার চূড়ান্ত সীমায় গিয়ে উপনীত হয়েছিল । মনে হচ্ছিল 
কোন অদৃশ্য শক্তি ও গায়বী আওয়াজ তাকে পরিচালনা করছে, পথ প্রদর্শন করছে 
এবং সেই বিরাট পদের জন্য তাকে প্রস্তুত করছে। 

সে সময় একাকিতৃ্‌ ও নির্জনতাপ্রিয়তা তার নিয়মিত অভ্যাসে পরিণত 
হয়েছিল। তিনি সকলের থেকে আলাদা হয়ে নিঃসঙ্গ অবস্থানে বিরাট তৃপ্তি পেতেন, 
শান্তি পেতেন। তিনি মক্কা থেকে বহু দূরে চলে যেতেন, এমন কি শহরের 
ঘরবাড়িগুলো তার দৃষ্টিসীমা থেকে হারিয়ে যেত। তিনি মক্কার বিভিন্ন ঘাটি ও 
এখানকার উপত্যকাসমূহ যখন অতিক্রম করতেন তখন গাছপালা ও প্রস্তরমালা 
থেকে আওয়াজ ভেসে আসত,“আসালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ! হে আল্লাহ্র 
রাসূল! আপনার প্রতি সালাম । তিনি ডানে বামে ঘুরে তাকাতেন, কিন্তু গাছপালা ও 
প্রস্তর খণ্ড ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হত না।”১ 
হেরা গুহায় 

বেশির ভাগ সময় তিনি হেরা গুহায় অবস্থান করতেন এবং উপর্যুপরি কয়েক 
১ সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ২৩৪-৩৫; সহীহ মুসলিমে তার এই উক্তিও বর্ণিত আছে: আমি মক্কার একটি পাথর এখনও চিনি 

যা নবুওয়াত লাভের আগেই আমাকে সালাম দিত (কিতাবু'ল-ফাদাইল (৮11 ০১৮০১ Lao) 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩২ 


রাত সেখানেই অতিবাহিত করতেন। এর ইনতেজামও তিনি আগে থেকেই করে 
নিতেন । এখানে তিনি ইবরাহীম (আ)-এর তরীকায় ও সুস্থ প্রকৃতির পথনির্দেশনায় 
আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকতেন ।১ 
নবুওয়াত লাভ 

এভাবেই একদা তিনি হেরা গুহায় তশরীফ আনেন এমন সময় তাকে 
নবুওয়াতের পদমর্যাদা দিয়ে সরফরায করার পবিত্র মুহুর্ত এসে যায় । জন্মের ৪১তম 
বছরে ১৭ রমযান২ তারিখের ঘটনা (মুতাবিক ৬ আগস্ট, ৬১০ খৃ.) জাত ও 
চৈতন্যাবস্থায় সংঘটিত হয়। তার সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন 
এবং বলেন : পড়ন। তিনি উত্তর দিলেন : আমি পড়তে জানি না । রাসূলুল্লাহ (সা) 
বলেন, এরপর ফেরেশতা আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে এমন জোরে চাপ 
দিলেন যে, আমি কষ্ট অনুভব করলাম । এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং 
বললেন : পড়ুন। আমি বললাম : আমি পড়তে জানি না। এরপর তিনি পুনরায় 
আমাকে ধরলেন এবং এমন জোরে বুকের সঙ্গে চেপে ধরলেন যে, আমি তার চাপ 
তীব্রভাবে অনুভব করলাম । অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন: 
পড়ন। আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি পুনরায় আমাকে ধরে পূর্বের 
মতই চাপ দিলেন এবং ছেড়ে দিলেন। বললেন : পড়ুন। আমি পড়লাম $ 
il ১315 ০০ ০৮০১২ 15 SE SHAD 7০ ০19 

+ HDC SLI py ih to ৫০, 

“পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন 
মানুষকে আলাক থেকে । পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি 
কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না” (সূরা 
আলাক £ ১-৫ আয়াত) ।৩ 

এটা ছিল নবুওতের প্রথম দিন, পহেলা ওয়াহী ও কুরআনের অংশ 18 
ইবন কাছীর, ১ম খণ্ড, ৩৯২, আবু জা'ফার মুহাম্মাদ আল-বাকির। 
ইবন কাছীর, ১ম খণ্ড, ২৯২, আবু জা'ফার মুহাম্মাদ আল-বাকির। 
একটি আশ্চার্য বিষয় যা দুনিয়ার দার্শনিক ও চিন্তাবিদগণ এবং ধর্ম ও সংস্কৃতির এতিহাসিকদের 
মনোযোগ আকর্ষণ করতে চায, তা হল প্রথম অবতীর্ণ ওয়াহীতে কলমের উল্লেখ যা একজন নিরক্ষর 
লোকের ওপর, একটি জাতিগোষ্ঠীর মধ্যে এবং এমন একটি দেশে নাধিল হল যেখানে কলমের 


অস্তিত্ব কদাচিৎ খুঁজে পাওয়া যেত এবং যেখানে লেখাপড়া জানা লোক আঙুলে গোনা যেত, তা এই 
ধর্ম ও এর ধারক-বাহক উম্মতের লেখাপড়া ও কলমের সাহায্যে কাজ করার যোগ্যতা এবং এর দ্বারা 


পরবর্তী পৃষ্ঠায় 


GY 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৩ 


হযরত খাদীজা রো)-র ঘরে 

রাসূলুল্লাহ (সা) এই আকস্মিক ঘটনায় খুবই ভীত-সস্ত্রস্ত হয়ে পড়েন । কেননা 
এর আগে আর কখনো এমন ধরনের ঘটনা তার সঙ্গে ঘটেনি । আর এ ধরনের 
কথাও তিনি আর কখনো শোনেন নি। নবুওয়াত ও আম্বিয়া আলায়হিমু'স-সালামের 
যুগ দীর্ঘকাল হয় গত হয়ে গেছে । অতএব, তিনি বিপদাশংকা করতে লাগলেন 
এবং নিজের ঘরে ফিরে গেলেন । ভয়ের প্রাবল্যে তার কাধ কীপছিল। তিনি ঘরে 
পৌছেই হযরত খাদীজা (রা)-কে বললেন ঃ আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে 
দাও, আমাকে ঢেকে দাও । আমার বিপদের আশংকা হচ্ছে। 

হযরত খাদীজা (রা) তাকে ভয় পাওয়ার ও ভীত হওয়ার কারণ জিজ্ঞেস 
করলেন। তিনি তখন সকল ঘটনা বিবৃত করলেন। তিনি একজন বুদ্ধিমতী ও 
সজাগ সচেতন মহিলা ছিলেন । নবুওয়াত, আম্বিয়া-ই কিরাম ও ফেরেশতাদের 
সম্পর্কে তিনি অনেক কিছুই শুনে রেখেছিলেন । তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা 
ইবন নওফলের নিকট (যিনি খৃষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন, আসমানী সহীফাসমূহ 
অধ্যয়ন করেছিলেন এবং তাওরাত ও ইঞ্জীলের ধারক-বাহকদের সঙ্গে তার ওঠাবসা 
ছিল) কখনো কখনো গমন করতেন এবং মক্কার লোকদের অন্যায় ও অসমীচীন 
কথাবার্তা ও অভ্যাস পছন্দ করতেন না। আর সেসব কোন সুস্থ ও বিবেকবান 
মানুষই পছন্দ করবে না। 

তিনি তার স্ত্রী ও দিবারাত্রির সঙ্গিনী হিসাবে তার গোপন ও প্রকাশ্য সব কিছু 
সম্পর্কে অবহিত হওয়ার কারণে, অধিকন্তু বিশেষ আস্থা ও সম্পর্কের দরুন 
রাসূলুল্লাহ (সা)-এর উন্নত ও মহান চরিত্র সম্পর্কে সর্বাধিক অবগত ছিলেন । তার 
গুণাবলী ও স্বভাব-প্রকৃতি দৃষ্টে হযরত খাদীজা (রা)-র পূর্ণ বিশ্বাস জন্মেছিল যে, 
আল্লাহ তা'আলার সাহায্য-সমর্থন ও তৌফিক প্রতি মুহূর্তে তার অনুসঙ্গী । তিনি 
আল্লাহ তা'আলার মনোনীত মকবুল বান্দা এবং তার সীরাত তথা জীবন-চরিতও 
পসন্দনীয় সীরাত । যেই ব্যক্তি এরূপ আখলাক-চরিত্র, এ রকম জীবন-চরিত ও 
এমন উন্নত ও পবিত্র স্বভাব-প্রকৃতির অধিকারী হবেন তার ওপর কোন শয়তান, 

তার চিরস্থায়ী ও মজবুত সম্পর্কের (অপরাপর প্রাচীন ধর্মগুলোর বিপরীতে) চিহ্নিত করে দিয়েছে যা 

ছিল এর বিশ্বব্যাপী জ্ঞানগত ও রচনামূলক আন্দোলনের গূঢ় রহস্য, ধর্ম ও জাতিগোষ্ঠীর ইতিহাসে যার 

কোন দ্বিতীয় নজীর নেই। 

সেই গৃঢ় রহস্য ৮! ০৮০১3।1০ আয়াতের এই ওয়াহীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া , যা 

জ্ঞান অন্বেষণ, নতুন জ্ঞানের অনুসন্ধান এবং বিগত কালগুলোতে না জানতে চাইতে পারার 


কিন্তু প্রমাণিত ইলমী হাকীকতসমূহের অস্বীকৃতির অভাবের পেছনে কার্যকারণ হিসাবে 
প্রমাণিত হয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৪ 


জিন্‌ কিংবা দুষ্ট আত্মার প্রভাব পড়তে পারে না কখনো । এটি আল্লাহ তাআলার 
হেকমত, রহমত ও স্নেহ-মমতা থেকে দূরে এবং তার প্রচলিত সুন্নাতের 
পরিপন্থী । তিনি সুদৃঢ় বিশ্বাস, গভীর আস্থার সঙ্গে ও পূর্ণ শক্তিতে বললেন : 

“কখনো নয় । আল্লাহ্র কসম! আল্লাহ তা'আলা কখনো আপনাকে লাঞ্চিত ও 
অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা 
মেহমানের খাতির-যত্ব ও মেহমানদারী করেন এবং সত্য পথে চলতে গিয়ে 
তাকলীফ ও বিপদ-মুসীবতে সাহায্য করেন।”১ 


ওয়ারাকা ইবন নওফলের মজলিসে 

হযরত খাদীজা (রা) এ কথাগুলো তার সুস্থ প্রকৃতি ও বিশুদ্ধ ফিতরত, অধিকন্তু 
আপন জীবনের অভিজ্ঞতা ও লোকের সম্পর্কে জানা-শোনার ভিত্তিতে বলেছিলেন। 
কিন্তু এই ব্যাপারটি ছিল বড় ধরনের এবং এতে এমন কোন লোকের পরামর্শ 
গ্রহণের প্রয়োজন ছিল যিনি বিভিন্ন ধর্ম ও সে সবের ইতিহাস, নবুওয়াত ও তার 
আম্বিয়ায়ে কিরামের ঘটনাবলী ও তাদের জ্ঞানের কিছুটা ছিটোফৌটা হলেও 
বর্তমান। 

তিনি ভাবলেন যে, তার জ্ঞানী ও মনীষী চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফলের 
সাহায্য নেয়া দরকার । অনন্তর তিনি রাসূলুল্লাহ (সা)-কে সাথে নিয়ে তার কাছে 
গেলেন। রাসূলুল্লাহ (সা) ওয়ারাকাকে সমগ্র ঘটনা বিবৃত করলেন। ওয়ারাকা 
শুনতেই বলেন £ কসম সেই পবিত্র সত্তার ধার হাতে আমার জীবন! আপনি এই 
উম্মতের নবী! আপনার নিকট সেই নামুসে আকবর এসেছিলেন যিনি হযরত মূসা 
(আ)-র নিকট এসেছিলেন । একদিন আসবে যখন আপনার জাতি ও সম্প্রদায় 
আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং কষ্ট দেবে, আপনাকে বের করে দেবে, 
আপনার সঙ্গে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ (সা) যখন এ কথা শুনলেন যে, আপনার 
জাতি ও সম্পদ্রায় আপনাকে বের করে দেবে তখন কিছুটা আশ্চর্য হলেন। কেননা 
তিনি জানতেন যে, কুরায়শ সমাজ তার অবস্থান ও মর্যাদা সম্পর্কে অবহিত এবং 
তিনি এও জানতেন যে, তাকে সাদিক (সত্যবাদী ) ও আমীন (বিশ্বস্ত, আমানতদার) 
বলতে তাদের মুখে ফেনা উঠে যায়। তিনি বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলেন, “তারা 
আমাকে বের করে দেবে!” ওয়ারাকা জওয়াব দিলেন, “হ্যা, আপনি যেই পয়গাম 
১. সহীহ বুখারী, 2 J dl len OS IK LL 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৫ 


নিয়ে এসেছেন সেই পয়গাম যখনই অন্য কেউ নিয়ে এসেছেন তখন লোকে তার 
শত্ৰুতা সাধনে কোমর বেঁধে নেমে পড়েছে এবং তার সঙ্গে যুদ্ধে নেমেছে। 
বরাবরই তাই হয়ে এসেছে । আমি যদি সেদিন থাকি আর আমার হায়াতে যদি 
কুলায় তাহলে সর্বশক্তি দিয়ে আমি আপনাকে সাহায্য করব ।”১ 

এরপর অনেক দিন যাবত ওয়াহীর সিলসিলা বন্ধ থাকে । পুনরায় এর ধারা শুরু 
হয় এবং কুরআন মজীদ নাযিল হতে থাকে। 


হযরত খাদীজা (রা)-র ইসলাম গ্রহণ ও তার অবদান 

সর্বপ্রথম হযরত খাদীজা (রা) ইসলাম গ্রহণ করেন। দাম্পত্য সূত্রে সম্পর্কিত 
হবার কারণে তার রাসূলুল্লাহ (সা)-এর খেদমত ও সান্নিধ্য এবং সাহায্য ও সহায়তা 
প্রদানের বেশ ভাল সুযোগ ছিল। তিনি প্রতিটি মওকায় তার পেছনে দাড়ান এবং 
সহায়তা করেন । লোকে তাকে যে কষ্ট দিত তিনি তা হান্কা করবার সর্বদাই চেষ্টা 
পেতেন এবং তাকে সাহস যোগাতেন। 


হযরত “আলী ও যায়দ ইবন হারিছা রো)-র ইসলাম গ্রহণ 

এরপর হযরত “আলী ইবন আবী তালিব ইসলাম গ্রহণ করেন । সে সময় তার 
বয়স ছিল দশ বছর । ইসলাম গ্রহণের পূর্বে তিনি রাসূলুল্লাহ (সা)-এর কোলে 
লালিত-পালিত হয়েছিলেন । পেরেশানী ও দুর্ভিক্ষের আমলে চাচা আবূ তালিবের 
নিকট থেকে তিনি হযরত “আলীকে চেয়ে নিয়েছিলেন এবং আপন পরিবারের 
অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন।২ এরপর যায়দ ইবনে হারিছা (যিনি ছিলেন তার 
গোলাম ও পালক পুত্র) ইসলাম গ্রহণ করেন ।৩ 

এঁদের ইসলাম গ্রহণ ছিল মূলত এমন সব লোকের সাক্ষ্য যারা ছিলেন তার 
সর্বাধিক নিকটবর্তী এবং যারা তার সত্যবাদিতা, নিষ্ঠা ও উত্তম চরিত্র সম্পর্কে 
সর্বাধিক ওয়াকিফহাল এবং পরিবারের লোকদের মত গোপন ও প্রকাশ্য খুঁটিনাটি 
সকল বিষয় অবহিত ছিলেন। 
হযরত আবূ বকর (রা)-এর ইসলাম গ্রহণ এবং ইসলাম প্রচারে তার অংশ 

হযরত আবু বকর ইবন আবী কুহাফার ইসলাম গ্রহণও আদৌ কম গুরুত্বপূর্ণ 
১. সহীহ বুখারী, হযরত “আইশা (রা)-র হাদীছ থেকে গৃহীত, অধ্যায় ৬৬|| ৮১ 914 ৪: 

ও সীরাত ইবনে হিশাম, ২৩৮ পৃ. ৷ 


২. সীরাত ইবন হিশাম, ২৪৫ পৃ. । 
৩. এ, ২৪৭ পৃ.। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৬ 


ছিল না এজন্য যে, তীর প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূর দৃষ্টি, উন্নত মনোবল, চারিত্রিক 
ভারসাম্য ও মধ্যম পন্থার কারণে কুরায়শদের মাঝে একটি বিশেষ মর্যাদার আসনে 
সমাসীন ছিলেন তিনি । তিনি ইসলামের ঘোষণা দেন এবং তা প্রকাশও করেন। 
তিনি বিরাট জনপ্রিয় ও আকর্ষণীয় ব্যক্তিত্ এবং সহজ সরল প্রকৃতির অধিকারী 
ছিলেন। কুরায়শদের বংশধারা ও তার ইতিহাস সম্পর্কে তিনি ছিলেন অবহিত। 
একজন উন্নত মানের নৈতিক চরিত্রসম্পন্ন ও সফল ব্যবসায়ী ছিলেন তিনি । অনন্তর 
তিনি তার আস্থাভাজন ও চেনাজানা লোকদেরকে এবং আশেপাশে অবস্থানকারী 
ঘনিষ্ঠ লোকদের মাঝে ইসলামের প্রচার শুরু করেন।১ বয়স্ক পুরুষদের মধ্যে 
তিনিই ছিলেন সর্বপ্রথম মুসলমান । 


কুরায়শ অভিজাতদের ইসলাম গ্রহণ 

হযরত আবু বকর (রা)-এর দাওয়াত ও তাবলীগে কুরায়শদের বুহু নামকরা 
সর্দার ইসলাম গ্রহণ করেন। এঁদের মধ্যে উছমান ইবন আফফান, যুবায়র 
ইবনু'ল-আওয়াম, ‘আবদুর রহমান ইবন “আওফ, সাঁদ ইব্‌ন আবী ওয়াক্কাস, তালহা 
ইবন “উবায়দিল্লাহ (রা) প্রমুখ উল্লেখযোগ্য । হযরত আবূ বকর (রা) এঁদেরকে 
রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে নিয়ে আসেন । তারা ইসলাম গ্রহণ করেন।২ 


এঁদের পরই কুরায়শদের আরও অনেক লোক ইসলাম গ্রহণ করেন। এঁরা 
সকলেই প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন । এঁদের কয়েকজনের নাম 
আবু উবায়দা ইবনুল-জাররাহ, আরকাম ইবন আবি'ল-আরকাম, ‘উছমান ইবন 
মাজউন, উবায়দুল্লাহ ইবনু'ল-হারিছ ইবন আবদি'ল-মুত্তালিব, সাঈদ ইবন যায়দ, 
খাব্বাব ইবনু'ল-আরাত, “আবদুল্লাহ ইবন মাসউদ, “আম্মার ইবন ইয়াসির, সুহায়ব 
(রা) প্রমুখ (রাদিয়াল্লাহ ‘আনহুম 'আজমা“ঈন)। 

এরপর বিপুল সংখ্যক লোকে ইসলাম গ্রহণ করতে শুরু করে। গোটা 
জামা'আত ও দলকে দল ইসলাম কবুল করত আর এদের মধ্যে পুরুষ যেমন 
থাকত, তেমনি থাকত নারীরাও, এমন কি একদিন ইসলামের আওয়াজ মক্কার 
আকাশে-বাতাসে পথে-প্রান্তরে উথ্থিত হতে থাকে এবং সর্বত্র এর ব্যাপক 
আলোচনা ও চর্চা শুরু হয় ।৩ 


১. সীরাত ইবন হিশাম, ২৪৯ পৃ. ৷ 
২. সীরাত ইবন হিশাম, ২৫০-৫১ পৃ. । 
৩. সীরাত ইবন হিশাম, ২৬২ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৭ 


সাফা পর্বতে সত্যের প্রথম ঘোষণা 

প্রথম দিকে রাসূলুল্লাহ (সা) দাওয়াত ও তাবলীগের কাজ গোপনে করতে 
থাকেন । আর এভাবেই কেটে যায় তিনটি বছর । অতঃপর আল্লাহ তাআলার পক্ষ 
থেকে খোলামেলা ও প্রকাশ্যে দাওয়াত প্রদানের নির্দেশ ঘোষিত হয়। ইরশাদ হয়ঃ 


94০. 


* OLE ০০ ০৯৮০৩ ০৯৪ Ctl 
“অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার কর এবং 
মুশরিকদের উপেক্ষা কর” (সূরা হিজর, ৯৪ আয়াত) । 


ail ১০ (১৬ ০৯৯০৩ ১১৯৯১ ১১২ ১০5 
*ু yl 
“তোমার নিকট-আত্মীয়বর্গকে সতর্ক করে দাও আর যারা তোমার অনুসরণ 
করে সেই সমস্ত মুমিনের প্রতি বিনয়ী হও” (সূরা শু'আরা ৪ ২২৪-১৫)। 


9.4 ৩. #0 


ক al ১2৩০ 01 ৮০ 055 

“এবং বল, আমিতো কেবল এক প্রকাশ্য সতর্ককারী ৷” 

এই নির্দেশ প্রাপ্তির পর রাসূলুল্লাহ (সা) সাফা পর্বতের শীর্ষদেশে আরোহণ 
করলেন এবং সজোরে ডাক দিলেন £ ১৯... 1১ এই ডাক ছিল আরবদের 
নিকট অতি পরিচিত । যখন কোন দুশমন কিংবা শক্রদলের আক্রমণের তাৎক্ষণিক 
বিপদাশঙ্কা দেখা দিত তখন এই শব্দে ডাক দেওয়া হত। অতএব, এই ডাক 
শুনতেই কুরায়শদের সকল গোত্র দৌড়ে এসে সাফা পাহাড়ের পাদদেশে সমবেত 
হল । যারা কোন কারণে আসতে পারল না তারাও তাদের পক্ষ থেকে কাউকে না 
কাউকে পাঠিয়ে দিল । সে সময় তিনি তাদেরকে সম্বোধন করে বললেন ঃ 

“ওহে বনী আবদুল মুত্তালিব! হে ফিহির বংশধর! ওহে বনী কা'ব! যদি আমি 
তোমাদেরকে বলি যে, এই পাহাড়ের অপর পাশে একদল শক্র সৈন্য দাঁড়িয়ে আছে 
এবং তোমাদের ওপর হামলার অপেক্ষা করছে তবে কি তোমরা তা বিশ্বাস 
করবে?” 

আরবরা ছিল অত্যন্ত বাস্তববাদী ও কাজের লোক । তারা একটা লোকের 
ভেতর সত্যবাদিতা, আমানতদারী, বিশ্বস্ততা ও কল্যাণকামিতা বারবার প্রত্যক্ষ 
করেছে। যখন তারা দেখতে পেল যে,সেই ব্যক্তি (যাঁর সম্পর্কে তখন পর্যন্ত এটাই 
ছিল তাদের অভিমত) পর্বতশীর্ষে দাঁড়িয়ে আছে আর পাহাড়ের অপর পাশও সে 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৮ 


দেখতে পাচ্ছে আর তারা দেখছে কেবল তাদের সামনের জিনিস, তখন তাদের 
মেধা, বুদ্ধিমত্তা, ন্যায়পরায়ণতা এবং উল্লিখিত বিশ্বস্ত ও সত্যবাদী সংবাদদাতার 
সংবাদ ও তথ্য পথ দেখাল । তারা সমস্বরে বলল, “হাঁ, আমরা তা বিশ্বাস করব ।” 


দাওয়াত ও তরবিয়তের সুবিজ্ঞ ধারা 


এই প্রকৃতিসম্মত ও প্রাথমিক পর্যায় যখন অতিক্রম করল এবং শ্রোতাদের 
আস্থা ও বিশ্বাস সৰ্ম্পকে জানতে পারলেন তখন রাসূলুল্লাহ সো) বললেন £ ' 


Ge ০০৩৪০ ৩ 


15515155452 015 ১৫৫ ",",55 তাহলে জেনে রেখ যে, আমি তোমাদেরকে 
এক কঠিন শাস্তি সৰ্ম্পকে ভয় দেখাতে এবং সতর্ক ও সাবধান করতে এসেছি যে 
শাস্তি তোমাদের একেবারে সামনে। 

এটি ছিল প্রকৃতপক্ষে নবুওয়াত পদের সঠিক সংজ্ঞা ও পরিচয় জ্ঞাপন। অদৃশ্য 
সত্য ও আল্লাহ্‌ প্রদত্ত জ্ঞানের ভেতর নবুওয়াতের যে বিশেষত্ব ও অনন্যতা রয়েছে 
তার বিরাট হেকমত ও সালংকার প্রতিনিধিত্ব যার নজীর আমরা ধর্মসমূহের ও 
নবুওয়াতের ইতিহাসে পাই না। ঘটনা এই যে, এর থেকে সংক্ষিপ্ত ও সহজ রাস্তা 
এবং এর চেয়ে বেশি বোধগম্য ও সুস্পষ্ট বর্ণনা আর কিছু হতে পারত না। 

একথা শুনতেই সমবেত জনতার ওপর এক ধরনের নীরবতা ছেয়ে গেল। 
কিন্তু আবূ লাহাব বলে উঠল, গোটা দিনই তোমার জন্য দুঃসংবাদ বয়ে আনুক। 
কেবল একথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছিলে ?? 

বত পন্থায় রাসূলুল্লাহ্‌ (সা) একটি তুলনাহীন পয়গন্বরসুলভ কৌশল ও 
বুদ্ধিমত্তার সঙ্গে তাদেরকে এই সত্য ও বাস্তবতা সম্পর্কে সতর্ক করলেন যে, 
সবচেয়ে বিপজ্জনক শক্র স্বয়ং তাদের ভেতরেই লুকিয়ে রয়েছে এবং তাদের 
ঘরেই বসে রয়েছে । আসলে তাকে পরিহার করা এবং তার ক্ষতির হাত থেকে 
বাচা দরকার । কোন পাহাড়-পর্বতের গুহা ও গহ্বর কিংবা কোন পাচিলের আড়ালে 
উপবেশনকারী এবং মোক্ষম মুহূর্তে অতর্কিতে হামলাকারী দুশমনের জানমালের 

ংস ও ক্ষতি যা তারা করতে পারে তা এই ধ্বংসাত্মক ও রক্তপিয়াসী দুশমনের 

মুকাবিলায় কতটুকু মূল্য বহন করে যা তার নিজের ভেতরই লুকিয়ে রয়েছে? এই 
বিশাল সৃষ্টিজগতের স্রষ্টা ও শাসনকর্তা এবং আপন মেহেরবান অনুগহপ্রদাতার সত্তা 
১. এই ঘটনা ইবনে কাছীর, ১ম খণ্ড, পৃ ৪৫৫-৫৬-এ ইমাম আহমদ ইবন হাম্বল-এর 


উদ্ধৃত করা হয়েছে_ যা ইবনে আব্বাস থেকে এর বর্ণনা উদ্ধৃত করেছে। ইবনে 
বলেন ৪ ইমাম বুখারী, ইমাম মুসলিম ও আ“মাশ থেকে এ ধরনের বর্ণনা করেছেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৩৯ 


ও গুণাবলী, তার হক ও দায়িত্-কর্তব্যাদি এবং তার সর্বোত্তম নামসমূহ 
(আসমাউ'ল হুসনা) থেকে গাফিলতি, প্রকাশ্য শির্ক ও প্রতিমা পূজা, অন্ধভাবে 
বেপরোয়া হয়ে নফ্‌স ও প্রবৃত্তিজাত কামনা-বাসনার গোলামী, বাজে ও উদ্ভট 
কষ্ট-কল্পনার আনুগত্য, আল্লাহ্‌র নির্ধারিত সীমারেখা লঙঘন, নিষিদ্ধ ও অবৈধ বস্তু, 
জুলুম-নিপীড়ন, আত্মীয়তার বন্ধন ছিন্নকরণ ও অন্যায়-অবিচারের ভেতর 
আপাদমস্তক নিমজ্জিত থাকা অতর্কিত আক্রমণের আশায় ওৎ পেতে বসে থাকা 
শক্রদলের চেয়ে বেশি ক্ষতিকর, কষ্টদায়ক ও বিপজ্জনক যার আশঙ্কায় চোখের 
ঘুমও পালিয়ে যায় এবং যার এতটুকু সংবাদ মিলতেই সে পাগলের মতই ঘরবাড়ি 
ছেড়ে দৌড়ে বেরিয়ে যায়। 


শত্ৰুতা আরম্ভ এবং আবূ তালিবের প্রতিরোধ ও অপত্য স্নেহ 

রাসূলুল্লাহ (সা) যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং নির্ভয়ে ও 
নিঃশঙ্ক চিত্তে ইসলামের ঘোষণা দিতে লাগলেন তখন পর্যন্ত তার জাতি এ বিষয়ে 
বেশি গ্রাহ্য করেনি এবং তেমন ভয়ের কারণও তারা অনুভব করেনি । তারা এই 
দাওয়াতকে প্রত্যাখ্যান করা কিংবা এর জওয়াব দেবার প্রয়োজন মনে করেনি । কিন্তু 
তিনি যখন তাদের উপাস্য দেবদেবীর নিন্দা করতে শুরু করলেন অমনি তারা 
তেলেবেগুনে জ্বলে উঠল এবং এক্যবদ্ধভাবে তার বিরোধিতায় কোমর বেঁধে 
নেমে পড়ল। 

রাসূলুল্লাহ (সা)-র চাচা আবূ তালিব তাকে রক্ষা করতে ঢাল হিসাবে বুক 
পেতে দিলেন এবং তার সঙ্গে সদয় ও স্নেহপূর্ণ আচরণ করেন । রাসূলুল্লাহ (সা) 
অতঃপর কায়মনে দাওয়াত, তাবলীগ ও সত্যের প্রকাশ্য ঘোষণায় মগ্ন হয়ে পড়লেন 
এবং কোনরূপ বাধা-বিদ্বনের প্রতিই আর ভ্রক্ষেপ করলেন না। অপরদিকে আবু 
তালিব তার জন্য ঢাল হয়ে দাড়িয়ে গেলেন এবং সর্বপ্রযত্বে তাকে রক্ষা করতে 
লাগলেন। 


রাসূলুল্লাহ সা) ও আবূ তালিবের কথোপকথন 
এখন কুরায়শদের ভেতর চতুর্দিকে ও সর্বক্ষণ রাসূলুল্লাহ (সা) সম্পর্কে 
আলাপ-আলোচনা ও গুঞ্জরণ শুরু হল। তারা একে অপরকে তার বিরোধিতায় ও 


শত্ৰুতা সাধনে উৎসাহিত করতে লাগল এবং এর জন্য ক্ষেত্র তৈরি করতে লাগল । 
অনন্তর একদিন তারা দলবদ্ধ হয়ে আবূ তালিবের নিকট গেল এবং তাকে বলল £ 


“আবু তালিব! আপনি একজন প্রবীণ ও বয়োবৃদ্ধ মানুষ । আমাদের দৃষ্টিতে 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪০ 


আপনার একটা বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে । আমরা এর আগেও আপনার 
খেদমতে আরয করেছিলাম যে, আপনি আপনার ভাতিজাকে নিষেধ করুন । কিন্তু 
এ ব্যাপারে আপনি কিছুই করেননি । খোদার কসম করে বলছি- এ যাবত যে 
ধৈর্যের পরিচয় আমরা দিয়েছি এর চেয়ে বেশি ধৈর্য ধারণ আমরা আর করব না। 
এখন আমরা আমাদের উপাস্য দেবদেবীগুলোর দোষারোপ করার চেষ্টা আর বেশি 
দিন বরদাশত করতে পারছি না। হয় আপনি তাকে এই প্রয়াস থেকে বিরত রাখুন, 
অন্যথায় আমরা তার ও আপনার সঙ্গে বোঝাপড়া করব যতক্ষণ না আমাদের কোন 
এক পক্ষ খতম হয়ে যায়।”১ 


আবু তালিবের পক্ষে আপন জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতা ও শত্রুতা মেনে নেওয়া 
যেমন কষ্টকর ছিল, তেমনি রাসূলুল্লাহ (সা)-র প্রতি সাহায্য-সমর্থনের প্রসারিত 
হাত গুটিয়ে নিতেও তিনি রাজি ছিলেন না, সম্মত ছিলেন না তাকে শক্র হস্তে সমর্পণ 
করতে । তিনি ভাতিজাকে ডেকে আনলেন এবং বললেন, ভাতিজা আমার! তোমার 
জাতিগোষ্ঠীর লোকেরা আমার কাছে এসেছিল এবং এ ধরনের কথা বলেছে । এখন 
আমার দিকেও একটু খেয়াল দাও আর নিজের জানেরও মায়া কর । আমার ওপর 
এত বোঝা চাপিয়ে দিও না যা আমি বহন করতে পারব না। 


“যদি ডান হাতে সূর্য ও বাম হাতে চাদও দেওয়া হয়’ 

রাসূলুল্লাহ (সা) এতদশ্রবণে ধারণা করলেন যে, সম্ভবত চাচা আবূ তালিবও 
এবার তার ব্যাপারে দ্বিধাৰ্বিত ও সংশয়গ্রস্ত। এরপর তিনি আর তার বেশি 
সাহায্য-সমর্থন ও পৃষ্ঠপোষকতা করতে পারবেন না। তিনি বললেন £ 

“চাচাজান! আল্লাহ্‌র কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে 
চাদও তুলে দেয় আর তারা যদি চায় যে, আমি এই কাজ ছেড়ে দেই তবুও আমি 
ততক্ষণ এ থেকে বিরত হব না যতক্ষণ না আল্লাহ আমাকে বিজয়ী করেন অথবা এ 
পথে আমি ধ্বংস হয়ে যাই।” 

এ কথা বলতেই রাসূলুল্লাহ (সা)-এর চোখ মুবারক অশ্রুসিক্ত হয়ে যায় । তিনি 
কেঁদে ফেলেন। এরপর তিনি উঠে দাড়ান এবং গমনোদ্যত হতেই আবু তালিব 
তাকে ডাকেন এবং বলেনঃ ভাতিজা! আমার কাছে এস। তিনি কাছে যেতেই 
বললেন ৪ যাও! তোমার মনে যা চায় বল এবং যেভাবে চাও প্রচার চালিয়ে যাও। 
আল্লাহ্র কসম! আমি কখনোই তোমাকে শক্রর হাতে তুলে দেব না।২ 


১. সীরাত ইবন হিশাম, ২৬৫-৬৬ পৃ. । 
২. সীরাত ইবন হিশাম, ২৬৫-৬৬ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪১ 


কুরায়শগণ কর্তৃক মুসলিম নিপীড়ন 

রাসূলুল্লাহ (সা) লোকদেরকে আল্লাহ্‌র দিকে পূর্ণ শক্তিতে দাওয়াত দেওয়া শুরু 
করলেন কুরায়শরা যখন তার চাচা আবূ তালিবের ব্যাপারে নিরাশ হয়ে গেল 
তখন তাদের সমস্ত রাগ-ক্রোধ গিয়ে পড়ল তাদের গোত্রের সেই সব লোকের 
ওপর যারা ইসলাম গ্রহণ করেছিল এবং যাদেরকে সাহায্য-সমর্থন করবার মত 
কেউ ছিল না। 


প্রতিটি গোত্রই তাদের গোত্রের সেই সব লোকের ওপর ঝাপিয়ে পড়ল যারা 
ইসলাম কবুল করেছেন। এই সব লোককে বন্দীত্বরণ, মারপিট, ক্ষুধা-পিপাসা 
এবং মক্কার ভীষণ গরম ও চোখ ঝলসানো রৌদ্রের তীৰ দাহের কষ্ট সইতে হয়। 


হযরত বেলাল হাবশী (রা)-কে ইসলাম কবুলের কারণে তার মনিব উমায়্যা 
ঠিক দুপুরের তপ্ত রৌদ্রে বাইরে নিয়ে আসত, এরপর চিৎ করে শুইয়ে দিয়ে তার 
বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিত। তারপর বলত : আল্লাহ্র কসম! তোমাকে 
এই অবস্থায় রাখা হবে যতক্ষণ না তোমার প্রাণ বায়ু বেরিয়ে যায় অথবা তুমি 
মুহাম্মাদের ধর্ম অস্বীকার কর এবং লাত ও উযযার পূজা পুনরায় শুরু কর। কিন্তু 
তিনি এই কঠিন অগ্নুপরীক্ষার মুহুর্তেও আল্লাহ্‌র ওয়াহদানিয়াতের ঘোষণা প্রদান 
থেকে বিরত হতেন না এবং বলতেন, “আহাদ! আহাদ”-তিনি এক, একজন। 


এ রকম অবস্থায় একবার হযরত আবু বকর সিদ্দীক (রা) তার পাশ দিয়ে 
যাচ্ছিলেন। হযরত বেলাল (রা)-কে এমতাবস্থায় দেখতে পেয়ে তার মনিব 
উমায়্যাকে তদপেক্ষা অধিকতর মজবুত, মোটাসোটা ও কৃষ্ণকায় একজন 
গোলামের বিনিময়ে তাকে (বেলালকে) মুক্ত করে দেন।১ 


বনী মাখযূম আম্মার ইবন ইয়াসির, তার পিতা ও মাতাকে ইসলাম কবুলের 
অপরাধে বাইরে নিয়ে আসত এবং তাদেরকে মক্কার ভীষণ গরম ও তপ্ত রৌদ্রে 
ফেলে বিভিন্ন রকমের কষ্ট দিত। যদি কখনও রাসূলুল্লাহ (সা) সেদিক দিয়ে যেতেন 
এবং তাদেরকে এ অবস্থায় দেখতে পেতেন তখন বলতেন, “ওহে ইয়াসির 
পরিবার! একটু সবুর কর। তোমাদের মনযিল তো জান্নাতে” । তার মা হযরত 
সুমায়্যা রো)-কে মুশরিকরা সেই সময় শহীদও করে দেয় । কেননা তিনি ইসলাম 
ছাড়া আর সব কিছুকেই অস্বীকার করেছিলেন ।২ 


১. সীরাত ইবন হিশাম, ৩১৭-১৮ পৃ. ৷ 
২. সীরাত ইবন হিশাম, ৩১৯-২০ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪২ 


মুস“আব ইবন “উমায়র (রা) ছিলেন মক্কার উত্তম বসন-ভূষণের অধিকারী 
একজন যুবক । আরাম-আয়েশ ও বিলাস-ব্যসনের ভেতর তিনি লালিত-পালিত 
হয়েছিলেন । তিনি ছিলেন পিতামাতার অতি আদরের দুলাল । তার মাও ছিলেন 
একজন ধনবতী মহিলা । মা তাকে সর্বদা ভাল ভাল ও দামী কাপড়-চোপড় পরিধান 
করাতেন। সুগন্ধি দ্রব্যের ব্যবহারেও মক্কায় তার কোন জুড়ি ছিল না। খুবই দামী 
হাদরামী জুতা ব্যবহার করতেন । রাসূলুল্লাহ (সা) তার কথা বলতে গিয়ে বলতেন 
যে, মক্কায় মুস'আব ইবন “উমায়র-এর চেয়ে সুন্দর আকৃতি-প্রকৃতি, উত্তম 
বসন-ভূষণ ও সর্বাধিক বিলাসব্যসনে লালিত-পালিত আর কাউকে আমি দেখিনি । 
মুস'আব ইবন উমায়র (রা) যখন জানতে পারলেন যে, রাসূলুল্লাহ (সা) “দারুল 
আরকাম”-এ ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন তিনিও সেখানে গিয়ে পৌছেন ও 
ইসলাম কবুল করেন এবং তার নবুওয়াতের সত্যতার সপক্ষে সাক্ষ্য দেন। সেখান 
থেকে বেরিয়ে তিনি তার মা ও স্বজাতির ভয়ে একথা প্রকাশে বিরত থাকেন এবং 
গোপনে গোপনে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে দেখা-সাক্ষাত করতে থাকেন। 
‘উছমান ইবন তালহা একবার তাকে সালাত আদায়রত অবস্থায় দেখে ফেলেন এবং 
এ কথা তার মা ও গোত্রের লোকদেরকে জানিয়ে দেন। তারা তাকে ধরে নিয়ে যায় 
এবং বন্দী করে রাখে । আবিসিনিয়ার ১ম হিজরত পর্যন্ত তিনি বন্দী অবস্থায় 
থাকেন। অতঃপর তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে আবিসিনিয়াগামী ১ম 
কাফেলার সঙ্গে হিজরত করেন। এরপর তিনি মুসলমানদের সঙ্গে এমন 
শান-শওকতের সঙ্গে প্রত্যাবর্তন করেন যে, তার অবস্থার আমূল পরিবর্তন ঘটেছিল 
এবং কোমলতা ও প্রাচুর্যের স্থলে অসমতলতা সৃষ্টি হয়ে গিয়েছিল । তার মা তার 
এই পরিবর্তনদৃষ্টে তাকে অভিশাপ দেওয়া ও ভর্সনা করা থেকে বিরত থাকে ।১ 


কিছু সংখ্যক মুসলমান মুশরিকদের আশ্রয় গ্রহণ করেছিল । এরা ছিল মুশরিক 
কুরায়শদের প্রভাব-প্রতিপত্তির অধিকারী সর্দারবৃন্দ। তারা আশ্রিত মুসলমানদের পূর্ণ 
রক্ষণাবেক্ষণ করত । “উছমান ইবন মাজ উন (রা) ওয়ালীদ ইবন মুগীরার আশ্রয় 
গ্রহণ করেছিলেন । এতে তার মর্যাদাবোধে আঘাত লাগে তিনি এ অবস্থা মেনে 
নিতে অসম্মত হন এবং তার সাহায্য-সমর্থন ও যিম্মাদারী তাকে প্রত্যর্পণ করেন। 
তিনি বলেন, আমার ইচ্ছা ও অভিলাষ যে, আমি গায়রুল্লাহর আশ্রয় গ্রহণ করব না। 
এ নিয়ে তার ও অন্য এক মুশরিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উক্ত 
মুশরিক ক্রোধাবিত হয় এবং তার চোখে এমন জোরে ঘুষি মারে যে, তার দৃষ্টিশক্তি 


১. তাবাকাত ইবন সা'দ, ৩খ., ৮২ পৃ., ইস্তীআব, ১খ., ২৮৮ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৩ 


হারাবার উপক্রম হয় । ওয়ালীদ ইবন মুগীরা কাছে থেকে এই দৃশ্য দেখছিল সে 
বলল, আল্লাহ্র কসম! ভাতিজা আমার, তোমার চোখ এই ব্যাথা-বেদনা থেকে 
মুক্ত ছিল, নিরাপদ ছিল। তুমি এক মজবুত আশ্রয়ে ছিলে (খামাকা তুমি এক বিপদ 
ডেকে এনেছ)। হযরত “উছমান ইবন মাজ উন (রা) জওয়াব দেন, আল্লাহ্‌র 
কসম! আমার ভাল চোখটিও আকাঙ্কা করছে তার সাথেও একই ঘটনা ঘটুক। 
ওহে আবদু'স-শামস! আমি তো তার প্রতিবেশে ও আশ্রয়ে রয়েছি যিনি তোমার 
চেয়ে বেশি সম্মান ও ক্ষমতার অধিকারী ।১ 


হযরত “উছমান ইবন “আফফান (রা) যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 
চাচা হাকাম ইবন আবি'ল-“আস ইবন উমায়্যা তাকে খুব শক্ত করে বাধে, এরপর 
বলে : তুমি কি তোমার বাপ-দাদার ধর্ম ছেড়ে একটা নতুন ধর্ম গ্রহণ করেছ? 
আল্লাহ্‌র কসম! তোমাকে ততক্ষণ পর্যন্ত বাধনমুক্ত করব না যতক্ষণ না তুমি 
তোমার এই ধর্ম পরিত্যাগ করবে । হযরত “উছমান (রো) বলেন : আল্লাহ্‌র কসম ! 
আমি কোনদিন ও কখনও এই ধর্ম পরিত্যাগ করব না। হাকাম যখন ধর্মের ওপর 
তার এই দৃঢ়তা ও অটুট বিশ্বাস দেখতে পেল তখন সে তাকে ছেড়ে দিল।২ 

খাব্বাব ইবনু'ল-আরাত (রা) বলেন, একদিন কুরায়শ গোত্রের লোকেরা 
আমাকে ধরে নিয়ে গেল। তারা আগুন জ্বালাল এবং আমাকে টেনে-হিচড়ে 
সেখানে নিয়ে ফেলল । এরপর একজন এসে আমার বুকের ওপর তার পা এভাবে 
তুলে চেপে ধরল যে, আমার পিঠ মাটির সঙ্গে লেগে গেল। এরপর তিনি পিঠ 
আলগা করে দেখালেন, দেখতে পেলাম গোটা পিঠটাতেই ধবল কুষ্ঠের মত দাগ 
পড়ে গেছে।৩ 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে কুরায়শদের শত্রুতার নানা পদ্ধতি 

ইসলামের জন্য উৎসগীকৃতপ্রাণ এইসব টগবগে যুবা ও তরুণদেরকে ইসলাম 
থেকে ফিরিয়ে আনার কুরায়শদের সকল প্রয়াস যখন ব্যর্থ হল এবং রাসূলুল্লাহ 
(সা)-এর ভেতরও কোনরূপ নমনীয়তা সৃষ্টি করতে পারল না তখন বিষয়টি 
ইসলামের শত্রুদের নিকট খুবই অসহনীয় হয়ে উঠল । তারা কিছু অর্বাচীন ও মাস্তান 
কিসিমের লোককে তার পেছনে লেলিয়ে দিল। এরা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে 
চেষ্টা পেল এবং নানা রকমের কষ্ট ও যন্ত্রণা দিতে শুরু করল । তার প্রতি যাদুকর, 
১. সীরাত ইবন হিশাম, ১৭, ৩৭০-৭১ পৃ. । 


২. তাবাকাত, ৩খ, ৩৭ পৃ. । 
৩. তাবাকাত, ৩খ, ৩৭ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৪ 


কবি, গণক, মাথা খারাপ ইত্যাদি নানা ধরনের অপবাদ চাপাল । তাকে কষ্ট দেবার 
নিত্য-নতুন কৌশল আবিষ্কার করতে লাগল এবং সব রকমের অস্ত্রই তার ওপর 
প্রয়োগ করল। 


একদিন মক্কার কুরায়শ নেতৃবর্গ হিজ্র-এ সমবেত ছিল। এমন সময় 
আকম্মিকভাবেই রাসূলুল্লাহ (সা) সেখানে এসে উপস্থিত হলেন এবং তাওয়াফরত 
অবস্থায় তাদের পাশ দিয়ে অতিক্রম করলেন । তারা রাসূলুল্লাহ্‌ (সা)-কে লক্ষ করে 
কিছু কটুক্তি করল, বিদ্বপ করল । তিনবার যখন তিনি তাদের নিকট দিয়ে অতিক্রম 
করলেন তিনবারই তারা তাকে নিয়ে হাসি-মস্করা ও ঠাট্টা-বিদ্রপ করল । শেষে তিনি 
থামলেন এবং বললেন £ কুরায়শ-এর লোকেরা ! তোমরা কি শুনতে পাচ্ছ ? 
কসম সেই সত্তার ধার কব্জায় আমার জীবন ! আমি তোমাদের জন্য ধ্বংস বয়ে 
এনেছি। তার এই কথায় সবাই এভাবে নিশ্চুপ হয়ে যায় যে, মনে হচ্ছিল কারও 
ধড়েই বুঝি প্রাণ নেই। এরপর তিনি তাদের সঙ্গে সৌজন্যমূলক ও আত্মীয় 
সম্পর্কের কথা বলা শুরু করলেন। 


দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটল। গতকালের লোকেরাই সেখানে ছিল। 
এমন সময় রাসূলুল্লাহ্‌ (সা) সেখানে তশরীফ নিলেন। তারা সকলে এক সঙ্গে তার 
ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ঘিরে ধরল । এদের একজন তার চাদর ধরে এমন 
জোরে হেচকা টান দিল যে, তা রাসূলুল্লাহ্‌ (সা)-এর গলায় পেঁচিয়ে তার শ্বাস বন্ধ 
করবার উপক্রম হয়। এ দৃশ্য দেখতেই হযরত আবু বকর সিদ্দীক (রা) রাসূলুল্লাহ্‌ 
(সা) ও লোকটির মাঝে গিয়ে, দাড়ালেন এবং কেঁদে কেঁদে বলতে লাগলেন, 
20117715851 0985 “তোমরা একজন লোককে “আমার রব 
আল্লাহ্‌’ বলার অপরাধে জানে-প্রাণে মেরে ফেলতে চাও ?” এতে তারা রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে ছেড়ে দিল বটে, কিন্তু আবূ বকর (রা)-এর দিকে ঘুরে দাড়াল এবং 
তাকে প্রহার করতে লাগল । 


অবশেষে তারা হযরত আবু বকর (রা)-এর দাড়ি ধরে টানতে টানতে বাইরে 
নিয়ে যায় এবং তিনি এই অবস্থায় বাড়ি গিয়ে পৌছেন যখন তার মুখ-মাথা ফুলে 
গিয়েছিল। 


একদিন রাসূলুল্লাহ (সা) বের হলেন। সারা দিনটিই তাকে কঠিন কষ্টের 
সম্মুখীন হতে হয় । এমন একজনকেও পাওয়া যায়নি যে তাকে মিথ্যা প্রতিপন্ন করে 
নি কিংবা কোন রকমের কষ্ট দেয়নি। যখন তিনি ঘরে ফিরলেন কষ্টের তীব্রতায় 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৫ 


চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এ সময় সুরা মুদ্দাছছিরের প্রথম দিককার 
কয়েকটি আয়াত নাযিল হয় এবং তাকে ১১31 (৫১13 “হে বস্ত্াচ্ছাদিত ব্যক্তি বলে 
সম্বোধন করা হয়।১ 


হযরত আবু বকর (রা)-এর সঙ্গে কুরায়শ কাফিরদের ব্যবহার 

একদিন হযরত আবূ বকর রো) একটি জনসমাবেশে তাবলীগে দীনের তথা 
ইসলাম প্রচারের নিয়তে দাড়ালেন এবং আল্লাহ ও তদীয় রাসূলের দাওয়াত দেওয়া 
শুরু করলেন। কুরায়শরা রাগে ও ক্রোধে বেদিশা হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল 
এবং প্রচণ্ড প্রহারে তাকে ধরাশায়ী করে ফেলল । উতবা ইবন রবী“আ এক জোড়া 
পুরনো ছেঁড়া জুতো দিয়ে তার চেহারায় এমনভাবে মারতে লাগল যে, সেই 
আঘাতে চেহারা ফুলে এমন হয়েছিল যে, তাকে আর চিনবার উপায় ছিল না। 

বনু তামীম হযরত আবূ বকর (রা)-কে মৃতপ্রায় অবস্থায় সেখান থেকে তুলে 
নিয়ে যায়। তীর মৃত্যুর ব্যাপারে কারও মনে কোন সন্দেহ ছিল না। দুপুরের পর 
তিনি হুশ ফিরে পান। হুশ ফিরে পাবার পর প্রথম শব্দ যা তার মুখ দিয়ে 
বেরিয়েছিল তা ছিল এই, “আমাকে আগে বল রাসুলুল্লাহ (সা) কেমন আছেন। 
তিনি ভাল আছেন তো ?” এতে তারা হযরত আবু বকর (রা)-কে ভাল-মন্দ অনেক 
কিছুই বলেছিল, দেখ, নিজে মরতে বসেছে সেদিকে খেয়াল নেই, অথচ যার জন্য 
মরতে বসেছে তার দিকে টান ষোলআনা এখনও বর্তমান। সেই মুহুর্তে উম্মু 
জামীল যিনি ইসলাম কবুল করেছিলেন, তার নিকটবর্তী হন। তিনি তার নিকট 
রাসূলুল্লাহ (সা)-র কুশলবার্তা জিজ্ঞেস করেন৷ তিনি তখন বলেন, আপনার আম্মা 
কাছেই দাড়িয়ে আছেন। তিনি শুনে ফেলবেন । এতে হযরত আবূ বকর (রা) 
বললেন, তার সামনে বললে কোন ক্ষতি নেই। 

উম্মু জামীল বললেন, তিনি বহাল তবিয়তেই ও সহীহ-সালামতেই আছেন । 
তিনি বললেন, “আমি আল্লাহ্‌র দরবারে মানত মেনেছি যে, যতক্ষণ পর্যন্ত না আমি 
রাসূলুল্লাহ (সা)-এর বরকতময় খেদমতে হাজির হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি 
কোন কিছু খাব না, পানও করব না” কিন্তু তারা দু'জন থেমে গেলেন। এরপর 
লোকজনের আনাগোনা বন্ধ হল এবং চতুর্দিক যখন নীরব হল তখন তীরা উভয়ে 
হযরত আবূ বকর (রো)-কে ধরে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে নিয়ে আসেন। তার 
এই অবস্থাদৃষ্টে রাসূলুল্লাহ (সা) খুবই ব্যথিত হন। তিনি হযরত আবূ বকর 


১. বিস্তারিত দ্র. সীরাত ইবন হিশাম, ১খ., ২৮৯-৯১; ইমাম বুখারীও এই ঘটনা সংক্ষেপে বর্ণনা 
১০ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৬ 


(রা)-এর মায়ের জন্য দু'আ করেন এবং তাকে ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করলে 
তিনি তনুহূর্তেই মুসলমান হয়ে যান।৯ 


রাসূলুল্লাহ্‌ সো) সম্পর্কে কু-ধারণা সৃষ্টি করতে কুরায়শদের অপপ্রয়াস 

কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-এর ব্যাপারে খুবই পেরেশোন ছিল। তাদের 
উপলব্ধিতে আসছিল না যে, তার সম্পর্কে এমন কি বলা যায় যদ্দরুন লোকে তার 
সম্পর্কে খারাপ ধারণা করে এবং তার নিকট যাওয়া থেকে বিরত থাকে । তারা 
মনেপ্রাণে চাইত যে, যে সমস্ত কাফেলা দূর ও কাছাকাছি এলাকা থেকে আসত, 
তার পয়গাম শুনত তাদেরকে কোনক্রমে দূরে সরিয়ে দেওয়া ও কাছে ঘেষতে না 
দেওয়া । তারা সকলে মিলে ওয়ালীদ ইবন মুগীরার নিকট গেল (যে তাদের 
বয়োবৃদ্ধ ছিল আর হজ্জ মৌসুমও ছিল সমাগত প্রায়) এবং তার পরামর্শ চাইল । সে 
বলল, হে কুরায়শ সম্প্রদায় ! হজ্জ মৌসুম সমাগত প্রায়। এই মৌসুমে আরবের 
বিভিন্ন এলাকা থেকে হজ্জ প্রতিনিধি দল আসবে । তাদের সকলের কানে এ কথা 
পৌছে গেছে। এজন্য এই লোকটি সম্পর্কে এমন কোন সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ 
কর যাতে তোমরা পরস্পর মিথ্যাবাদী প্রতিপন্ন না হও। তোমরা সবাই একই কথা 
বল। অনেকক্ষণ ধরে তারা এ ব্যাপারে চিন্তা-ভাবনা করল এবং বিভিন্ন রকমের 
প্রস্তাব নিয়েও আলোচনা হল। কিন্তু ওয়ালীদ কোন কথাতেই তৃপ্ত হল না। সে 
সবগুলো প্রস্তাবকেই অসম্পূর্ণ ও ক্রুটিযুক্ত ঠাওরাল। এবার কুরায়শরা এ ব্যাপারে 
তার নিজের মতামত কি তা জানতে চাইলে । সে উত্তর দিল যে, আমার ধারণায় 
সবচে' মনে ধরার মত কথা হবে এই যে, তোমরা সবাই মিলে তাকে যাদুকর 
বল। বল যে, মুহাম্মাদ যাদু দেখাতে এসেছে। সে তার যাদু দ্বারা বাপ-বেটা, 
ভাই-ভাই, স্বামী-স্ত্রী ও পরিবারের লোকদের ভেতর বিভেদ সৃষ্টি করে দেয়। 

এই বার্তা নিয়ে তারা সেখান থেকে ফিরল । হজ্জ মৌসুম আসতেই এবং 
কাফেলার আগমন শুরু হতেই এরা সকলে মক্কার বিভিন্ন আগমন-নির্গমন পথে ও 
সাধারণ সড়ক পথের ওপর গিয়ে বসে পড়ল । সেখান দিয়ে যারাই পথ অতিক্রম 
করত তারা তাকে রাসূলুল্লাহ (সা)-র নিকট যেতে বাধা দিত এবং পূর্ব স্থিরীকৃত 
কথার পুনরাবৃত্তি করত ।২ 


রাসূলুল্লাহ (সা)-কে কষ্ট প্রদানের ক্ষেত্রে নিষ্ঠুর ও নির্দয় আচরণ 
কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-কে কষ্ট প্রদানের ক্ষেত্রে নির্দয়তা ও নিষ্ঠুরতার চরম 
পরাকাষ্ঠা প্রদর্শন করল । বিভিন্ন পন্থায় তারা তাকে কঠিন থেকে কঠিনতর কষ্ট 


১. সীরাত ইবন কাছীর, ১ম খণ্ড, ৪৩৯-৪১ পৃ. ৷ 
২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড; ২৭০ সংক্ষেপে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৭ 


দিল। এ ক্ষেত্রে তারা না আত্মীয়তার তোয়াক্কা করল, আর না পরওয়া করল 
মানবতার । 

একবার নবী করীম (সা) মসজিদু'ল-হারামে সিজদারত ছিলেন। তার 
কাছাকাছি কুরায়শরা বসেছিল । তাদের ভেতর থেকে উকবা ইবন আবী মু*ঈত উঠে 
গিয়ে কোন এক জায়গা থেকে একটা উটের নাড়ীভুঁড়ি এনে তার পিঠের ওপর 
চাপিয়ে দিল। নাড়ীভুঁড়ির ভারে তিনি সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। 
এমন সময় খবর পেয়ে কন্যা হযরত ফাতিমা (রা) সেখানে ছুটে এলেন এবং সে 
সব সরিয়ে রাসূলুল্লাহ (সা)-কে ভারমুক্ত করলেন এবং উক্ত পাষণ্ডকে বদদু'আ 
দিলেন। রাসূলুল্লাহ (সা)ও এ সব পাষপ্ডের জন্য বদ দু'আ করলেন ।১ 


হযরত হামযা (রো)-র ইসলাম গ্রহণ 

একদিন আবু জেহেল সাফা পর্বতের পাদদেশে রাসূলুল্লাহ (সা)-এর পাশ দিয়ে 
কোথাও যাচ্ছিল । সে রাসূলুল্লাহ (সা)-কে একা দেখতে পেয়ে বেশ গালমন্দ দিল 
এবং নিপীড়ন করল। তিনি এর কোন উত্তর দিলেন না দেখে সে চলে গেল। 
অল্পক্ষণ পরই হযরত হামযা তীর-ধনুকসজ্জিত অবস্থায় শিকার থেকে প্রত্যাবর্তন 
করলেন। তিনি কুরায়শদের সর্বশ্রেষ্ঠ বীর ও উদ্যমী যুবক হিসেবে বিবেচিত 
হতেন । তাকে আবদুল্লাহ ইবন জাদ'আনের বাদী এই ঘটনা বিবৃত করে। তিনি 
রাগে-ক্রোধে কাপতে কাপতে সেই মুহুর্তেই মসজিদু'ল-হারামে প্রবেশ করলেন। 
দেখতে পেলেন, আবূ জেহেল তার লোকজনের মাঝে বসে আছে। তিনি তার 
কাছে গেলেন এবং একেবারে মাথার ওপর দাড়িয়ে ধনুক দিয়ে তার মাথায় আঘাত 
করলেন এবং ভীষণ রকম আহত করলেন। তিনি তাকে বললেন £ তোমার এত 
বড় সাহস যে, তুমি তাকে গাল-মন্দ কর ও কটুবাক্য বল। অথচ আমি তারই 
দীনের ওপর আছি এবং তিনি যা বলে তা আমিও বলি । আবূ জেহেল চুপ করে 
থাকল । আর হযরত হামযা (রা) ইসলাম কবুল করলেন। তার বীরত্ব, 
প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদার কারণে কুরায়শরা ভীষণ এক চপেটাঘাত পেল।২ 


উতবা ও রাসূলুল্লাহ (সা)-এর পারস্পরিক কথা 
কুরায়শরা যখন দেখতে পেল যে, রাসূলুল্লাহ (সা)-এর সমর্থক সহযোগী ও 

ঈমানদারদের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তখন উতবা ইবন রবী“আ এই প্রস্তাব 

পেশ করল যে, রাসূলুল্লাহ সো)-র সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক 

বোঝাপড়া ও সমঝোতার কোন একটা পন্থা খুজে বের করা যাক । সে কুরায়শদের 

১. বুখারী ২৫ 4 +All ০৮ Gal a AL UL 5৫৩ । 

২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ২৯১-৯২। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৮ 


নিকট অনুমতি চাইল যে, সে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে সাক্ষাৎ করে কিছু প্রস্তাব 
তার সামনে রাখতে চায়। সম্ভবত সে এই প্রস্তাব গ্রহণপূর্বক স্বীয় দাওয়াত ও 
তাবলীগ থেকে বিরত থাকবে । কুরায়শরা তাকে অনুমতি দিল এবং তাকে এ 
ব্যাপারে তাদের প্রতিনিধি নিযুক্ত করল। 

উতবা রাসূলুল্লাহ (সা)-র নিকট গেল এবং তার সামনে গিয়ে বসল । তারপর 
বলল, ভাতিজা ! তুমি আমাদের ভেতর যে মর্যাদা ও অবস্থানের অধিকারী তা তুমি 
জান। তুমি এক ঝগড়া ও গপ্তগোলের বিষয় তোমার জাতিগোষ্ঠীর মধ্যে এনে 
ছড়িয়ে দিয়েছ ৷ তুমি তাদের এঁক্য ও সংহতিকে বিক্ষিপ্ত করে দিয়েছ। তাদেরকে 
বেওকুফ ও নাদান ঠাওরেছ। তাদের উপাস্য দেবদেবীগুলোকে ও তাদের ধর্মের 
ওপর দোষ চাপিয়েছ। তাদের পূর্বপুরুষ ও পিতৃ-পিতামহদের তরীকাকে অস্বীকার 
করেছ। এখন আমি কয়েকটি কথা তোমার সামনে রাখছি । সম্ভবত এগুলোর মধ্যে 
কোন একটি তোমার নিকট গ্রহণযোগ্য হবে। 

রাসূলুল্লাহ (সা) বললেন £ আবু'ল-ওয়ালীদ ! তোমার যা বলার অসংকোচে 
বল। আমি শুনছি। 

সে বলল, ভাতিজা আমার ! যে তরীকা ও যেই দীন তুমি নিয়ে এসেছ এর 
পেছনে যদি তোমার উদ্দেশ্য ও লক্ষ্য হয়ে থাকে ধন-সম্পদ অর্জন তাহলে আমরা 
সেই ধন-সম্পদ তোমার জন্য এতটাই জমা করব যে, তুমি হবে আমাদের ভেতর 
সবচে’ ধনবান। যদি সম্মান ও খ্যাতি অর্জন করতে চাও তাহলে আমরা তোমাকে 
আমাদের নেতা হিসাবে মেনে নেব এবং তোমার মর্জির বাইরে কোন ফয়সালা 
আমরা করব না। যদি বাদশাহী চাও, চাও রাজক্ষমতা তাহলে আমরা তোমাকে 
আমাদের বাদশাহ বানাব । আর যদি কোন প্রেতাত্মা ও জিন ইত্যাদির আছরজনিত 
কারণে এসব হয়ে থাকে আর এর প্রতিরোধক যদি তোমার কাছে না থাকে তাহলে 
চিকিৎসার ব্যবস্থা নিতে পারি এবং এজন্য যত টাকা দরকার আমরা দেদার খরচ 
করতে পারি যাতে তুমি তার হাত থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পার । 

উতবার যখন সব কিছু বলা হল তখন রাসূলুল্লাহ (সা) বললেন : যা কিছু 
বলার ছিল তা কি বলেছ? সে বলল : হ্যা। তিনি বললেন : তাহলে এবার আমার 
কথা শোন। 

এরপর তিনি সূরা ফুসসিলাত-এর কিছু আয়াত সিজদার আয়াত অবধি 
তেলাওয়াত করলেন। উতবার কর্ণকুহরে কালামে পাকের আয়াত পৌছুতেই সে 
নীরবে তা শুনতে লাগল । তার দুই হাত ছিল পেছনের দিকে ঠেস দেয়া আর তার 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৪৯ 


কান দু'টো ছিল এশী বাণী শ্রবণে একান্তভাবে মগ্ন । রাসূলুল্লাহ (সা) সিজদার 
আয়াত অবধি পৌছুতেই সিজদা করলেন। এরপর বললেন : আবু'ল-ওয়ালীদ ! 
তোমার যা কিছু শোনার ছিল শুনেছ। এখন যা মনে করার কর। 

উতবা যখন তার সাথীদের নিকট ফিরে গেল তখন লোকেরা তার চেহারাদৃষ্টে 
বলতে লাগল, আমরা কসম খেয়ে বলছি যে, আবু'ল-ওয়ালীদ যেই চেহারা নিয়ে 
গিয়েছিল এই চেহারা তার থেকে ভিন্ন । সে বসতেই লোকেরা তাকে জেঁকে ধরে 
জিজ্ঞেস করল : আবু'ল-ওয়ালীদ! খবর কি? কি সংবাদ নিয়ে এসেছ? উতবা বলল, 
“খবর এই যে, আমি তার মুখে এমন এক কালাম শুনেছি যা এর আগে আর 
কখনো শুনিনি । আল্লাহ্র কসম করে বলছি, হে কুরায়শগণ! এ কালাম কাব্য নয়, 
যাদু নয়, গণনাবিদ্যা নয় আর না জ্যোতির্বিদ্যা। আমার কথা শোন এবং এ 
লোকটাকে তার অবস্থার ওপর ছেড়ে দাও।” একথা বলতেই তারা উতবাকে 
গালমন্দ দেওয়া শুরু করল । তারা আরও বলল, মুহাম্মাদের যাদু, আল্লাহ্‌র কসম, 
দেখছি তোমাকেও গ্রাস করেছে। 

উতবা বলল: আমার অভিমত আমি তোমাদেরকে বললাম । এখন তোমাদের 
যেমন অভিরুচি, যা খুশী করতে পার।১ 


আবিসিনিয়া অভিমুখে মুসলমানদের হিজরত 

রাসূলুল্লাহ (সা) যখন দেখতে পেলেন যে, তার সাহাবাগণ তথা সঙ্গী- 
সাথীদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে এবং তিনি তাদের হেফাজত ও 
প্রতিরোধ করতে পারছেন না তখন তিনি তাদেরকে বললেন : যদি তোমরা চাও 
তবে আবিসিনিয়ার দিকে বেরিয়ে গেলে ভাল হবে । সেখানকার যিনি বাদশাহ তার 
জন্য কেউ কারুর ওপর জুলুম করে না। দেশটা খুব ভাল । যতক্ষণ পর্যন্ত না আল্লাহ 
তোমাদের জন্য মুক্তির ও প্রশস্ততার অন্য কোন ব্যবস্থা করছেন এটাই তোমাদের 
জন্য ভাল হবে। 

এই সময় মুসলমানদের একটি দল আবিসিনিয়ার দিকে হিজরত করল । 
ইসলামে এটাই ছিল প্রথম হিজরত । এই দলে ছিল দশজন মুসলিম । দলের 
আমীর নিযুক্ত হয়েছিলেন হযরত “উছমান ইবন মাজ“উন (রা)। এরপর জাফর 
ইবন আবী তালিব (রা) হিজরত করেন । এরপর একে একে অনেক মুসলমানই 
সেখানে গিয়ে পৌছেন। এঁদের ভেতর কেউ ছিলেন একাকী এবং কেউ কেউ 
পরিবার-পরিজনসহ হিজরত করেছিলেন। এসব লোক যারা আবিসিনিয়া পানে 
হিজরত করেছিলেন তাদের মোট সংখ্যা ৮৩ জন ছিল বলে কথিত ।২ 


১. সীরাত ইবন হিশাম, ১খ., ২৯৩-৯৪ পৃ. । 
২. সীরাত ইবন হিশাম, ১খ., ৩২০-২১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫০ 


আবিসিনিয়া অভিমুখে হিজরতের পেছনে কুরায়শদের অত্যাচার-নিপীড়নের 
হাত থেকে মুক্তি পাওয়াই একমাত্র লক্ষ্য ছিল না, বরং বিদেশ-বিভূইয়ে ইসলামের 
দাওয়াত পৌছে দেওয়া, সেই সঙ্গে নবী করীম (সা)-এর দুশ্চিন্তার লাঘবও এর 
অন্যতম উদ্দেশ্য ছিল। 


মুহাজিরদের তালিকা পর্যালোচনা করলে এর পরিধির বিশালতা ও বৈচিত্র্যের 
পরিমাপ করা যায় এবং জানা যায় যে, এই তালিকায় সমাজের সর্বশ্রেণীর ও 
সর্বস্তরের প্রতিনিধিত্ব ছিল। এ দলে আমীর যেমন দেখা যায়, তেমনি দেখা যায় 
ফকীরকেও । বৃদ্ধ যেমন দৃষ্টিগোচর হয়, তেমনি দৃষ্টিগোচর হয় যুবকও। পুরুষ 
যেমন, তেমনি নারীও এ তালিকায় স্থান পেয়েছে । আর এঁদের অধিকাংশেরই 
সম্পর্ক ছিল মক্কার বনেদী ও প্রাচীন খান্দানগুলোর সঙ্গে যদ্বারাইসলামের দাওয়াতের 
বিরাট প্রভাব ও প্রতিক্রিয়া এবং এর শক্তি ও বিশালতা সম্পর্কে জানা যায়। 


কুরায়শদের পশ্চাদ্ধাবন 

কুরায়শরা যখন দেখতে পেল যে, মুসলমানরা সেখানে পৌছে গেছে এবং 
আরাম ও প্রশান্তির সঙ্গে রয়েছে তখন তারা আবদুল্লাহ ইবন আবী রবী“আ ও ‘আমর 
ইবনু’ল-‘আস ইবন ওয়াইলকে সেখানে পাঠায় এবং তাদের সঙ্গে সম্রাট নাজাশী, 
যুদ্ধবাজ সর্দার ও সিপাহসালারদের জন্য এমন বহু উপহার-উপটৌকনও পাঠায় 
যেগুলোকে মক্কার বিশেষ সওগাত মনে করা হত। এরা দু'জন সম্রাট নাজাশীর 
দরবারে গিয়ে উপস্থিত হয় এবং সম্রাটের সিপাহসালার ও সর্দারদেরকে নানা 
রকমের উপহার পেশ করে তাদের অনুকূলে টেনে নেয়। সম্রাটের দরবারে এ 
দু'জন কুরায়শ প্রতিনিধি এভাবে তাদের আলোচনার সুত্রপাত করে £ 


“মহানুভব সম্রাটের রাজ্যে আমাদের দেশের কিছু বেওকুফ যুবা ও তরুণ এসে 
আশ্রয় নিয়েছে। এরা তাদের ধর্ম পরিত্যাগ করেছে, অথচ তারা আপনার ধর্মও 
কবুল করেনি, বরং এরা এক নতুন ধর্ম আবিষ্কার করেছে, যে ধর্ম না আমরা চিনি 
আর না আপনারা চেনেন। আমাদেরকে আপনার নিকট তাদের সম্প্রদায়ের কিছু 
নেতৃস্থানীয় ও দায়িত্বশীল লোক (যারা তাদেরই বাপ-চাচা ও নিকটাত্মীয়) 
পাঠিয়েছেন যাতে আপনি তাদের ছেলে-সন্তানদেরকে ফেরত পাঠিয়ে দেন। কেননা 
এদের ব্যাপারে তারাই বেশি ভাল জানে এবং তারাই এদের আপনজন ৷” 

সম্রাটের চারপাশে যেসব সর্দার ছিল তারা সকলেই একবাক্যে বলে 
উঠল,“মহানুভব সম্রাট! এরা দু'জন ঠিকই বলছেন। আপনি তাদেরকে ওদের 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫১ 


দু'জনের হাতে তুলে দিন।” নাজাশী তাদের এবসম্বিধ কথায় খুবই ক্রোধান্বিত হন 
এবং তাদের কথা মেনে নিতে অস্বীকৃতি জানান । যারা তার মহানুভবতার ছায়াতলে 
আশ্রয় নিতে এসেছে তাদেরকে এভাবে বন্ধুহীন ও স্বজনহীন অসহায় অবস্থায় ছেড়ে 
দেওয়া তিনি পছন্দ করেননি । তিনি এ ব্যাপারে শপথও করেন এবং মুসলমানদের 
ডেকে পাঠিয়ে খৃষ্টান পাদরীদেরকে একত্র করেন এবং মুসলমানদের দিকে 
সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, “তোমাদের সেই ধর্ম কি যার জন্য 
তোমরা তোমাদের দেশ ও জাতি পরিত্যাগ করেছ এবং পরিত্যাগের পর তোমরা 
না আমার ধর্ম গ্রহণ করেছ, আর না অন্য কোন পরিচিত ধর্ম কবুল করেছ?” 


জাফর ইবন আবী তালিব (রা)-এর ভাষণ : জাহিলিয়াতের 
পর্দা উন্মোচন ও ইসলামের পরিচিতি পেশ 

তখন রাসূলুল্লাহ (সা)-এর পিতৃব্য পুত্র জাফর ইবন আবী তালিব (রা) দীড়ান 
এবং নিম্নোক্ত বক্তব্য পেশ করেন ঃ 

“হে রাজন! আমরা ছিলাম এক জাহিল কওম। আমরা মূর্তিপূজা করতাম । 
মৃত জীব ভক্ষণ করতাম । সর্বপ্রকার নির্লজ্জতা, অশ্লীলতা ও পাপে আমরা ছিলাম 
লিপ্ত। আমাদের মধ্যে যারা সবল ও শক্তিশালী তারা দুর্বল ও কমযোর লোকদের 
ছিড়ে খেতাম । আমরা এ রকম অবস্থায় ছিলাম । এমন সময় আল্লাহ তা“আলা 
আমাদেরই মধ্যে থেকে একজনকে রাসূল হিসেবে পাঠালেন যার খান্দান 
বংশমর্ধাদায় ও কৌলিন্যে শ্রেষ্ঠ, যার সত্যবাদিতা, আমানতদারী, সচ্চরিত্র ও 
পবিত্রতা সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম । তিনি আমাদেরকে দাওয়াত 
দিলেন এক আল্লাহ্‌র ওপর ঈমান আনতে এবং কেবল তারই ইবাদত-বন্দেগী 
করতে । তিনি আহ্বান জানালেন আমরা ও আমাদের বাপ-দাদা যেসব মূর্তি ও 
পাথরের পূজা করতেন সেগুলোকে একেবারে ছেড়ে দিতে এবং সে সবের সঙ্গে 
সম্পর্কচ্ছেদ করতে । তিনি আমাদেরকে সত্য কথা বলতে, আমানত আদায় 
করতে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে, 
নাজায়েয ও হারাম কথাবার্তা ও না-হক খুন-খারাবী ত্যাগ করে চলতে নির্দেশ 
দেন। নির্লজ্জ ও অশ্লীল কাজ, মিথ্যা, ধোকা ও প্রতারণা, য়াতীমের মাল ভক্ষণ, 
সতী-সাধ্বী ও পবিত্রা রমণীদের চরিত্রে অপবাদ আরোপ করতে তিনি নিষেধ 
করেন। তিনি আমাদেরকে নির্দেশ দেন যেন আমরা কেবল এক আল্লাহ্‌র ইবাদত 
করি এবং তার সাথে অপর কাউকে শরীক না করি। তিনি আমাদেরকে সালাত, 
সওম ও যাকাতের নির্দেশ দেন (এ সময় তিনি ইসলামের অন্যান্য আরকানের 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫২ 


বৰ্ণনাও দেন)। আমরা তাকে সত্য বলে মেনেছি, তার ওপর ঈমান এনেছি এবং 
যেসব তরীকা ও শিক্ষামালা তিনি আল্লাহ্র নিকট থেকে নিয়ে এসেছেন আমরা তার 
আনুগত্য করি, করি অনুসরণ । আমরা কেবল এক আল্লাহ্র ইবাদত করি, তার 
সঙ্গে অপর কাউকে শরীক করি না। তিনি যা হারাম করেছেন আমরা তা হারাম 
জেনেছি এবং তিনি যা হালাল করেছেন তা হালাল হিসেবে মেনে নিয়েছি । এতে 
আমাদের জাতিগোষ্ঠী আমাদের শত্রুতা সাধনে কোমর বেঁধে নেমে পড়ে । তারা 
আমাদেরকে নানা রকমের কষ্ট দেয় এবং আমাদেরকে তার প্রচারিত দীন থেকে 
বিচ্যুত করবার জন্য বিভিন্ন রূপ পরীক্ষার মাঝে নিক্ষেপ করে । তারা আরও চেষ্টা 
চালায় যেন আমরা আল্লাহ্র ইবাদত পরিত্যাগ করি, পুনরায় মূর্তি পূজা শুরু করি 
এবং যেই সব গোনাহ ও পাপ কাজকে প্রথমে বৈধ মনে করতাম পুনরায় তা বৈধ ও 
হালাল মনে করি। 

“যখন তারা আমাদের সঙ্গে জোর-যবরদস্তি করা শুরু করল, আমাদের ওপর 
জুলুম করল, আমাদের বেঁচে থাকাকে অসম্ভব করে তুলল, আমাদের ধর্মের পথে 
পর্বতসম বাধা হয়ে দাড়াল তখন আমরা আশ্রয় গ্রহণ মানসে আপনার রাজ্যে আসি 
এবং এজন্য আপনাকেই আমরা নির্বাচিত করি । আপনার প্রতিবেশ ও আশ্রয়ের 
আকাজী হই । হে রাজন! আমরা এখানে এই আশায় এসেছি যে, এখানে 
আমাদের ওপর কোন জুলুম হবে না।” 

নাজাশী এই গোটা বক্তৃতা পূর্ণ নীরবতা ও গাল্ীর্যের সঙ্গে শুনলেন এবং বললেন 

তোমাদের নবী আল্লাহ্র কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার কিছু কি 
তোমাদের কাছে আছে? হযরত জা“ফর (রা) উত্তর দিলেন : হ্যা! আছে। নাজাশী 
বললেন : আমাকে তা পাঠ করে শোনাও। 

হযরত জা“ফর (রা) সূরা মারয়ামের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত 
করলেন । তেলাওয়াত শুনে নাজাশী কেঁদে ফেললেন এবং চোখের পানিতে তার 
দাড়ি পর্যন্ত ভিজে যায় । সম্রাটের দরবারের পাদরীরা পর্যন্ত কাদতে থাকেন । এমন 
কি তাদের ধর্মীয় পুস্তক অবধি চোখের পানিতে ভিজে যায়। 


হযরত জা“ফর (রা)-এর হেকমত ও অলংকারময় বক্তব্য 

আবিসিনিয়া অধিপতি নাজাশীর সামনে হযরত জাফর ইবন আবী তালিব 
(রা)-এর বক্তৃতা ও ইসলামের দাওয়াত তার হেকমত, স্থান-কালের রে'আয়েত ও 
মানুষের মনস্তত সম্পর্কে অবগতির চিত্তাকর্ষক নমুনা । এ থেকে শাব্দিক 
অলংকারিতা অপেক্ষাও বেশি বুদ্ধিবৃত্তিক অলংকারিতা প্রকাশ পায় যাকে এঁশী 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৩ 


পথ-নির্দেশনা (রব্বানী হেদায়াত) ও গায়বী মদদ ছাড়া আর কিছু বলা যায় না। 
উপরস্তু এই বক্তৃতা থেকে হযরত জাফর (রা)-এর শান্ত প্রকৃতি ও দূরদর্শিতারও 
পরিচয় পাওয়া যায় যে ক্ষেত্রে বনু হাশিম কুরায়শদের ওপর এবং কুরায়শ গোত্র 
সমগ্র আরবের ওপর অগ্রগামী ছিল। হযরত জাফর (রা) তার বক্তৃতাকে আরব 
জাহিলিয়াতের অবস্থা পেশ করা এবং একথা বলার মধ্যে সীমাবদ্ধ রাখেন যে, 
রাসূলুল্লাহ (সা)-কে আল্লাহ তাআলা রাসূল বানিয়ে পাঠিয়েছেন, মানুষকে তিনি 
আল্লাহ্র দিকে আহ্বান করেছেন এবং দীনে হক-এর দাওয়াত ও সর্বোত্তম চরিত্রের 
তা‘লীম দিয়েছেন। যে সব লোক তার ওপর ঈমান এনেছে তাদের জীবনে বিরাট 
বিপ্রব সাধিত হয়েছে। এটা অবস্থার এমন বিশ্লেষণ ও চিত্রাংকন যা একটি 
আত্মজীবনীর মর্যাদা রাখে এবং যার বর্ণনাকারীর সত্যতার ক্ষেত্রে সন্দেহ বা 
সংশয়ের আদৌ অবকাশ নেই । বিজ্ঞসুলভ দাওয়াত ও বর্ণনা প্রকৃত সত্যের এমন 
একটি পন্থা বা পদ্ধতি যা উপস্থাপনকারীর জন্য না বিপদ সৃষ্টিকারী আর না সংশয় 
সৃষ্টিকারী, না বিরোধিতাকারী ও আপত্তি উত্থাপনকারীকে আহত করে এবং না 
শ্রোতাকে বিরোধিতা করার জন্য উৎসাহিত করার সুযোগ দেয় । এটি এমন একটি 
ব্যাপার যা ঘটনা ও একটি সমাজের সত্যিকার কাহিনী যার মধ্যে একজন নবীর 
দাওয়াত ও তা'লীম গ্রহণকারীকে মানবতার নিম্নতম অবস্থা থেকে উঠিয়ে উচ্চতম 
সোপানে পৌছে দিয়েছে। এখন যার ইচ্ছা সে এটাকে পরীক্ষা করে দেখুক এবং 
এই বৈপ্রবিক অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করুক ।১ 
কুরায়শ প্রতিনিধি দলের ব্যর্থতা 

নাজাশী (বক্তৃতা শ্রবণান্তে) বললেন, নিঃসন্দেহে এটি এবং যা কিছু হযরত 
“ঈসা (আ) নিয়ে এসেছিলেন একই আলোক-রশ্মি থেকে উৎসারিত । অতঃপর 
তিনি কুরায়শ দৃতদ্বয়ের দিকে মনোনিবেশ করলেন এবং বললেন : তোমরা এখান 
থেকে চলে যাও। আল্লাহ্র কসম! আমি কখনো এদেরকে তোমাদের হাতে তুলে 
দেবনা। 

এবার “আমর ইবনু'ল-“আস তার তুনীরের শেষ তীরটি নিক্ষেপ করল । তীরটি 
ছিল বিষমাখা । সে বলল : মহান সম্রাট! এরা হযরত ঈসা (আ) সম্পর্কে এমন সব 
কথা বলে যা মুখ দিয়ে উচ্চারণ করাও মুশকিল । 
মসীহ (আ) সম্পর্কে কী বলে থাক? 

হযরত জাফর ইবন আবী তালিব (রা) উত্তরে জানালেন : আমরা তার সম্পর্কে 
১. লেখক বিরচিত ৮১:৮1 01১৪1| ৮৮৪ ৯০১ 241 ০১ ১13১1 7 পৃ ১২২-২৩ 1১, 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৪ 


সেই সব কথাই বলি যা আমাদের নবী (সা) আমাদেরকে শিখিয়েছেন । আর তা 
হল,তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তিনি তার রূহ ও তার বাক্য (কালেমা) 
যা তিনি কুমারী ও পবিত্রা মারয়ামের ওপর নিক্ষেপ করেছিলেন । এতদশ্রবণে তিনি 
তার হাত দিয়ে মাটি থেকে একটি খড় তুলে বললেন : আল্লাহ্‌র কসম! যা কিছু 
তোমরা বললে হযরত ঈসা (আ) এর থেকে এই খড়ের তুল্যও বেশি নন। 

এরপর সম্রাট মুসলমানদের অবস্থান সম্মান ও শ্রদ্ধার সঙ্গে মঞ্জুর করেন এবং 
তাদেরকে নিরাপত্তা ও অভয় দান করেন। কুরায়শ দৃতদ্বয় অত্যন্ত লজ্জিত ও 
অপমানিত হয়ে সেখানে থেকে বহিষ্কৃত হল আর মুসলমানরা অত্যন্ত উত্তম আবাস 
ও ভাল পরিবেশে সম্মানজনক স্থান লাভ করল ।৯ 


মুসলমানদের কৃতজ্ঞতাবোধের প্রেরণা 

সেই যুগেই নাজাশীর জনৈক দুশমন তার রাজ্যে হামলা চালায় । মুহাজির 
মুসলমানদের সম্পর্কে সম্রাট নাজাশীর প্রশংসনীয় ভূমিকা এবং তীর সদয় ব্যবহারের 
উত্তরে মুসলমানগণ সম্রাটকে পূর্ণ সহযোগিতা প্রদান করেন যা ছিল ইসলামের 
নৈতিক শিক্ষামালা মাফিক ও মুসলমানদের চরিত্র উপযোগী । 


আবিসিনিয়ায় দীনের দাওয়াত ও ইসলামের পরিচিতি পেশ 
আবিসিনিয়া অভিমুখে মুসলমানদের হিজরত নবুওয়াতের ৫ম বর্ষে অনুষ্ঠিত 
হয়। হযরত জাফর ইবন আবী তালিব (রা) তার সঙ্গী-সাধীদেরকে নিয়ে হিজরী 
৭ম বর্ষ পর্যন্ত এখানে থাকেন এবং খায়বার যুদ্ধের সময় তারা রাসূলুল্লাহ (সা)-র 
খেদমতে উপস্থিত হন। এভাবে তারা পনের বছর আবিসিনিয়ায় থাকেন। এ এক 
দীর্ঘ সময় যা থেকে হযরত জাফর ইবন আবী তালিব রো) ইসলামের দাওয়াতের 
ধারাবাহিকতায় অবশ্যই ফায়দা লাভ করে থাকবেন। যেহেতু দেশটি অপরাপর 
খৃষ্টান দেশের মুকাবিলায় উদারতা, সহিষ্ণুতা ও নিপীড়িত মজলুমদেরকে আশ্রয় 
দানের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছিল এবং শাসক তার ন্যায়বিচার ও 
মানবতাবোধের জন্য পরিচিত ছিলেন, কিন্তু এ যুগ ঘটনার বিস্তৃত ও লিখিত বিবরণ 
ধরে রাখার যুগ ছিল না বিধায় এর সপক্ষে প্রমাণ হিসেবে যদিও আমাদের নিকট 
এঁতিহাসিক ও পুথিগত দলীল-দস্তাবেষ নেই, কিন্তু অনুমান করা চলে যে, তার এই 
দীর্ঘ প্রবাস জীবনের অবস্থান থেকে যোর পেছনে অন্য কোন পার্থিব ফায়দা লাভ 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৩৩৪, ৩৮-পৃ., সংক্ষিপ্ত । 
২. মুসনাদ ইমাম আহমদ ইবন হাম্বল, ১ম খণ্ড। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৫ 


লক্ষ্য ছিল না) দীনের দাওয়াত ও ইসলামের পরিচিতি পেশের ক্ষেত্রে পরিপূর্ণ 
সুযোগ গ্রহণ করে থাকবেন। 


হযরত ওমর (রা)-এর ইসলাম গ্রহণ 

অতঃপর আল্লাহ তাআলা ওমর ইবনু'ল-খাত্তাব (রা)-এর ইসলাম গ্রহণের 
মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সাহায্য-সমর্থনের অদৃশ্য উপকরণ সরবরাহ 
করেন। ওমর কুরায়শ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন 
ভীতিকর ও প্রভাবমপ্তিত ব্যক্তিত্বের অধিকারী বীর পুরুষ । রাসূলুল্লাহ সো)-র একান্ত 
অভিলাষ ছিল তিনি মুসলামন হন। এজন্য তিনি দু'আও করতেন। 

তার ইসলাম গ্রহণের ঘটনা এই যে, তার বোন খাত্তাব কন্যা ফাতিমা (রা) 
ইসলাম কবুল করেছিলেন এবং তারপর তার স্বামী সাঈদ ইবন যায়দ (রা)-ও 
ইসলাম গ্রহণ করেন। কিন্তু তাদের দু'জনের কেউই হযরত ওমরের ভীতিকর 
ব্যক্তিত্বের কারণে, অধিকন্তু ইসলাম ও মুসলমানদের সঙ্গে তার কঠোর আচরণের 
দরুন তখন পর্যন্ত তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেননি । খাববাব 
ইবনু'ল-আরাত (রা) ফাতিমাকে কুরআন শরীফ পড়াতেন। 

হযরত ওমর (তখনও তিনি মুসলমান হননি) একবার তলোয়ার ঝুলিয়ে 
রাসূলুল্লাহ (সা) ও তার সাহাবায়ে কিরামের সন্ধানে বের হলেন। তিনি জানতে 
পেরেছিলেন যে, এই সময় তিনি ও তার সাহাবীগণ সাফা পাহাড়ের নিকটবর্তী কোন 
বাড়িতে সমবেত হয়েছেন। পথিমধ্যে তিনি নঈম ইবন “আবদুল্লাহর দেখা পান যিনি 
তারই গোত্র বনী “আদীর সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। 
তিনি জিজ্ঞেস করলেন : ওমর! কোথায় যাচ্ছ? তিনি বললেন : (আল্লাহ্র পানাহ 
চাই) মুহাম্মাদ (সা)-এর ফয়সালা করতে চলেছি যিনি ধর্মচ্যুত হয়ে গেছেন, 
কুরায়শদের পারস্পরিক এঁক্য ও সংহতিকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছেন, তাদেরকে 
জাহেল ও বেওকুফ প্রতিপন্ন করেছেন, তাদের ধর্মে দোষারোপ করছেন, তাদের 
উপাস্য দেবদেবীগুলোকে গালি দিয়েছেন। আজ তার কিস্সাই খতম করতে চাই। 

নঈম বললেন : ওমর! জানি না তুমি কোন্‌ ধোকায় পড়েছ। আগে নিজের 
ঘরের খোজ নাও। প্রথমে নিজের ঘর ঠিক কর। 

ওমর বললেন : আমার ঘরের খবর! কেন, আমার ঘরে কি হয়েছে? 

তিনি উত্তর দিলেন : তোমার ভগ্নিপতি, চাচাতো ভাই সাঈদ ইবন যায়দ ও 
তোমার বোন ফাতেমা দু'জনেই মুসলমান হয়েছে এবং মুহাম্মাদের ধর্ম কবুল 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৬ 


করেছে, তার খবর রাখ ? আগে তাদের খোজ নাও (তারপর অন্যের খবর নিতে 
যেও)। 


ওমর তখন বোন ও ভগ্নিপতির বাড়ীর পথ ধরলেন। সে সময় তাদের নিকট 
হযরত খাব্বাব ইবনু*ল-আরাত (রা) বসা ছিলেন। তীর সঙ্গে ছিল কুরআনু*ল- 
করীমের সূরা তা-হা-র লিখিত একটি অংশ। তিনি তাদের উভয়কে এটি 
পড়াচ্ছিলেন। ওমরের পায়ের আওয়াজ পেতেই হযরত খাব্ব্‌ব (রা) ঘরের 
ভেতরের একটি কামরায় গিয়ে লুকিয়ে পড়লেন । হযরত ফাতেমা জলদী লিখিত 
সূরার অংশটুকু উরুর নীচে লুকিয়ে ফেললেন । কিন্তু ওমর খাব্বাব ইবনু'ল-আরাত 
(রা)-এর তেলাওয়াতের শব্দ আগেই শুনে ফেলেছিলেন । তিনি ভেতরে প্রবেশ 
করতেই জিজ্ঞেস করলেন ঃ বাড়ীতে ঢুকতেই কি সব যেন শুনতে পেলাম! ঘরে 
তোমরা কি করছিলে? তারা উভয়ে বললেন : তুমি কিছু শুনতে পেয়েছ বুঝি? ওমর 
বললেন : হ্যা, শুনেছি আর এও শুনেছি যে, তোমরা দু'জনেই মুহাম্মাদের ধর্ম কবুল 
করেছ। এই বলে তিনি ভগ্নিপতি হযরত সাঈদ ইবন যায়দ (রা)-এর ওপর ঝাপিয়ে 
পড়লেন এবং তাকে মারতে শুরু করলেন । হযরত ফাতেমা (রা) স্বামীকে বাচাতে 
গিয়ে নিজেও ভাইয়ের হাতে প্রহত ও আহত হলেন। 


এবার তারা উভয়ে স্বরূপে আত্মপ্রকাশ করলেন এবং বললেন : ওমর! তুমি যা 
শুনেছ ও যা জেনেছ তা সত্য । হ্যা, আমরা মুসলমান হয়েছি এবং আল্লাহ ও তদীয় 
রাসূলের ওপর ঈমান এনেছি। এখন তোমার যা করার করতে পার। 


বোনের রক্তাক্ত শরীরের দিকে তাকাতেই ওমরের উত্তেজনায় ভাটা পড়ল এবং 
আপন কৃতকর্মের দরুন লজ্জিত হলেন । তিনি থামলেন, তারপর বললেন : কিছুক্ষণ 
আগে তোমরা যা পড়ছিলে তা আমাকে দাও, আমি দেখতে চাই মুহাম্মাদ 
তোমাদেরকে কি শেখান । ওমর লেখাপড়া জানতেন । তার মুখে একথা শুনতেই 
বোন ফাতেমা বললেন : ওমর ! আমাদের ভয় হচ্ছে তুমি এর সঙ্গে কোন বেয়াদবী 
না করে বস। তিনি বললেন : তোমরা ভয় পেয়ো না, নিশ্চিন্তে থাকতে পার । তিনি 
কসম খেয়ে তাদের আশংকা দূর করলেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন। তার 
এ ধরনের কথাবার্তায় বোন ফাতেমা আশাব্বিত হলেন যে, সম্ভবত ওমর ইসলাম 
কবুল করবেন । তিনি নম্র ভাষায় বললেন : ভাইজান ! শির্ক-এ লিপ্ত থাকার দরুন 
আপনি নাপাক ও অপবিত্র । এই সহীফা কেবল পাক-পবিভ্র মানুষই স্পর্শ করতে 
পারে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৭ 


ওমর উঠলেন, গিয়ে গোসল করলেন। তখন বোন ফাতেমা কুরআনের 
অংশটুকু ভাইয়ের হাতে তুলে দিলেন। সূরা তা-হা পড়া শুরু করে কিছু দূর অগ্রসর 
হতেই ওমর বলে ওঠেন : কী পবিত্র ও সম্মানিত কালাম! 

হযরত খাব্বাব (রা) একথা শুনতেই গোপন কামরা থেকে বেরিয়ে এলেন 
এবং ওমরকে লক্ষ করে বললেন : ওমর! আল্লাহর কসম, আমার আশা ছিল যে, 
আল্লাহ তা'আলা তার নবীর দাওয়াত দ্বারা আপনাকে অবশ্যই ধন্য ও অনুগৃহীত 
করবেন। কেননা গতকালই আমি হুযুর আকরাম (সা)কে এই দু'আ করতে 
শুনেছি, হে আল্লাহ! আবু'ল-হাকাম ইবন হিশাম (আবূ জাহল) কিংবা ওমর 
ইবনু'ল-খাত্তাবের মাধ্যমে ইসলামকে সাহায্য কর। হে ওমর! এখন তো তোমার 
কিছুটা আল্লাহ্‌র ভয় ও লঙ্জা-শরমের খেয়াল করা উচিত। 

তখন ওমর বললেন : খাব্বাব! আমাকে মুহাম্মাদ (সা)-এর কাছে নিয়ে চল। 
আমি ইসলাম কবুল করতে চাই । হযরত খাব্বাব (রা) বললেন : তিনি এখন সাফা 
পাহাড়ের কাছাকাছি একটি ঘরে আছেন। তার সঙ্গে আরও অনেক সাথী আছেন। 
হযরত ওমর (রা) তলোয়ার কোষবদ্ধ করলেন এবং রাসূলুল্লাহ সো)-র সঙ্গে সাক্ষাৎ 
এর উদ্দেশ্যে সাফা অভিমুখে ধাবিত হলেন। তিনি ঘরে গিয়ে টোকা দিলেন। 
দরজায় টোকা পড়তেই একজন সাহাবী দাঁড়ালেন এবং দরজা পথে উকি দিয়ে 
দেখে নিশ্চিন্ত হতে চাইলেন। দেখতে পেলেন, ওমর তলোয়ারসহ দ্বারদেশে 
দণ্ডায়মান । তিনি ঘাবড়ে গেলেন এবং রাসূলুল্লাহ (সা)-র কাছে গিয়ে বললেন : ইয়া 
রাসূলাল্লাহ! খাত্তাব পুত্র ওমর তলোয়ার হাতে দরজায় দাড়িয়ে । বীর কেশরী হযরত 
হামযা (রা) বললেন : তাকে আসতে দাও । যদি সে নেক নিয়তে এসে থাকে হবে 
তো ভাল, অন্যথায় আমরা তার তলোয়ার দিয়েই তাকে খতম করব। এরপর 
রাসূলুল্লাহ (সা) বললেন : তাকে অনুমতি দাও । অনন্তর সাহাবী গিয়ে হযরত 
ওমরকে ভেতরে আসবার অনুমতি দিলেন। 

হযরত ওমর আসতেই রাসূলুল্লাহ (সা) সামনে অগ্রসর হয়ে তাঁর পরিধেয় 
কাপড় সজোরে টেনে ধরে বললেন ঃ খাত্তাব পুত্র! কোন্‌ অভিপ্রায়ে তুমি এখানে 
এসেছ ? আল্লাহ্র কসম! আমি দেখতে পাচ্ছি মৃত্যুর আগে কোন্‌ কঠিন বিপদ ও 
মুসীবতের সম্মুখীন তোমাকে হতে হবে। 

হযরত ওমর বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট আমি আল্লাহ ও তাঁর 
রাসূলের ওপর ঈমান আনার এবং আল্লাহ তা“আলা যে হেদায়তে ও তা“লীম তাঁর 
মাধ্যমে পাঠিয়েছেন তা কবুল করার জন্য হাযির হয়েছি। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৮ 


হযরত ওমর বলেন, একথা শোনা মাত্রই রাসূলুল্লাহ (সা) তকবীর ধ্বনি 
উচ্চারণ করলেন । তকবীর ধ্বনি উচ্চারিত হতেই সেই ঘরে যত সাহাবা-ই কিরাম 
উপস্থিত ছিলেন সকলেই বুঝলেন যে, ওমর মুসলমান হয়ে গেছেন।১ 

হযরত ওমর (রা)-এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে 
আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ সৃষ্টি হয় । হযরত হামযা রো) পূর্বেই ইসলাম কবুল 
করেছিলেন। তিনি জানতেন যে, কুরায়শ কাফিরদের ওপর এর কতটা তীব্র 
প্রতিক্রিয়া দেখা দেবে এবং মক্কার জীবনে এর কী প্রভাব অনুভূত হবে । আর 
তাদের এই ধারণা কোন খোশ-কল্পনার ওপর ভিত্তি করে ছিল না। কেননা 
মুশরিকদের নিকট আর কোন লোকের ইসলাম গ্রহণ এতটা কষ্টকর ও অসহনীয় 
ছিল না এবং আর কোন ঘটনাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি যতটা দেওয়া হয়েছিল 
হযরত ওমর (রা)-এর ইসলাম গ্রহণের ঘটনাকে । 

হযরত ওমর (রা) তার মুসলমান হওয়ার কথা প্রকাশ্যে ও খোলাখুলি ঘোষণা 
দেন। কুরায়শদের ভেতর এ খবর তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে । হযরত ওমর 
(রা)- ও এজন্য প্রয়োজনে লড়াই করে মরবার জন্যও প্রস্তুত হয়ে যান এবং তিনি 
প্রতিপক্ষের সঙ্গে মুকাবিলার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। শেষাবধি বিরোধী ও 
শক্রপক্ষ ব্যর্থ মনোরথ ও হিম্মতহারা হয়ে থেমে যায়।২ 
কুরায়শদের পক্ষ থেকে বনী হাশিমকে বয়কট ও অবরোধ 

আরব গোত্রগুলোর মাঝে ইসলাম দ্রুতবেগে বিস্তার লাভ করতে থাকে । এতে 
কুরায়শরা খুবই চিন্তিত হয়। তারা একটি পরামর্শ সভার আয়োজন করে । সভায় 
সিদ্ধান্ত গৃহীত হয় যে, এমন একটি লিখিত অঙ্গীকার বা চুক্তিনামা সম্পাদিত হোক 
যার মাধ্যমে বনী হাশিম ও বনী আবদু'ল-মুত্তালিবকে এ বিষয়ে বাধ্য করা হবে যে, 
তাদের সঙ্গে কোন প্রকার বিয়ে-শাদী হবে না, কোন রকমের ক্রয়-বিক্রয়ও করা 
যাবে না। সভার পর এই সব দফাওয়ারী সিদ্ধান্তসমূৃহ লিখে অতঃপর এ সব 
অঙ্গীকারের ওপর সকলের দস্তখত গ্রহণপূর্বক সর্বসম্মতিক্রমে তা কাবা শরীফের 
ভেতর টাঙ্গিয়ে দেওয়া হয়। 
শাব-এ আবী তালিব বা আবূ তালিব গিরি উপত্যকায় 

কুরায়শরা এই চুক্তিনামা সম্পাদন করতেই বনু হাশিম ও বনী আবদু'ল মুত্তালিব 
তাদের সর্দার আবু তালিবের পেছনে এক্যবদ্ধ হল। তারা আবূ তালিব গিরি 
উপত্যকায় গিয়ে উঠল এবং সেখানে অবরুদ্ধ হয়ে পড়ল। এ ঘটনা নবুওয়াতের 
৭ম বর্ষের । বনু হাশিমের আবু লাহাব ইবন আবদি'ল-মুস্তালিব এতে শরীক ছিল 
১. সীরাত ইবন হিশাম,৩৪২-৪৬। ২. এ, ১ম খণ্ড, ৩৪৯ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৫৯ 


না। সে ছিল কুরায়শদের সমর্থক । বনু হাশিম অনেক কাল এতে বন্দী জীবন যাপন 
করে। অবশেষে অবরোধ দীর্ঘায়িত হতে থাকে এবং এমন এক পর্যায়ে গিয়ে 
পৌছে যে, অবরুদ্ধ লোকজনকে বাবুল বৃক্ষের পাতা খেয়ে জীবন ধারণ করতে 
হয়। শিশুরা ক্ষুধায় অস্থির হয়ে চীৎকার দিয়ে কাদত । এমন কি তাদের কান্নার 
আওয়াজ বহু দূর থেকেও শোনা যেত । কুরায়শরা ব্যবসায়ীদেরকেও তাদের 
বিরুদ্ধে উত্তেজিত করত । ফলে এসব ব্যবসায়ী খাদ্য ও নিত্য-ব্যবহার্য দ্রব্যাদির 
মূল্য এতটা বাড়িয়ে দিত যাতে বনু হাশিমের পক্ষে সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে । 

এভাবে কেটে যায় তিন তিনটি বছর । এ সময় গোপন পন্থায় কিছু কিছু নিত্য 
প্রয়োজনীয় সামগ্রী তাদের নিকট পৌছে যেত । কুরায়শদের যেসব লোক তাদের 
সঙ্গে লেনদেন ও আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত ছিল তারা কিছুটা পর্দান্তরালে তাদের 
সাহায্য করত । রাসূলুল্লাহ (সা) এমতাবস্থায়ও তার গোত্রের মাঝে দাওয়াত ও 
তাবলীগের এই অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য পালন করতেন দিনে-রাতে, গোপনে ও 
প্রকাশ্যে সম্ভাব্য সকল পন্থায় । আর বনু হাশিম পুরস্কার প্রাপ্তির আশায় সর্বপ্রকার 
দুঃখ-কষ্ট সহ্য করত। 


চুক্তিনামা ভঙ্গ ও বয়কটের অবসান 

ইতোমধ্যে কুরায়শদের কিছু বিবেকবান ও উন্নত মনোবলসম্পন্ন লোকের 
মন-মানসে, যাদের ভেতর হিশাম ইবন “আমর ইবন রবী‘আ ছিলেন অগ্রগামী, এই 
অত্যাচার-নিপীড়নমূলক চুক্তির বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি হয় এবং একে তারা 
মানবতাবিরোধী কাজ বলে অভিহিত করে । হিশাম ছিলেন উত্তম আচার-আচরণ- 
বিশিষ্ট ও আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী লোক এবং গোত্রের সকলেই তাকে সম্মান ও 
শ্রদ্ধার চোখে দেখত । তিনি কুরায়শদের সেই সব লোকের সঙ্গে, যাদের ভেতর 
কোমল আচরণ, উন্নত মনোবল ও ওদার্য বিদ্যমান ছিল, যোগাযোগ করেন এবং 
তাদের শরাফত ও মানবতাবোধকে জাগিয়ে দেন এবং তাদেরকে এই নিপীড়নসর্বস্ব 
অঙ্গীকার অবসানে উৎসাহিত করেন । পাচ ব্যক্তিকে পাওয়া যায় যারা এই চুক্তি 
মানতে অস্বীকার করতে একমত হল । পরদিন কুরায়শদের অনুষ্ঠিত একটি বৈঠকে 
যুহায়র ইবন আবী উমায়্যা, যার মা ছিলেন আবদুল মুত্তালিব কন্যা “আতেকা, এসে 
হাযির হন এবং বলতে থাকেন £ 

“ওহে মক্কাবাসী! এ তোমাদের কেমন বিচার যে, আমরা সকলে মজাসে খাব, 
পান করব আর আমাদেরই আত্মীয় বনূ হাশিম এক দানা খাবার ও এক বিন্দু পানির 
জন্য হাপিত্যেশ করবে এবং তাদের প্রাণ ওষ্ঠাগত হবে, তাদের সঙ্গে কেনাবেচাও 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬০ 


করা চলবে না, বন্ধ থাকবে । আল্লাহ্র কসম! আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে বসব 
না যতক্ষণ না এ জুলুমসর্বস্থ চুক্তিনামা ছিড়ে টুকরো টুকরো করতে পারছি।” 

এ সময় আবু জাহ্‌ল হস্তক্ষেপ করতে চাইল । কিন্তু তার চাল কার্যকর হল না। 
মুত‘ইম ইবন “আদী এই চুক্তিনামা ছিড়ে ফেলার উদ্দেশ্যে কাবার দিকে অগ্রসর 
হতেই দেখতে পেলেন চুক্তিনামাটির অধিকাংশই কীটদষ্ট, কেবল 4111 ২1... 
শব্দটি অক্ষত ও পাঠযোগ্য রয়েছে [রাসূলুল্লাহ (সা) তদীয় চাচা আবূ তালিবকে এ 
বিষয়ে পূর্বাহেই অবহিত করেছিলেন] । 

যাই হোক, চুক্তিনামাটি ছিড়ে ফেলা হয় এবং সেই সাথে এর লিখিত বক্তব্যের 
আর কোন গুরুত্ব রইল না।১ 


আবু তালিব ও হযরত খাদীজা রো)-র ওফাত 

নবুওয়াতের দশম বর্ষে একই সালে আবূ তালিব ও হযরত খাদীজা (রা) 
উভয়ের ইনতিকাল হয়। রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে এ দু'জনের উত্তম সাহচর্য ও 
আচরণ, বিশ্বস্ততা ও সাহায্য-সমর্থনের যে সম্পর্ক ছিল তা দিবালোকের ন্যায় 
দেদীপ্যমান। অবশ্য আবূ তালিব ইসলাম কবুল করেননি । এই শোকাবহ ঘটনার 
পর রাসূলুল্লাহ (সা)-কে উপধু্পরি কয়েকটি বিপদের সম্মুখীন হতে হয়। 


কুরআন মজীদের বিপ্রবাত্মক চিকিৎসা এবং 
সুস্থ বিবেক-বুদ্ধির ওপর এর প্রভাব 

তুফায়ল ইবন “আমর আদ-দাওসী ছিলেন আরবের একজন নেতৃস্থানীয় ও 
সম্মানিত ব্যক্তি এবং একজন বিশিষ্ট কবি। তিনি একবার মক্কায় আগমন করলে 
কুরায়শরা অভ্যাস মাফিক তাকে রাসূলুল্লাহ (সা)-র খেদমতে উপস্থিত হতে বাধা 
দিতে চাইল এবং তাকে তার নিকটবর্তী হওয়া ও তার বাক্য শ্রবণ সম্পর্কে ভীত ও 
শংকিত করল । বলল, আমাদের ভয় হয় যে, না জানি এর ফলে আমাদের এখানে 
যা ঘটেছে তোমার ও তোমার জাতিগোষ্ঠীর সঙ্গেও সেই একই ব্যাপার ঘটে । 
অতএব তার সঙ্গে তোমার কথা না বলা ও তার কথা না শোনাই ভাল। 

তুফায়েল বলেন, “আল্লাহ্র কসম! তারা এমনভাবে আমার পেছনে লাগল যে, 
আমি সিদ্ধান্তই নিয়ে ফেললাম, আমি তার কথা শুনবও না, আর তার সঙ্গে কথাও 
বলব না, বরং আরও একটু অগ্রসর হয়ে আমি এতদূর করলাম যে, আমি কানে 
তুলা ভর্তি করলাম এবং (তাওয়াফের নিয়তে) হারাম শরীফের দিকে গেলাম। 
১. সীরাত ইবন হিশাম, ৩৫০-৫১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬১ 


হঠাৎ আমি চোখ তুলে দেখতে পেলাম যে, রাসূলুল্লাহ (সা) কাবার নিকট নামায 
পড়ছেন। আমি তার নিকট গিয়ে দাড়ালাম এবং আল্লাহ্‌ তার কালাম-ই পাকের 
কিছুটা আমাকে যবরদস্তিমূলক শুনিয়েই ছাড়লেন । তিনি বলেন, আমি খুব ভাল 
কথা শুনলাম । আমি মনে মনেই বললাম £ আমার মা আমাকে কাদাক । আল্লাহ্‌র 
কসম! আমি কথাশিল্পী আর আমি কথা চিনিও। কথার ভাল-মন্দ আমার কাছে 
গোপন থাকতে পারে না। কাজেই এ কালাম শোনার পথে কোন জিনিস প্রতিবন্ধক 
হতে পারেঃ যদি তা প্রকৃতই ভাল কথা হয় তাহলে আমি তা কবুল করব আর 
খারাপ হলে ছেড়ে দেব।” 

এরপর তুফায়েল রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে তাঁর ঘরে গিয়ে দেখা করলেন 
এবং এই ঘটনা আনুপূর্বিক বর্ণনা করলেন । রাসূলুল্লাহ (সা) তাকে ইসলাম গ্রহণের 
দাওয়াত দিলেন এবং তাঁর সামনে কুরআন মজীদ তেলাওয়াত করলেন । অনন্তর 
তিনি মুসলমান হয়ে গেলেন এবং ইসলামের দা'ঈ ও মুবাল্লিগ হিসেবে আপন 
কওম ও পরিবার-পরিজনের মাঝে ফিরে গিলেন। তিনি তার পরিবারের 
লোকদের সঙ্গে থাকতে অস্বীকার করলেন এবং বলে দিলেন যে, যতক্ষণ পর্যন্ত 
না তারা মুসলমান হচ্ছে তিনি তাদের সঙ্গে কোন সম্পকই রাখবেন না। 
একথায় তারা সকলেই ইসলামে দাখিল হয়। তিনি তার গোত্র দাওসকেও 
ইসলামের দাওয়াত দেন এবং তার মাধ্যমে উক্ত গোত্রে ইসলামের ব্যাপক প্রচার ও 
প্রসার ঘটে ।১ 

হযরত আবূ বকর (রা) শুরুতে নিজের ঘরেই নামায পড়তেন । কিন্তু তার মন 
এতে সন্তুষ্ট হল না। তিনি ঘরের আঙ্গিনায় নামাযের একটি জায়গা বানিয়ে নেন 
এবং সেখানে নামায আদায় ও কুরআন মজীদ তেলাওয়াত করতে থাকেন । যখন 
তিনি তেলাওয়াত করতেন তখন কাফির মুশরিকদের মহিলা ও শিশুরা তাঁর ওপর 
হুমড়ি খেয়ে পড়ত এবং তাঁকে দেখতে ও তাঁর কুরআন মজীদ তেলাওয়াত শুনতে 
থাকত আর বিম্ময় বোধ করত । হযরত আবূ বকর (রা) ছিলেন খুবই কোমল 
অন্তঃকরণবিশিষ্ট ৷ তেলাওয়াতের মুহুর্তে তাঁর চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু 
ঝরত। এ দৃশ্য কাফির সর্দারদেরকে ভীত ও শংকিত করে তোলে । তারা ইবনু'দ 
-দাগিনাকে, যে তাকে আশ্রয় দিয়েছিল, ডেকে পাঠায় । যখন সে তাদের সামনে 
গেল তখন তারা তাকে বলল, তুমি আবূ বকরকে আশ্রয় দিয়েছিলে । আমরা এই 
শর্তে তা মেনে নিয়েছিলাম যে, সে তার ঘরের ভেতরে থেকে আল্লাহ্‌র ইবাদত 
করবে। কিন্তু এক্ষণে সে তার নামায ও কেরাত পাঠ সব কিছুই প্রকাশ্যে করতে 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৩৮২-৮৪ পৃ.. সংক্ষেপে । 
১৯ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬২ 


শুরু করেছে । আমাদের ভয় হয়, সে আমাদের ছেলেমেয়ে ও মহিলাদেরকে 
প্রভাবিত ও যাদুগ্রস্ত না করে ফেলে। 

এখন সে যদি তার ঘরের ভেতর আল্লাহ্‌র ইবাদত করতে রাজী থাকে তাহলে 
ঠিক আছে। যদি তা করতে অস্বীকার করে তাহলে তাকে বল যে, সে তার আশ্রয় 
ও হেফাজত ফিরিয়ে নিক । আমরা চাই না যে, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ কর। 
আর আমরা এও চাই না যে, আবূ বকরকে প্রকাশ্যে ইবাদত ও তেলাওয়াতের 
অনুমতি দেওয়া হোক। 

ইবনু"দ-দাগিনা যখন হযরত আবু বকর (রা)-কে কুরায়শ নেতৃবর্গের এই দাবি 
সম্পর্কে অবহিত করলেন তখন জওয়াবে তিনি বললেন £ আমি তোমাদের আশ্রয় ও 
যামানত ফিরিয়ে দিচ্ছি। আমি আল্লাহ্‌র যামানত ও হেফাজতেই রাজী আছি ।১ 


তায়েফ সফর২ ও কঠিন সংকটের মুখোমুখি 

আবু তালিবের ইনতিকালের পর রাসূলুল্লাহ (সা) কুরায়শদের পক্ষ থেকে এমন 
বহুবিধ কষ্ট ও জুলুম-নির্যাতনের সম্মুখীন হন যা আবূ তালিবের জীবদ্দশায় 
কুরায়শদের সাহসে কুলায়নি। একবার তার মস্তকের ওপর মাটিও নিক্ষেপ করা 
হয়। তাকে কষ্ট ও যন্ত্রণা প্রদানের ধারা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল এবং 
কাফির ও মুশরিকদের ইসলামের প্রতি অবজ্ঞা, অপমান ও অসম্মান প্রদর্শনের 
ফিরিস্তি যখন বৃদ্ধি পেতে থাকল তখন রাসূলুল্লাহ (সা) তায়েফ গমনের ইচ্ছা 
করলেন। তার ইচ্ছা ছিল তিনি তায়েফের ছাকীফ গোত্রকে ইসলামের দাওয়াত 
দেবেন এবং এ ব্যাপারে তিনি তাদের সাহায্য চাইবেন । তায়েফবাসীদের নিকট 
তিনি ভাল কিছু আশা করেছিলেন আর এতে বিস্ময়েরও কিছু ছিল না। তার এই 
প্রত্যাশার পেছনে কারণ ছিল আর তা এই যে, দুগ্ধ পানকালীন তিনি বনী সা'দ 
কবিলায় অতিবাহিত করেছিলেন। এই কবিলার বসতি ছিল তায়েফেরই 
নিকটবর্তী । 


তায়েফের গুরুত্ব 

তায়েফ শহর নিজস্ব গুরুত্ব, আবাদীর বিস্তৃতি, স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের দিক দিয়ে 
মক্কার পর ছিল দ্বিতীয় শহর । কুরআন মজীদে কুরায়শদের যবানীতে একথার 
দিকেই ইঙ্গিত করা হয়েছে ই 
১. বুখারী শরীফ, হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীছ 8 «৯.1 -০ (৯১1 ৪১৯৯ 5১0 


২. অধিকতর নির্ভরযোগ্য বর্ণনা এই যে, তায়েফের এই সফর নবুওয়াতের দশম বর্ষে শাওয়ালের 
শেষ তারিখে হয় । খাতামুন্নাবিয়ীন, শায়খ মুহাম্মাদ আবূ যাহরাকৃত, ১ম খণ্ড, ৫৮৮। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৩ 

৯1১52১55০20 2০১1৯০20020 TA 0 950 055 

“আর এরা বলে, এই কুরআন কেন অবতীর্ণ হল না দুই জনপদের (মক্কা ও 
তায়েফ-এর) কোন প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর ?” (যুখরুফ £ ৩১ আয়াত)। 

এই শহর বিখ্যাত প্রতিমা “লাত”-এর পূজা-অর্চনারও কেন্দ্র ছিল যেখানে 
লোকে নিয়মিত তীর্থ দর্শনের জন্য আগমন করত । আর এ ব্যাপারে তায়েফ ছিল 
মক্কার সমকক্ষ এবং একই আসনে সমাসীন। মক্কা ছিল কুরায়শদের সর্ববৃহৎ 
প্রতিমা “হুবল”-এর পুজা-অর্চনার কেন্দ্র। আমীর-উমারা ও প্রাচ্ুর্যের অধিকারী 
লোকেরা গ্রীষ্মকাল এখানেই অতিবাহিত করত । মুসলিম আমলে এবং এরপরও 
তার এই গুরুত্ব অক্ষুণ্র ছিল। উমায়্যা কবি ওমর ইবন রবী“আ বলেন £ 


২১১৮৮4৩৪০53 7 Ls 5 ৬ 
“বিলাসপ্রিয় ও প্রাচুর্যের অধিকারী লোকেরা শীতকাল মক্কায় কাটায় আর 
গ্রীষ্মকাল অতিবাহিত করে তায়েফে।” 
তায়েফের লোকেরা স্থাবর সম্পত্তি ও জায়গা-যমীনের মালিক ছিল । তাদের 
ছিল বড় বড় বাগ-বাগিচা ও ক্ষেত-খামার । এই সম্পদ ও সুখ-সাচ্ছন্দ্য তাদের 
ভেতর অহংকার ও অহমিকা সৃষ্টি করে দিয়েছিল আর তারা ছিল কুরআন করীমের 
এই আয়াতের প্রয়োগস্থল 


Ls bla is JUG ১১১০ ২2৮৪ ৮5 007 05 
০৯০ Cy YIP 91551 ৮581০৯০1055 ১১৯৯৪ 2 নাও 
* ১2১১৬ 
“যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করেছি ওর বিত্তশালী 
অধিবাসীরা বলেছে, তোমরা যা-সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি । ওরা 
আরও বলত, আমরা ধনে-জনে সমৃদ্ধিশালী; সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি 
দেওয়া হবে না” (সূরা সাবা ৪ ৩৪-৩৫)। 
তায়েফবাসীদের আচরণ ও মহানবী (সা)-এর দু'আ 
রাসূলুল্লাহ (সা) যখন তায়েফ গমন করেন তখন তিনি সর্বপ্রথম ছাকীফ 


নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের জন্য যান এবং তাদের কাছে 
‘দীনে হক'-এর দাওয়াত দেন। কিন্তু তিনি এর খুবই খারাপ ও কড়া জওয়াব পান। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৪ 


তার। তাকে ঠাট্টা-বিদ্রপ করল এবং শহরের উচ্ছুংখল ও বখাটে যুবক ও 
ক্রীতদাসদেরকে তার পেছনে লেলিয়ে দিল। এরা তাকে গালি দেয়, হৈ চৈ করে 
এবং তার প্রতি পাথর নিক্ষেপ করে। এরূপ কষ্টকর ও অসহায় অবস্থায় তিনি আশ্রয় 
নেবার উদ্দেশ্যে একটি আঙ্গুর বাগানে তশরীফ নেন। তায়েফে তাকে যতটা কষ্ট ও 
যন্ত্রণা দেওয়া হয়েছিল মক্কায় প্রদত্ত কষ্টের তুলনায় তা ছিল অনেক বেশি। তারা 
রাসূলুল্লাহ (সা)-র গমন পথের দু'পাশে লোক দাড় করিয়ে দিয়েছিল । তিনি চলার 
জন্য পা তুলতেই দু'দিক থেকে পাথর নিক্ষিপ্ত হত। শেষ পর্যন্ত তার পদদ্বয় রক্তাক্ত 
ও ক্ষত-বিক্ষত হয়ে যায়। সে সময় তার মুখ থেকে স্বতঃস্ুর্ত ও অন্তর নিংড়ানো 
দু'আ বেরিয়ে আসে এবং তিনি আল্লাহ তা'আলার নিকট নিজের দুর্বলতা, 
নিঃসম্বলতা ও মানুষের চোখে নিকৃষ্টতার ফরিয়াদ জানান এবং আল্লাহ্‌র সাহায্য- 
সহায়তার জন্য নিম্নোক্ত ভাষায় প্রার্থনা জানান । তিনি বলেন ঃ 
৬০৮১1৯৩৭৪০৯ 415৩ ০৩৬5 ৮৮৮ SSS এ 2৫41 
০০ ]।০ oa ai alloys lat 5 «wlll 
০211 01 2 srl ose ৩৯০ 11011 SHAS এ ASS 
১৬০ ১৬০1 16591 5৯ 45805 91 ১৪ ০101 ১৮ ০ ৮৯৪ এও 
০০ 5১৯৪ 03411 ১০1 4245 clog ০০০11 41 ০০৪১৪। sl একইও 
৮৮০১১ টি ৮৯১৮1) এ] এ এপি ste এডি এসি dl 
+ HUY Ys ৩৬৯ ১৩ 


কৌশলহীনতার এবং মানুষের কাছে আমার নিকৃষ্টতার । তুমিই রহমকারীদের মধ্যে 
সর্বাধিক রহম করনেওয়ালা । অসহায় ও দুর্বলদের প্রভু তো তুমিই আর আমার 
প্রতিপালক রবও তুমিই । তুমি কার হতে সোপর্দ করছ আমাকে ? অনাত্মীয় রুক্ষ 
চেহারাওয়ালাদের কাছে অথবা এমন দুশমনদের কাছে ঠেলে দিচ্ছ আমাকে যারা 
আমার কাজে-কর্মে আমার ওপর কাবু পেয়ে যেতে পারে তার কাছে ? তুমি যদি 
আমার ওপর অসন্তুষ্ট না হয়ে থাক তবে এরও কোন পরওয়া করি না আমি । তবে 
তোমার পক্ষ থেকে নিরাপত্তা ও ‘আফিয়াতই আমার জন্য অধিক বিস্তৃত । ইয়া 
আল্লাহ্‌ ! আমি তোমার সত্তার নূর তথা আলোক-রশ্মির আশ্রয় প্রার্থনা করছি যদ্বারা 
সমগ্র আঁধার আলোময় হয়ে যায় এবং দীন ও দুনিয়ার সকল কাজ সহীহ-শুদ্ধ হয়ে 
যায়। তোমার ক্রোধ আমার ওপর আপতিত হোক অথবা তোমার অসস্তুষ্টিই আমার 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৫ 


ওপর আপতিত হোক, সর্বাবস্থায় তোমার রেযামন্দী ও সন্তুষ্টিই আমার কাম্য । নেক 
কাজ করার কিংবা অন্যায় ও পাপ থেকে বেঁচে থাকার শক্তি আমি তোমার কাছ 
থেকেই পেয়ে থাকি ।” 

এ সময় আল্লাহ্‌ তা“আলা পাহাড়সমূহের ফেরেশতাকে তার নিকট পাঠান এবং 
তিনি তার নিকট তায়েফ যে দু'টো পাহাড়ের মাঝে অবস্থিত সে দু'টোকে একত্রে 
মিলিয়ে দিয়ে তায়েফবাসীদেরকে পিষে মেরে ফেলার অনুমতি প্রার্থনা করেন। 
কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করেন এবং বলেন, আমি আশা করি, তাদের 
বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহ্‌র ইবাদত করবে এবং 
তার সাথে অপর কাউকে শরীক করবে না।১ 

যখন উতবা ইবন রবী“আ ও শায়বা ইবন রবী“আর মন রাসূলুল্লাহ (সা)-র এই 
অবস্থাদৃষ্টে কিছুটা কোমল হল এবং তাদের মানবতার শিরায় কিছুটা কাঁপন সৃষ্টি হল 
তখন তারা উভয়ে আদ্দাস নামক তাদের এক খৃস্টান ক্রীতদাসকে ডেকে পাঠাল । 
তারা তাকে বলল লও, এই সব আঙুরের খোশা । একটি তশতরীতে করে এ 
লোকটির কাছে নিয়ে যাও এবং তাকে খেতে বল । আদ্দাস নির্দেশ মাফিক হুকুম 
তামিল করল এবং রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে আলাপ-আলোচনান্তে ও তার 
মহানুভব চরিত্রদৃষ্টে মুসলমান হয়ে গেল ।২ 

রাসূলুল্লাহ (সা) তায়েফ থেকে মক্কায় ফিরে এলেন। তার সম্প্রদায় তখনও 
তার বিরোধিতায়, শক্রতায়, ঠান্টা-বিদ্প ও যন্ত্রণা প্রদানে ছিল তেমনি জোর তৎপর । 
মি“রাজের ঘটনা 

এই ঘটনার পর রাসূলুল্লাহ (সা)-র মিরাজ ঘটে । তাকে রাতারাতি গায়বী 
শক্তিযোগে মসজিদে হারামে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মসজিদে 
আকসায় পৌছানো হয় । এরপর এর পার্শ্ববর্তী এলাকা, সপ্ত আসমান ভ্রমণ, আল্লাহ্র 
নিদর্শনাবলীর পর্যবেক্ষণ এবং আম্বিয়া আলায়হিমু'স-সালামের সঙ্গে সাক্ষাতের সেই 
সব ঘটনা সংঘটিত হয় যে সম্পর্কে আল্লাহ পাকের ইরশাদ ঃ 

+ SIE) 50 ১5 15 9] GEE Cy AEE 

“তার চোখ না অন্যদিকে ঝুঁকেছে আর না সীমা অতিক্রম করেছে। সে তার 
প্রতিপালকের কুদরতের কত বিরাট বিরাট নিদর্শনই না প্রত্যক্ষ করেছে” (সূরা 


১. যাদুল-মা'আদ ১ম খণ্ড, ৩০২ পৃ. ৷ 
২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৪১৯-২২ ও সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড ১৪৯-৫৩ ও যাদুল- 
মা'আদ, ১ম খণ্ড, ৩০১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৬ 


আন-নাজ্ম, ১৭-১৮ আয়াত ৷ 


এ ছিল আল্লাহ তা'আলার পক্ষ থেকে তার সম্মানে যিয়াফত ও অভ্যর্থনা জ্ঞাপন 
যা তার চিত্তবিনোদন এবং তায়েফে প্রাপ্ত সেইসব আঘাতের উপশম ও সেই সমস্ত 
লাঞ্ছনা-গঞ্জনা, অপমান-অপদস্থ ও অবিশ্বস্ততার ব্যথা অবসানের জন্যই যার কঠিন 
পরীক্ষার মধ্য দিয়ে তিনি সেখানে অতিবাহিত করেছিলেন। 

সকাল হতেই তিনি সকলকে এই ঘটনা সম্পর্কে অবহিত করলেন । এতে 
কুরায়শরা খুবই বিস্ময় প্রকাশ করে, একে অবাস্তব ও অসম্ভব ব্যাপার হিসেবে 
অভিহিত করে, তাকে মিথ্যাবাদী ঠাওরায় এবং বিদ্রুপ করে । হযরত আবূ বকর 
(রা) মি'রাজের ঘটনার কথা শুনতেই বলে ওঠেন যদি তিনি এ ধরনের কথা 
বলে থাকেন তবে তিনি সত্যি কথাই বলেছেন । তোমরা এতে বিস্মিত হচ্ছ কেন? 
আল্লাহ্‌র কসম! তিনি যখন আমাদেরকে এই খবর বলেন যে, তার নিকট 
দিবারাত্রের যে কোন ভাগে আসমান থেকে যমীন অবধি ওয়াহী এসে থাকে তখন 
আমি তার সত্যতার সাক্ষ্য দিয়ে থাকি । এটা তো তার চাইতেও কঠিন ও অসম্ভব 
ব্যাপার নয় যে বিষয় নিয়ে তোমরা বিস্ময় প্রকাশ করছ।২ 
মি“রাজের উচ্চ ও সূক্ষ্ম মর্ম 

মি'রাজের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না যা দ্বারা রাসূলুল্লাহ (সা)-কে 
আল্লাহ তা'আলার বড় বড় নিদর্শন প্রত্যক্ষ করানো হয় এবং আসমান ও যমীনের 
রাজত্ব পর্দাহীন ও আবরণমুক্ত অবস্থায় তার সামনে ধরা দেয়। নবৃওয়াতের এই 
অদৃশ্য ও আসমানী সফরে এছাড়াও বহু উচ্চ ও সূক্ষ্ম মর্ম লুকায়িত ও প্রচ্ছন্ন রয়েছে 
এবং এর ভেতর বহু সুদূরপ্রসারী ইশারা-ইঙ্গিত করা হয়েছে। সূরা ইসরা ও সূরা 
নাজ্ম যা মিরাজের সিলসিলায় নাযিল হয়, এটা ঘোষণা দেয় যে, রাসূলুল্লাহ (সা) 
উভয় কিবলা অর্থাৎ মসজিদু'ল-হারাম ও মসজিদুল-আকসার নবী, উভয় দিক অর্থাৎ 
পূর্ব ও পশ্চিমের ইমাম, তার পূর্ববর্তী সমস্ত আম্বিয়া-ই কিরাম-এর ওয়ারিছ এবং 
পরবর্তীতে আগত সমগ্র মানব জাতির রাহ্বার ও রাহনুমা (পথপ্রদর্শক) । তার 
ব্যক্তিত ও তার মি'রাজ সফরে মক্কা বায়তু'ল-মাকদিসের ও মসজিদু'ল-হারাম 
মসজিদে আকসার কাছাকাছি হয়ে গেছে। তার ইমামতিতে তামাম আম্বিয়া-ই 
১. দেখুন সূরা ইসরা ও সূরা নাজ্ম এবং হাদীছ ও সীরাত গ্রন্থ । সম্পর্কিত ঘটনার হাকীকত, এর 


রহস্য ও হুকুম জানবার জন্য হাকীমূল ইসলাম শাহ ওয়ালিয়্যল্লাহ দেহলতীর “হজ্জাতুল্লাহিল- 
বালিগাহ”, ২য় খণ্ড পাঠ করুন। 


২. ০০৫০০০5১১০০ এ]। ৮১ ৮০৪১। ১৯০০ dl ০1১০1 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৭ 


কিরাম (আ) সালাত আদায় করেন এটি ছিল তার পয়গাম ও দাওয়াতের ব্যাপকতা 
ও অসাধারণত্ব, তার নেতৃত্বের চিরন্তনতা এবং প্রতিটি মানবশ্রেণীর জন্য তার 
শিক্ষামালার সামগ্রিকতা ও যোগ্যতার প্রমাণ । 

এই ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর ব্যক্তিত্বের সঠিক ও নির্ভেজাল স্বীকৃতি,এর 
নির্ভুল নির্দেশনা, তার ইমামত ও নেতৃত্বের বর্ণনা, এই উম্মাহর (যাদের মাঝে তিনি 
আবির্ভূত হয়েছিলেন) আসল মকাম ও প্রকৃত অবস্থানগত মর্যাদা নির্ধারণ, এই 
পয়গাম ও দাওয়াতের ও নির্দিষ্ট কর্মকান্ডের পদ উন্মোচন করে যা এই উম্মতকে 
এই বিশাল বিস্তৃত দুনিয়া ও বিশ্ব সমাজে আনজাম দিতে হবে । 

মি'রাজের ঘটনা প্রকৃতপক্ষে একটি সীমিত, স্থানীয় ও সাময়িক প্রকৃতির এবং 
নবৃওয়াতের চিরন্তন ও বিশ্বজয়ী ব্যক্তিত্বের মাঝে একটি বিভক্তি রেখা ও 
বৈশিষ্ট্যমূলক মাইলফলক হিসাবে মর্যাদা রাখে । রাসূলুল্লাহ (সা) যদি কোন জাতীয় 
অথবা স্থানীয় লীডার, কোন একটি দেশ বা রাষ্ট্রের পথপ্রদর্শক নেতা, বিশেষ কোন 
বংশ বা গোত্রের ভ্রাতা তথা মুক্তিদাতা এবং কোন নতুন শান-শওকত ও 
আজমতের প্রতিষ্ঠাতা হতেন তাহলে তাঁর এই আসমানী মিরাজের প্রয়োজন ছিল 
না, এজন্য আসমান-যমীনের বিস্তৃত রাজত্বের ভ্রমণ ও পর্যবেক্ষণেরও দরকার ছিল 
না। এরও প্রয়োজন ছিল না যে, তার মাধ্যমে আসমান ও যমীনের এই নতুন 
সম্পর্ক কায়েম হবে । সে সময় এই ভূখণ্ড, এই পরিবেশ, এই সমাজ তাঁর জন্য 
যথেষ্ট বিবেচিত হত । এটা বাদ দিয়ে তার আর কোন ভূখণ্ডের দিকে মনোযোগ 
দেরার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না সমুন্নত ও সুউচ্চ আসমান ও সিদরাতুল 
-মুস্তাহা অবধি পৌছার অথবা মসজিদে আকসায় তশরীফ নেবার যা তার নিজের 
শহর থেকে বহু দূর এবং শক্তিশালী রোম সাম্রাজ্যের অধীনে ছিল। 

মি'রাজের ঘটনা এই ঘোষণা দেয় যে, রাসূলুল্লাহ (সা) সেই সব জাতীয় ও 
রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কোনই সম্পর্কে রাখেন না যাদের যোগ্যতা ও 
চেষ্টা-সাধনার বৃত্ত তাদের দেশ অথবা তাদের জাতিগোষ্ঠী ও সম্প্রদায় পর্যন্ত 
সীমাবদ্ধ এবং যাদের থেকে কেবল তাদেরই বংশ-গোত্র ও তাদেরই জাতিগোষ্ঠী 
উপকৃত হয়, যাদের সঙ্গে তারা ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং এই পরিবেশ 
অবধিই তাদের প্রভাব অবশিষ্ট থাকে যেই পরিবেশের মাঝে তাদের জন্ম। তিনি 
যেই দল ও জামা'আতের সঙ্গে সম্পর্কিত ছিলেন তা ছিল আল্লাহ্‌র প্রেরিত নবী ও 
রাসূলদের জামাআত যারা আসমানের পয়গাম যমীনবাসীদেরকে, সৃষ্টার পয়গাম 
সৃষ্টিকে পৌঁছে দিয়ে থাকেন এবং তাদের দ্বারা গোটা মানব সমাজ (কাল, ইতিহাস, 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৮ 


রঙ ও বংশ, দেশ ও জাতি নির্বিশেষে) ধন্য ও গৌরবাৰিত হয়ে থাকে এবং তাদের 
ভাগ্য গড়ে। 


সালাত ফরয হল 


এ সময় আল্লাহ তা'আলা তাঁর উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয 
করেন এবং আল্লাহ্র বরাবর তিনি ওয়াক্ত সংখ্যা হাস করবার জন্য আবদার 
জানাতে থাকেন । শেষাবধি আল্লাহ রাহমানু ৰ -রাহীম এই সালাতকে দিনে ও রাতে 
পাঁচ ওয়াকতে সীমিত করে দেন এবং এও ঘোষণা করে দেওয়া হয় যে, যে ঈমান 
ও ইহতিসাবের সঙ্গে এই সালাতসমূহ আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্ত 
সালাতের বিনিময় ও ছওয়াব প্রদান করা হবে 1১ 


আরব গোত্রগুলোর প্রতি ইসলামের দাওয়াত 


এখন থেকে রাসূলুল্লাহ (সা) হজ্জের মৌসুমে আরবের বিভিন্ন গোত্রের সামনে 
ইসলামের দাওয়াত পেশ করতে আরম্ভ করলেন এবং তাদের নিকট ইসলামের 
প্রতি সাহায্য-সহায়তার হাত বাড়িয়ে দেবার জন্য আবেদন জানালেন । তিনি 
তাদেরকে সম্বোধন করে বলেন, ” হে অমুক গোত্র ! আমি তোমাদের প্রতি 
দেন এবং এও হুকুম দেন যে, তোমরা তার সঙ্গে আর কাউকে শরীক করবে না। 
আর যেই সব সত্তাকে তোমরা তাঁর সমকক্ষ বানিয়ে নিয়েছ এবং যাদেরকে তোমরা 
পূজা-অৰ্চনা কর সে সবের সঙ্গে সম্পর্কচ্ছেদ কর। তোমরা তার ওপর ঈমান আন 
এবং এর সত্যতা স্বীকার কর আর আমাকে ততক্ষণ পর্যন্ত হেফাজত কর যতক্ষণ 
পর্যন্ত না আল্লাহ প্রদত্ত জিনিসগুলো যেগুলো দিয়ে আল্লাহ তা'আলা আমাকে 
পাঠিয়েছেন সেগুলো ভাল করে খোলাখুলিভাবে আমি বর্ণনা করি ।” 


তিনি কথা শেষ করতেই (তাকে অনুসরণরত ) আবু লাহাব দাড়িয়ে পড়ত 
এবং বলত, হে অমুক গোত্র! সে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে যে, তোমরা লাত 
ও উযযার বন্দেগী ও বিশ্বস্ততার শিকল নিজেদের গলা থেকে ছুঁড়ে ফেল এবং 
নিজেদের সাহায্যকারী জিনদের সঙ্গেও সম্পর্কচ্ছেদ করে সেই বিদ'আত ও 
গোমরাহী এখতিয়ার কর যা সে নিয়ে এসেছে । অতএব, তোমরা তার কথা মানবে 
না, তার কথা শুনবে না। 


১. সহীহ বুখারীর কিতাবু'স-সালাত ৪১৮০|। ০৯৪ ৬৩ অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৬৯ 


ইসলামের রাস্তা 

এই রাস্তা যা রাসূলুল্লাহ (সা) ও ইসলামের দিকে যেত কাঁটা ভরা ও সর্বপ্রকার 
বিপদাপদ ও শংকাপূর্ণ ছিল, যে রাস্তায় নিজের জীবনের ওপর বিপদের ঝুঁকি গ্রহণ 
ব্যতিরেকে চলা ও মনঘিলে মকসুদ পর্যন্ত পৌছা সম্ভব ছিল না। 

হযরত আবদুল্লাহ ইবন “আব্বাস (রা) হযরত আবূ যর গিফারী (রা)-র মক্কা 
পর্যন্ত পৌছা, রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র খেদমতে হাযির হওয়া ও ইসলাম কবুলের 
যেই ঘটনা বর্ণনা করেছেন, এর দ্বারা তার ওপর আলোকপাত ঘটে । তিনি বলেন 

“যখন আবু যর (রা) রাসূলুল্লাহ (সা)-এর আবিভবি সম্পর্কে জানতে পারলেন 
তখন তিনি তাঁর ভাইকে বললেন, তুমি সেই উপত্যকায় যাও এবং সেই লোকটি 
সম্পর্কে জানতে চেষ্টা কর যিনি দাবি করছেন যে, তাঁর কাছে আসমান থেকে ওয়াহী 
আসে । তাঁর কথাবার্তা শুনবে, এরপর আমাকে এসে বলবে । তার ভাই রওয়ানা 
হল এবং রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে সাক্ষাৎ করল। এরপর ফিরে গিয়ে সে আবু যর 
(রা)-কে বলল, আমি তাঁকে দেখেছি । তিনি পসন্দনীয় চরিত্রের লোক এবং 
সবেত্তিম চরিত্র ও ব্যবহারের শিক্ষা দিয়ে থাকেন। আর আমি তাঁর মুখ থেকে এমন 
সব কথা শুনতে পেয়েছি যাকে কবিতা বলা যায় না। আবু যর (রা) বললেন, আমি 
যা জানতে চাচ্ছিলাম এর দ্বারা তা মিলল না। এরপর তিনি নিজেই সফরের প্রস্তুতি 
গ্রহণ করলেন এবং পানির মশক নিয়ে বেরিয়ে পড়লেন তিনি মক্কায় গিয়ে 
উপস্থিত হলেন এবং হারাম শরীফে পৌঁছে রাসূলুল্লাহ (সা)-এর সন্ধান নিতে শুরু 
করলেন । তিনি রাসূলুল্লাহ (সা)-কে চিনতেন না, অথচ কাউকে জিজ্ঞেস করাও 
সমীচিন মনে করেন নি। এই খোঁজেই রাত হল। সে সময় হযরত আলী 
কার্রামাল্লাহু তাঁকে দেখতে পান এবং দেখা মাত্রই তিনি বুঝতে পারেন যে, 
লোকটি কোন নবাগত মুসাফির ৷ তিনি তাঁর পিছু নিলেন। কিন্তু কেউ কাউকে কিছু 
জিজ্ঞেস করলেন না। যখন ভোর হল তখন তিনি (আবূ যর) তাঁর মশক ও খাদ্য- 
খাবার নিয়ে পুনরায় সেই মসজিদে গেলেন। এ দিনটিও এভাবেই কেটে গেল আর 
রাসূলুল্লাহ (সা)-ও তাঁকে দেখেন । আর এ অবস্থায় সন্ধ্যায় ঘনিয়ে এল । তিনি তাঁর 
শোবার জায়গায় চলে গেলেন। এই সময় হযরত 'আলী (রা) তাঁর নিকট দিয়ে 
অতিক্রম করেন এবং তাঁকে লক্ষ করে বলেন যে, এখন পর্যন্ত কি এই মুসাফিরের 
মনযিলে মকসুদ জানার সময় হয়নি? তৃতীয় দিন হযরত আলী (রা) এভাবেই তার 
কাছে গেলেন তাঁকে ওঠালেন এবং বললেন তুমি কি আমাকে বলবে যে, কোন 
জিনিস তোমাকে এখান পর্যন্ত টেনে এনেছে? তিনি বললেন, তুমি যদি আমার সঙ্গে 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭০ 


ওয়াদা কর যে, তুমি আমাকে পথ দেখাবে তাহলে আমি তোমাকে বলতে পারি । 
হযরত আলী (রা) ওয়াদা করলে তিনি তার সঙ্গে যাবার জন্য তৈরি হলেন । হযরত 
আলীর সঙ্গে তিনি রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে উপস্থিত হলেন, তার কথা 
শুনলেন এবং সেখানেই মুসলমান হয়ে গেলেন । রাসূলুল্লাহ (সা) তাকে বললেন, 
তুমি তোমার কওমের নিকট ফিরে যাও এবং এই দাওয়াত তথাকার লোকদেরকে 
পৌঁছে দাও যাতে আমার কথা ভালভাবে প্রকাশ পায়। হযরত আবূ যর (রা) 
বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন ! আমি তাদের নিকট গিয়ে 
চীৎকার করে এই দাওয়াত দেব । অতঃপর বের হয়ে মসজিদে হারামে এলেন 
এবং ঘোষণা দিলেনঃ Ul 0১,১1১, ০ 31941113141 3 01 acl 
এই কথা শুনতেই লোকেরা তাঁকে ঘিরে ফেলে এবং এত প্রহার করে যে, তিনি 
বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। ইতোমধ্যে হযরত আব্বাস এসে উপস্থিত হলেন 
এবং তাঁকে ঝুঁকে পড়ে দেখলেন ও লোকদেরকে বললেন, তোমরা কি জান যে, 
লোকটি গিফার গোত্রের? তোমাদের ব্যবসায়ী বণিকদের যে রাস্তা সিরিয়ার দিকে 
গেছে তা এই গোত্রের পাশ দিয়েই গেছে। এরপর তিনি তাঁকে বাঁচিয়ে দেন। 
দ্বিতীয় দিনও তিনি এই ঘটনার পুনরাবৃত্তি করলেন । আর লোকেও উত্তেজিত হয়ে 
তাঁকে খুব মারপিট করে । হযরত আব্বাস এসে সেদিনও তাঁকে সাহায্য করেন।১ 


আনসারদের ইসলাম কবুলের সূচনা 

রাসূলুল্লাহ (সা) হজ্জ মৌসুমে ইসলামের প্রচার অভিযানে রওয়ানা হন। এমনি 
এক অভিযানে 'আকাবা' ২ উপত্যকার কাছে আনসারদের খাযরাজ গোত্রের কিছু 
লোকের সঙ্গে তার সাক্ষাত ঘটে । তিনি তাদেরকে আল্লাহ্র দিকে দাওয়াত দেন, 
তাদের সামনে ইসলাম পেশ করেন এবং কুরআন মজীদ তেলাওয়াত করে 
শোনান । এই সব লোক মদীনায় ইয়াহুদীদের প্রতিবেশে বসবাস করত এবং তাদের 
কাছ থেকে শুনত যে, খুব কাছাকাছি সময়ে একজন নবী আবির্ভূত হবেন। তারা 
নিজেদের মধ্যে বলাবলি করল, আল্লাহ্‌র কসম! এঁকে সেই নবী বলেই মনে হচ্ছে 
যার সংবাদ ইয়াহুদীরা তোমাদেরকে বলত । দেখো, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কেউ 
যেন তোমাদের অগ্রগামী না হতে পারে । অনন্তর তারা তক্ষুণি তাঁর সত্যতা মেনে 
নিল এবং তাঁর নিকট আরয করল, আমরা আমাদের কওমকে ছেড়ে এসেছি। 


১. সহীহ বুখারী শরীফ, হযরত আবু যরের ইসলাম গ্রহণ অধ্যায়। 

২. “আকাবা অর্থ ঘাটি । এটি মিনা পর্বতের মন্কাভিমুখী প্রান্তে অবস্থিত । একটি পার্বত্য অংশে কিছুটা 
আড়ালে যার অবস্থান জামরাতুল-কুবরার কাছেই । সম্ভবত এজন্যই জামরাতুল-কুবরাকে জামরাতু'ল 
আকাবাও বলা হয় । 'আকাবার স্মৃতি হিসাবে পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭১ 


আমাদের সেই কওমের ভেতর যতটা অন্যায়, ফাসাদ ও বিভেদ এতটা আর কোন 
কওমে নেই। সম্ভবত আপনার মাধ্যমে আল্লাহ তাদেরকে এক্যবদ্ধ করে দেবেন। 
আমরা ওখানে গিয়ে তাদেরকে এ ব্যাপারে অবহিত করব এবং তাদেরকে দাওয়াত 
দেব। আপনিও তাদের সামনে সেই সব জিনিস পেশ করুন যা আমরা কবুল 
করেছি। যদি আল্লাহ তা'আলা তাদেরকে আপনার পেছনে এক্যবদ্ধ করে দেন 
তাহলে আপনার চেয়ে বেশি সম্মানের অধিকারী আর কেউ হবে না।১ 


তারা ঈমান আনার পর স্বদেশে ফিরল ৷ মদীনায় পৌছে তারা তাদের অন্য 
ভাইদের সঙ্গে রাসূলুল্লাহ (সা) সম্পর্কে আলোচনা করল এবং তাদেরকেও 
ইসলামের দাওয়াত দিল । এই দাওয়াতে তাদের কওম ও জাতিগোষ্ঠীর ভেতর 
ইসলামের ব্যাপক প্রচার ঘটে । আনসারদের এমন কোন ঘর ছিল না যেখানে তাঁর 
সম্পর্কে আলোচনা না হয়েছে ।২ 


আকাবার প্রথম বায়'আত 

পরের বছর । হজ্জ মৌসুমে আনসারদের বারজন লোক 'আকাবা উপত্যকায় 
রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে মিলিত হল এবং তাঁর পবিত্র হাতের ওপর ছুরি, ব্যভিচার, 
সন্তান হত্যা থেকে বিরত থাকা এবং ভাল কাজে অনুসরণ ও তৌহীদের ওপর 
বায়'আত নিল । যখন তারা ফিরে যেতে চাইল তখন রাসূলুল্লাহ (সা) তাদের সঙ্গে 
হযরত মুস'আব ইবন উমায়র(রা)-কে পাঠান এবং তাকে বলে দেন যে, তিনি যেন 
তাদেরকে কুরআন শেখান, ইসলামের তা'লীম দেন এবং তাদেরকে দীনী তথা 
ধর্মীয় মসলা-মাসাইল সম্পর্কে অবহিত করেন। তাঁকে মদীনায় “মুকরী” বা 
কুরআন পাঠদানকারী বলা হত। তিনি আস“আদ ইবন যুরারাহ্র এখানে মেহমান 
হয়েছিলেন এবং সেখানে ইমামতির দায়িত্বও তিনি পালন করতেন । ৩ 


আনসারদের ইসলাম গ্রহণের আসল কারণ 

আল্লাহ্‌ তা'আলার যা ইচ্ছা তাই করলেন অথাৎ এই রকম নাযুক মুহুর্তে তিনি 
তাঁর রাসুল ও দীনের সাহায্য-সমর্থনের জন্য আওস ও খাযরাজ ৪ গোত্রদ্বয়কে দাঁড় 
করিয়ে দিলেন। এরা উভয়েই ছিল ইয়াছরিবের দু'টি বড় গোত্র ও গুরুত্বপূর্ণ আরব 
কবিলা। আল্লাহ পাক তাঁদেরকে সুবর্ণ সুযোগ দান করলেন যে, তারা এই 


সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড. ২২৮-২৯ পৃ. । 

প্রাগুক্ত । 

সীরাত ইবন হিশাম, ৪৩৪ পৃ. সংক্ষেপে । 

. আওস ও খাযরাজ আয্দ-এর দু'টি গোত্র যা কাহতানের শাখার সঙ্গে জড়িত । তাদের সৰ্ব্বোচ্চ 
পিতৃপুরুষ ছা'লাবা ইবন 'আমর য়ামনের মা'রিব পানি প্রাবনে ধ্বংসের পর ১২০ খৃ. পৃ. হেমাতে 
স্থানন্তরিত হন । এরপর মদীনাকে স্থায়ী আবাসে পরিণত করেন। 


GLY 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭২ 


নে'মতের, যার থেকে বড় আর কোন নে“মত নেই, কদর করুক এবং ইসলামের 
অভ্যর্থনা ও কবুলিয়তের ক্ষেত্রে তাদের সমসাময়িকদের ও হেজাযবাসীদেরকে 
অতিক্রম করুক এবং এই মুহূর্তে এই দীনকে নিজেদের বুকের ভেতর স্থান দিক, 
বরং এর জন্য যেন নিজেদের বুক পেতে দেয় যখন আরবের সকল গোত্র, বিশেষ 
করে কুরায়শরা এর থেকে একেবারেই মুখ ঘুরিয়ে বসেছিল। 3415 
১৮০০১ bly | 4 “আর আল্লাহ যাকে চান সিরাতুল-মুস্তাকীম 
Ee 2 


বিভিন্ন কার্যকারণ, যা ছিল মূলত আল্লাহ তা'আলার হেকমত ও অভিপ্রায়ের 
ওপর ভিত্তিশীল এবং যার উদ্দেশ্যই ছিল ইসলামের প্রচার-প্রসার ও প্রাধান্য প্রতিষ্ঠার 
জন্য অনুকূল ক্ষেত্র প্রস্তুত করা, আওস ও খাযরাজকে এই মহাসৌভাগ্যের জন্য 
তৈরি করে দিয়েছিল। তাদের মধ্যে ও কুরায়শদের ভেতর কয়েকটি ক্ষেত্রে ভিন্ন 
বৈশিষ্ট্য ছিল। আওস ও খাযরাজের এই গোত্র মক্কার কুরায়শদের বিপরীতে নরম 
মেযাজ ও নরম দিলের অধিকারী ছিল আর চরমপন্থী, জোর-যবরদস্তি, অহংকার ও 
সত্য প্রত্যাখ্যানের মত নীচতা ও অনাসৃষ্টি থেকে ছিল মুক্ত ও পবিত্র। এই 
সবগুলোর সম্পর্ক সেই সব বংশীয় ও গোত্রীয় এতিহ্য ও বৈশিষ্ট্যের দরুন ছিল যার 
দিকে রাসূলুল্লাহ (সা) য়ামানের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিত 
করে বলেছিলেন £ 

(১৬1৪ ৩113 55০51 Gol al Jal SGI 

“তোমাদের কাছে য়ামানের লোকেরা এসেছে যারা খুবই কোমল অন্তঃকরণ 
বিশিষ্ট নরম দিলের মানুষ ৷” এই উভয় গোত্র (আওস ও খাযরাজ) মূলত য়ামানের 
সঙ্গেই সম্পর্কিত ছিল। প্রাচীন যুগে তাঁদের বাপ-দাদা সেখান থেকে এখানে 
হিজরত করেছিলেন। আল্লাহ তা'আলা তাঁদের প্রশংসা করতে গিয়ে বলেন £ 


৮৯০১ ৩৭ ১৬০৯৫ টি ভা A ১০] 13১০ 23113 


চে 


ule 95582515501 ৮০০ 2৯৮৯৫৯১৩০০০ ৪ 035৯5 53191 


২০০৮০ ০৫ Heil 

“মুহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে এবং ঈমান 

এনেছে তারা মুহাজিরদেরকে ভালবাসে এবং মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে 

তার জন্য তারা অন্তরে আকাঙক্ষা পোষণ করে না আর তারা তাদেরকে নিজেদের 
ওপর প্রাধান্য দেয় নিজেরা অভাবপ্রস্ত হলেও” (সূরা হাশর, ৯ আয়াত)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৩ 


তাদের ইসলাম গ্রহণের পেছনে এও একটি কারণ ছিল যে, পারস্পরিক গৃহযুদ্ধ 
ও অব্যাহত লড়াই-ঝগড়া তাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল । বু'আছ 
যুদ্ধের পর বেশি দিন হয়নি, এর তিক্ত স্থৃতি তখনও তাদের মন-মানসে জাগরূক 
ছিল। আর এখন তাদের মধ্যে এক্য ও সম্প্রীতি, পারস্পরিক আপোস-সমঝোতা ও 
যুদ্ধের হাত থেকে বাঁচবার একটা আকাঙক্ষা সৃষ্টি হয়ে গিয়েছিল। তাদের এই 
শব্দসমষ্টি সেই অবস্থার প্রতিনিধিত্ব করে এবং তাদের অভ্যন্তরীণ অবস্থার ইঙ্গিত 
দেয়, “আমরা আমাদের কওমকে পেছনে রেখে এসেছি। কোন কওমের ভেতর 
এতটা অন্যায়-অনাসৃষ্টি, ফেতনা-ফাসাদ ও পারস্পরিক শত্রুতা নেই যতটা আছে 
তাদের ভেতর । সম্ভবত আল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে একত্র করবেন । যদি 
আল্লাহ তা'আলা তাদেরকে এক্যবদ্ধ করে দেন তাহলে আপনার থেকে বেশি 
সম্মানের অধিকারী আর কেউ হবে না৷” হযরত আয়েশা (রা) বলেন £ বু'আছ যুদ্ধ 
রাসূলুল্লাহ (সা)-র জন্য একটি গায়বী মদদ এবং মদীনায় হিজরত ও নুসরতের 
একটি উপক্রমণিকা ছিল। 

দ্বিতীয় কারণ ছিল এই যে, কুরায়শ ও অবশিষ্ট সমগ্র আরবদের সম্পর্ক 
নবুওয়াত ও আম্বিয়া “আলায়হিমু' সালামের সঙ্গে দীর্ঘকাল থেকে বিছিন্ন ছিল এবং 
কালের দীর্ঘ দূরত্বের কারণে তারা এর অর্থ ও মর্ম সম্পর্কে একেবারেই অপরিচিত 
হয়ে গিয়েছিল। তাদের মূর্খতা ও অজ্ঞতা চূড়ান্ত সীমায় গিয়ে পৌছেছিল। 
মূর্তিপূজার ক্ষেত্রে তারা বাড়াবাড়ির সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল । তারা সেই সব 
ধর্ম ও জাতিগোষ্ঠী (ইয়াহুদী ও খৃষ্টান) থেকেও বহু দুরে অবস্থান করছিল যারা 
আম্বিয়া-ই কিরামের সঙ্গে নিজেদেরকে সম্পর্কিত করত এবং আসমানী সহীফার 
(তা বিকৃতই হোক না কেন) ছিল ধারক ও বাহক । আল্লাহ তা'আলা নিম্নোক্ত 
আয়াতে সেই এঁতিহাসিক সত্যের দিকে ইঙ্গিত করে বলেন £ 


+ ১15১6১7৯০01 1050 le Ca ১১০৭ 
“যাতে তুমি সতর্ক করতে পার এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে 
সতর্ক করা হয়নি যার ফলে ওরা গাফিল” (সূরা ইয়াসীন, ৬ আয়াত)। 


এর বিপরীতে আওস ও খাযরাজ ইয়াহুদীদেরকে নবুওয়াত ও আশ্বিয়া-ই কিরাম 
সম্পর্কে পরস্পরের সঙ্গে আলোচনা করতে এবং তাওরাত পাঠ করতে বরাবর 
দেখতে ও শুনতে পেত, বরং ইয়াহুদীরা অধিকাংশ সময় তাদেরকে বলত যে, শেষ 
যুগে একজন নবী আবির্ভূত হবেন । আমরা তাঁর সঙ্গে মিলিত হয়ে তোমাদেরকে 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৪ 


এভাবে হত্যা করব যেভাবে 'আদ ও ইরাম জাতিগোষ্ঠীকে হত্যা করা হয়েছে। ১ 
এদের সম্পর্কেই আল্লাহ তা'আলা বলেন £ 
১৭ 9০45 03০5 dt এ উট এ 
15135519১৮০ ০০৯০৩ Cl AK lt ০ ১৮৯৯০: 05 
* Saki cle 401 ২5, 

“তাদের নিকট যা আছে আল্লাহ্র নিকট থেকে তার সমর্থক কিতাব আসল 
যদিও পূর্বে কাফির মুশরিকদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত । তবুও তারা যা জ্ঞাত 
ছিল তা যখন তাদের নিকট আসল তখন তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং 
কাফিরদের ওপর আল্লাহ্‌র লা'নত” (সূরা বাকারা, ৮৯ আয়াত)। 

আওস, খাযরাজ ও মদীনার আদিম অধিবাসীরা, যারা আকীদা তথা বিশ্বাসগত 
দিক থেকে মুশরিক ও মুর্তিপূজক ছিল, ধর্মীয় যথার্থতা , পরিভাষা (যেমন নবুওয়াত 
ও রিসালত, ওয়াহী ও ইলহাম, হাশর-নশর ও আখিরাত) ও সুন্নাতে ইলাহী তথা 
এশী জীবনধারা সম্পর্কে এতটা অজ্ঞ ও অপরিচিত ছিল না যতটা ছিল মক্কার কুরায়শ 
ও তাদের প্রতিবেশী গোত্রগুলো যুগের অতিক্রমণের ফলে । এর কারণ এই যে, 
আওস ও খাযরাজ দীর্ঘকাল থেকে ইয়াহুদীদের সঙ্গে ওঠা-বসা ও বসবাসের কারণে 
এসব ধর্মীয় তথা দীনী যথার্থতা ও পরিভাষাসমূহ, আম্িয়ায়ে কিরাম-এর নাম ও 
বিক্ষিপ্ত অবস্থা, বিভিন্ন যুগে আম্বিয়া 'আলায়হিমূস সালামের আবির্ভাব এবং হেদায়াত 
তথা এঁশী পথনির্দেশনার আসমানী নিজাম সম্পর্কে ওয়াকিফহাল হয়ে গিয়েছিল । 
তারা দিনরাত ইয়াহুদীদের সঙ্গে ওঠাবসা করত যারা ছিল আহলে কিতাব । তাদের 
সঙ্গে যুদ্ধ ও সমঝোতা, অঙ্গীকার ও পারস্পরিক চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য ও 
কৃষিরও সম্পর্ক ছিল। এজন্য যখন আওস ও খাযরাজের সঙ্গে সম্পর্ক রক্ষাকারী 
মদীনার সে সব বাসিন্দা রাসূলুল্লাহ (সা)-এর দাওয়াত সম্পর্কে অবহিত হল এবং 
তারা হজ্জ পালন উপলক্ষে মক্কায় আগমন করল এবং মহানবী (সা) স্বয়ং তাদেরকে 
ইসলামের দাওয়াত দিলেন, এ সময় এমন মনে হল যে, অকস্মাৎ তাদের চোখ 
থেকে পদাঁ উঠে গেল আর তারা যেন প্রথম থেকেই এর জন্য তৈরি ছিল। 


১. তাফসীরে ইবনে কাছীর, ১ খণ্ড, ২১৭ পৃ.। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৫ 


ইয়াছরিবের বৈশিষ্ট্য এবং একে দারুল-হিজরত হিসাবে 
নিবচিনের পেছনে প্রচ্ছন্ন রহস্য 


মদীনাকে দারুল হিজরত ও ইসলামের দাওয়াতের কেন্দ্র হিসেবে নির্বাচনের 
পেছেনে মদীনাবাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, অধিকন্তু সেই সব রহস্যের 
কারণে ছিল যেসব রহস্য আল্লাহ ভিন্ন আর কেউ জানে না। একটি হেকমত এও 
ছিল যে, মদীনার সামরিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এর একটি সুদৃঢ় দুর্গ 
হিসেবে অবস্থানগত গুরুত্ব ছিল। 

আরব উপদ্বীপের কাছাকাছি আর কোন শহর এ ব্যাপারে মদীনার সমকক্ষ ছিল 
না। হাররাতু'ল-ওয়াবরা ১ পশ্চিম দিক দিয়ে মদীনাকে হেফাজত করত আর হারা 
ওয়াকিম পূর্বদিক থেকে একে ঘিরে রেখেছিল । মদীনার উত্তরাংশ ছিল একমাত্র 
পথ যা আক্রমণকারী যে কোন বাহিনীর জন্য ছিল উন্মুক্ত [এটাই সেই এলাকা 
যেখানে ৫ম হিজরীতে আহযাব যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া- 
সাল্লাম খন্দক (পরিখা) খননের নির্দেশ দিয়েছিলেন] ৷ মদীনার অপর দিক খেজুরের 
ঘন বাগান অথবা ক্ষেত দ্বারা বেষ্টিত ছিল। যদি কোন আক্রমণকারী ফৌজকে একে 
অতিক্রম করতে হত তবে তার রাস্তায় এমন সঙ্ধীর্ণ পথ ও অলিগলি পড়ত যা পূর্ণ 
কাতারবন্দী ও ফৌজী শৃঙ্খলার সাথে পার হওয়া সহজসাধ্য ছিল না এবং মা*মুলী 
ফৌজী চৌকীও এই অগ্রাভিযান বাধা সৃষ্টি করার জন্য ছিল যথেষ্ট । 


ইবন ইসহাক বলেনঃ মদীনার একদিকের অংশ বা রাস্তা ছিল উন্মুক্ত, বাকি 
সকল দিক বসতি ও খেজুর বাগানের কারণে পরস্পরের সঙ্গে মিশে গিয়েছিল । 
কোন দুশমন এর ভেতর দিয়ে অগ্রসর হতে পারত না। 
রাসূলুল্লাহ (সা)ও মদীনাকে নির্বাচিত করতে গিয়ে সম্ভবত আল্লাহ্‌র সেই 
হেকমত ও মুসলিহাত (উপযোগিতা)-এর দিকে হিজরতের পূর্বেই ইঙ্গিত প্রদান 
করেছিলেন এবং এও বলেছিলেন, আমাকে তোমাদের দারুল-হিজরত দেখানো 
হয়েছে। এটি খেজুরের বাগিচাপূর্ণ এলাকা ও ৩১ তথা পোড়া ও ইতস্তত 
১. হারা বা লাভা কালো রোদে পোড়া এবং আড় ও তেরছা পাথুরে এলাকাকে বলা হয় অথবা সেই 
অংশকে বলে যা আগ্নেয়গিরির লাভা প্রবাহের এবং কোন জায়গায় জমা হওয়ার দরুন জন্মলাভ 
করেছে। এই এলাকায় উট ও অশ্বের চলাচল অথবা কোন বাহিনীর অতিক্রম তো দূরের কথা, কোন 
একজনের পক্ষে পায়ে হেটে চলাও কষ্টকর । আল্লামা মাজদুদ্দীন ফীরোযাবাদী (মূ. ৮২৩ হি.) তদীয় 
DU Mle ৪ Ul SLU নামক গ্রন্থে 09 ২৪১৯-এর অধীনে বহু হারার উল্লেখ 
করেছেন যা বিভিন্ন বহিরাক্রমণ থেকে মদীনাকে রক্ষা করে. কমপক্ষে সেনাবাহিনী চলাচলের পথে 
বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 


www.almodina.com 


নবীয়ে রত্মত-১৭৬ 


বিক্ষিপ্ত কংকরপূর্ণ দু'টি এলাকার মাঝখানে অবস্থিত । এরপর যাদের হিজরত করার 
ছিল তারা মদীনায় হিজরত করেছে।৯ 

মদীনার এই দু'টি গোত্র, যারা অওস ও খাযরাজ নামে বিখ্যাত ছিল- জাতীয় 
মর্যাদাবোধ, আত্মসম্মান, অশ্বারোহণ ও পুরুষোচিত শৌর্য-বীর্যের ক্ষেত্রে বিশিষ্ট 
ছিল। তারা কারো সামনে কখনো মাথা নত করেনি । কোন বড় গোত্র কিংবা 
হুকুমতকে তারা কখনো ট্যাক্স ও জরিমানা দেয়নি । এ সম্পর্কে সুম্পস্ট বক্তব্য 
আওস সর্দার হযরত সাদ ইবন মু'আয (রা)-এর সেই বক্তব্যের মাঝে পাওয়া যাবে 
যা তিনি রাসূলুল্লাহ (সা)-কে খন্দক যুদ্ধের সময় বলেছিলেন । তিনি বলেছিলেন, 
"আমরা ও এরা শির্ক ও মূর্তিপূজায় লিপ্ত ছিলাম । না আমরা আল্লাহ্র ইবাদত 
করতাম আর না আমরা তাকে চিনতাম । সে সময়ও তাদের (ইয়াহুদীদের) এই 
সাহস ছিল না যে, তারা মেহমানদারী কিংবা মূল্য প্রদান ব্যতিরেকে মদীনার একটি 
খেজুরও খাবে ।”২ 

ইবন খালদূন বলেন, “এই দু'টি গোত্র বা জ্ঞাতিগোষ্ঠীর ইয়াহুদীদের ওপর 
প্রাধান্য ছিল এবং সম্মান-সন্ত্রম ও শান-শওকতের ক্ষেত্রে নাম করেছিল । তাদের 
নিকটবর্তী মুদার গোত্রের বসতি ছিল; তারাও ছিল তাদেরই মিল্লাতের অন্তগর্ত।”৩ 
বিখ্যাত আরব গ্রন্থকার ইবন 'আবৃদ রাব্বিহী তদীয় ইকদু'ল ফারীদ গ্রন্থে লিখছেন ঃ 

আনসার গোত্র ছিল আয্দ কবিলার শাখা । এদের আওস ও খাযরাজ বলা হয়। 
হারিছা ইবন 'আমর ইবন আমেরের দুই পুত্র থেকে এই বংশ-ধারা অব্যাহত 
থাকে । এসব লোক সমস্ত লোকের ভেতর অত্যন্ত আত্মসচেতন ও উন্নত মনোবল 
-সম্পন্ন ছিল এবং তারা কখনো কোন সম্রাট কিংবা হুকুমতকে রাজস্ব প্রদান 
করেনি ।”& 

এ ছাড়া বনী 'আদী ইবন নাজ্জার বনী হাশিমের ছিল মাতৃকুল। হাশিম তাদের 
বংশের এক মেয়ে সালমা বিনতে 'আমরকে বিয়ে করেছিলেন। হাশিমের এক 
ছেলে 'আবদু'ল-মুত্তালিবের এই ঘরে জন্ম হয়। হাশিম তাকে তার মায়ের নিকট 
রেখে আসেন । যখন তিনি বড় হন এবং সাবালকত্তে উপনীত হওয়ার নিকটবর্তী 
হন তখন তাকে তার চাচা মক্কায় নিয়ে আসেন ।'আরবের সমাজ জীবনে 
আত্মীয়-কুটুম্বের বিরাট গুরুত্ব ছিল এবং একে উপেক্ষা করা যেত না । হযরত আবু 
আয্যুব আনসারী (রা) ছিলেন এই বংশেরই একজন । মদীনায় পৌঁছে রাসূলুল্লাহ 
(সা) তার ঘরে অবস্থান করেছিলেন। 

ই 


৩. তারীখে ইবন খালদৃন, ২য় খণ্ড, ২৮৯ পৃ. । 
৪. আল-ইকদু'ল-ফারীদ, ৩য় খণ্ড, ৩৩৪ পু. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৭ 


আওস ও খাযরাজ ছিল কাহতান বংশধর । মুহাজির ও যেসব লোক মক্কা ও এর 
চার পাশে তাদের আগেই ইসলাম কবুল করেছিল তারা ছিল আদনান বংশের । 
রাসূলুল্লাহ (সা) যখন মদীনায় হিজরত করলেন এবং আনসাররা তার সাহায্য ও 
সমর্থনে এগিয়ে এল তখন এর মাধ্যমে বনী আদনান ও কাহতান উভয়েই 
ইসলামের পতাকাতলে সমবেত হল এবং দুই দেহ এক আত্মায় লীন হয়ে গেল। 
জাহিলিয়াত যুগে এদের মাঝে বিরাট ছন্দ ও শত্রুতা ছিল। ইসলামের বরকতে 
শয়তান তাদের কাতারে প্রবেশের ও কুমন্ত্রণা দেবার রাস্তাই পায়নি । ফলে জাহিলী 
যুগের ন্যায়-অন্যায় সকল ক্ষেত্রেই গোত্রীয় পক্ষপাতিত্ব এবং 'আদনান বংশের 
কিংবা কাহতান বংশের দাবির ব্যাপারে অযথা পক্ষপাতিতৃ, অহঙ্কার ও অহমিকা 
প্রকাশের সুযোগটুকুও হারাতে বসে। 

এই সমস্ত কার্যকারণ ও অগ্রাধিকারমূলক বৈশিষ্ট্যৃষ্টে ইয়াছরিব রাসূলুল্লাহ (সা) 
ও তার সাহাবা-ই কিরামের হিজরতের জন্য সবচেয়ে উপযোগী স্থান ছিল। 
ইসলামের দাওয়াতের আবাসস্থল ও কেন্দ্রে পরিণত হওয়ার এই শহর পূর্ণ হকদার 
ছিল। এমন কি সে এরও হকদার ছিল যে, ইসলাম পূর্ণ শক্তি ও সংহতি লাভ 
করুক, তার ভেতর সম্মুখে অগ্রসর হওয়ার যোগ্যতা ও শক্তি পয়দা হোক এবং সে 
আরব উপদ্বীপকে জয় করতে পারুক এবং এরপর সেই সময়কার গোটা সভ্য 
জগতে আপন হেদায়াতের পতাকা ওড়াতে সক্ষম হোক । 


মদীনায় ইসলামের বিস্তার 

এখন আনসার (অথাৎ আওস ও খাযরাজ)-দের ঘরে ঘরে ইসলামের প্রচার 
শুরু হল। প্রথমে আওসের শাখা বনী আল-আশহালের সঙ্গে সম্পর্কিত ও তাদের 
কওমের সদরি সা‘দ ইবন মু'আয ও উসায়দ ইবন হুদায়র ইসলাম গ্রহণ করেন। 
তাদের ইসলাম গ্রহণের পেছনে বিরাট ভূমিকা ছিল প্রথম দিককার ইসলাম 
গ্রহণকারীদের ঈমানী হিকমত, স্নেহ-ভালবাসা ও মেহেরবানীপূর্ণ আচরণ এবং 
মুস'আব ইবন "উমায়র (রা)-এর সবেত্তিম পন্থায় দাওয়াত ও তাবলীগের । এরপর 
বনী 'আবৃদ আল-আশহালও ইসলাম কবুল করে । শেষ পর্যন্ত আনসারদের এমন 
কোন ঘর অবশিষ্ট ছিল না যার কোন না কোন পুরুষ ও মহিলা মুসলমান না 
হয়েছে।১ 


আকাবার দ্বিতীয় বায়'আত 
পরবর্তী বছর মুস“আব ইবন “উমায়র (রা) মক্কায় প্রত্যাবর্তন করেন এবং 
আনসারদের কিছু মুসলমান মুশরিকদের একটি দলের সাথে, যারা হজ্জ আদায়ের 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৪৩৬-৩৮ সংক্ষেপে । 
১২ -- 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৮ 


উদ্দেশ্যে যাচ্ছিল- মক্কায় পৌছে এবং রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে “আকাবার 
বায়'আতের ওয়াদা করে। তারা হজ্জ সমাপ্তির পর রাত্রির এক-তৃতীয়াংশ 
অতিবাহিত হতেই আকাবা উপত্যকার নিকটবর্তী একটি ঘাটিতে একত্র হয়। 
এদের সাকুল্য সংখ্যা ছিল ৭৩ জন যাঁদের ভেতর দু'জন মহিলাও ছিলেন। 
রাসূলুল্লাহ সো) সেখানে তশরীফ নেন। তার সঙ্গে তার চাচা আব্বাস ইবন আবদুল 
মুত্তালিবও ছিলেন । তখনও তিনি মুসলমান হননি । 

রাসূলুল্লাহ (সা) তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে কুরআন মজীদ পাঠ করে 
শোনান, তাদেরকে আল্লাহ্র দিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং 
ইসলাম গ্রহণে অনুপ্রাণিত ও উৎসাহিত করেন। এরপর তিনি বলেন, আমি 
তোমাদেরকে একথার ওপর বায়'আত নিচ্ছি যে, তোমরা আমাকে হেফাজতের 
ব্যাপারে ততটুকুই খেয়াল রাখবে ও যতুবান হবে যতটুকু তোমরা আপন 
পরিবার-পরিজনদের ক্ষেত্রে করে থাক। এর ওপর তারা বায়'আত করেন এবং 
হুযূর (সা)-এর থেকে এই অঙ্গীকার গ্রহণ করেন যে, তিনি তাদেরকে নির্বান্ধব ও 
সহায়হীন অবস্থায় পরিত্যাগ করবেন না এবং স্বীয় জাতিগোষ্ঠীর নিকটও ফিরে 
যাবেন না। তিনি ওয়াদা করেন এবং বলেন, আমি তোমাদেরই একজন এবং 
তোমরাও আমারই লোক । যার সঙ্গে তোমরা যুদ্ধ করবে, তার সঙ্গে আমিও যুদ্ধ 
করব। যার সঙ্গে তোমরা সদ্ধি করবে, সমঝোতা করবে, আমিও তার সঙ্গে 
সমঝোতা ও সন্ধি করব। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাদের ভেতর থেকে বারজন 
যিম্মাদার ও সর্দার নির্বাচিত করেন : ন'জন খাযরাজ গোত্রের আর তিনজন আওস 
গোত্রের ।৯ 


আনসারদের এই গোত্র যখন রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত করল এবং 
তার ও তার অনুসারীদের সর্বপ্রযত্বে সাহায্য ও সহায়তার প্রতিশ্রুতি দিল তখন 
থেকে বহু মুসলমান তাদের আশ্রয়ে চলে যায়। রাসূলুল্লাহ (সা) সেই সব 
মুসলমানদেরকে যারা তার সঙ্গে মক্কায় ছিলেন, মদীনার পানে হিজরতের ও 
আনসারদের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, “আল্লাহ 'আয্যা 
ওয়া জাল্লা তোমাদের জন্য কিছু ভাই ও ঘরবাড়ির ব্যবস্থা করেছেন যেখানে তোমরা 
নিরাপদে থাকতে পার।” এ কথা শুনে লোকে দলে দলে হিজরত করতে লাগল । 
স্বয়ং রাসূলুল্লাহ (সা) মক্কায় অবস্থানপূর্বক হিজরতের ব্যাপারে আল্লাহ্‌র নির্দেশের 
প্রতীক্ষায় থাকেন। 
১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৪৩৬-৩৮ সংক্ষেপে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৭৯ 


মক্কা থেকে মুসলমানদের হিজরত কোন তুচ্ছ ব্যাপার ছিল না যে, কুরায়শরা 
ঠাণ্ডা মস্তিষ্কে ও নির্বিকার চিত্তে তা মেনে নিয়েছে। তারা বসতির এই স্থানান্তর, 
তাদের চলাচল ও গতিবিধির পথে নানা প্রতিবন্ধকতা দীড় করায় এবং 
মুহাজিরদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা ও কষ্ট-তকলীফের মধ্যে নিক্ষেপ করতে 
শুরু করে। কিন্তু মুহাজিররাও তাদের এই রায় পাল্টাতে ও পশ্চাদপসরণ করতে 
তৈরি ছিলেন না। তারা কোন মূল্যেই মক্কায় থাকা পছন্দ করতেন না। অনন্তর 
কাউকে নিজের বউ-বিবি ও বাচ্চা মক্কায় রেখে একাকী চলে যেতে হয়, যেমনটি 
আবূ সালামা (রা)-র ক্ষেত্রে ঘটেছিল। কেউ তার সারা জীবনের কামাই ও 
পুজিপাট্টা থেকে হাত গুটিয়ে নেন, যেমনটি সুহায়ব রো) করেছিলেন। 

উম্মু সালামা (রা) স্বয়ং বর্ণনা করেন, যখন আবু সালামা (রা) মদীনায় 
হিজরতের পাকাপোক্ত এরাদা করলেন, তখন সফরের জন্য নিজের উট তৈরি 
করলেন, আমাকে তার পিঠে চড়িয়ে দিলেন এবং আমার ছেলে সালামা ইবন আবী 
সালামাকে আমার কোলে দিলেন। এরপর উটের রশি হাতে নিলেন এবং রওয়ানা 
হলেন । যখন বনী আল-মুগীরার কিছু লোকের নজর তার ওপর পড়ল তখন তারা 
তার নিকট ছুটে এল এবং বলতে লাগল, তোমার পর্যন্ত তো ঠিক আছে, নিজের 
জান বাচিয়ে যাচ্ছ, কিন্তু তোমার স্ত্রীকে আমরা তোমীর সাথে কিভাবে ছাড়তে 
পারি? তিনি বলেন, এই কথা বলে তারা উটের রশি তার হাত থেকে ছিনিয়ে নিল 
এবং আমাকে সাথে করে নিয়ে গেল। এতদদৃষ্টে বনু “আবদুল-আসাদ, যারা আবু 
সালামার সমর্থক ছিল, ভীষণ উত্তেজিত ও বিক্ষুব্ধ হল। তারা বলল, আল্লাহ্‌র 
কসম! তোমরা তাকে আমাদের ভাই থেকে কেড়ে রেখেছ। কিন্তু এখন আমরা 
আমাদের সন্তানকে তার কাছে কিছুতেই থাকতে দেব না। এরপর আমার বাচ্চাকে 
নিয়ে তাদের ভেতর টানাটানি শুরু হয়ে গেল। উভয়েই বাচ্চা টানাটানি করতে 
গিয়ে বাচ্চার হাতই উপড়ে ফেলার উপক্রম করে । শেষাবধি বনী আবদুল আসাদ 
তাকে ছিনিয়ে নিতে সক্ষম হয় এবং নিজেদের সঙ্গে নিয়ে যায়। বনু আল-যুগীরা 
আমাকে তাদের আয়ত্তে নিয়ে নেয় । আমার স্বামী মদীনা রওয়ানা হয়ে পড়েছিলেন । 
এভাবে আমার সন্তান, স্বামী ও আমি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি । আমি 
এবং সন্ধ্যা পর্যন্ত কাঁদতে থাকতাম । আর এভাবেই কেটে যায় এক বছর । একদিন 
বনী আল-মুগীরার আমার অন্যতম পিতৃব্য পুত্র আমাকে এমতাবস্থায় দেখতে পেয়ে 
আমার প্রতি দয়াপরবশ হয় । সে বনী আল-মুগীরাকে গিয়ে বলল £ তোমরা এই 
অসহায় মহিলাটাকে কেন আটকে রেখেছ ? কেন তোমরা তাকে ছেড়ে দিচ্ছ না? 
তোমরা তাকে তার স্বামী-পুত্র থেকে মাহরূম করেছ। এতে তারা বলতে লাগল £ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮০ 


যদি তোমার মন চায় তবে তুমি তোমার স্বামীর কাছে চলে যেতে পার । সে সময় 
বনী আবদু'ল-আসাদ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয় । আমি আমার 
উট তৈরি করলাম, আমার বাচ্চা কোলে নিলাম এবং স্বামীর সন্ধানে মদীনার 
উদ্দেশ্যে রওয়ানা হলাম । এ সময় আমার সাথে আল্লাহ্র কোন বান্দা ছিল না। 
আমি যখন “তানঈম” পর্যন্ত পৌছলাম তখন সেখানে বনী আবদুদ- দার এর 
উছমান ইবন তালহার সঙ্গে আমার সাক্ষাত ঘটে । তিনি আমাকে দেখেই বলে 
ওঠেন £ আবু উমায়্যার মেয়ে! কোথায় চলেছ তুমি £ আমি বললাম ঃ মদীনায় 
আমার স্বামীর কাছে যাবার ইচ্ছা রয়েছে । তিনি আবার বললেন ঃ তোমার সাথে 
আর কেউ (কোন পুরুষ) আছে? আমি জওয়াব দিলাম £ আমার সাথে আল্লাহ আর 
এই বাচ্চা ছাড়া আর কেউ নেই । বললেন ঃ আল্লাহ্র কসম! তোমার পক্ষে উদ্দিষ্ট 
লক্ষ্যে পৌছা সহজসাধ্য হবে না। এই বলে তিনি উটের রশি নিজের হাতে তুলে 
নিলেন এবং আমাকে নিয়ে সামনে রওয়ানা হলেন । আল্লাহ্‌র কসম! যাদেরকে 
আমি এ পর্যন্ত দেখেছি তাদের মধ্যে কাউকেই আমি তাঁর চেয়ে বেশি শরীফ ও 
দয়ার্দচিত্ত দেখিনি । যখনই কোন মনযিল আসত ও থামবার দরকার হত তিনি উট 
বসিয়ে নিজে দূরে সরে যেতেন । আমি উটের পিঠ থেকে নেমে এলে তিনি উটের 
কাছে গিয়ে সামানপত্র নামাতেন। এরপর উটটা একটা গাছের সঙ্গে বেধে নিজে 
কোন গাছের ছায়ায় শুয়ে পড়তেন । সন্ধ্যা ঘনিয়ে এলে ও রওয়ানা হওয়ার সময় 
করতেন, এরপর সেখান থেকে কিছুটা দূরে সরে যেতেন এবং আমাকে উটের 
পিঠে বসতে বলতেন । আমি ভালভাবে বসলে তিনি এসে উটের রশি ধরতেন এবং 
এভাবে পরবর্তী মনযিল পর্যন্ত গিয়ে পৌছতেন। এভাবেই তিনি আমাকে মদীনায় 
পৌছে দেন। তিনি যখন বনী আমর ইবন আওফের গ্রাম “কুবা” দেখতে পেলেন 
তখন আমাকে বললেন ঃ তোমার স্বামী এই গ্রামে আছেন (আবু সালামা এখানেই 
অবস্থান করছিলেন) ৷ এখন তুমি আল্লাহ্‌র নাম নিয়ে ওখানে চলে যাও । এই বলে 
তিনি আমাকে বিদায় দিলেন এবং মক্কায় রওয়ানা হলেন। 


তকলীফ বয়েছে আবু সালামা (রা)-র পরিবারবর্গ এবং আমি কাউকে উছমান ইবন 
তালহা (রা)-র চেয়ে বেশি শরীফ ও অদম্য মনোবলসম্পন্ন পাইনি ।৯ 

সুহায়ব রূমী (রা) যখন হিজরত করতে মনস্থ করলেন তখন কুরায়শ 
১. উছমান ইবন তালহা (রা) হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম কবুল করেন এবং হিজরত করেন । মক্কা 


বিজয়ের সময় রাসূল (সা) কা'বাগৃহের চাবি তাকে সোপর্দ করেন (ইবন কাছীর, ২য় খণ্ড, ২১৫-১৭ 
ও আল ইসাবা)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮১ 


কাফিরগণ তাঁকে বলল, তুমি একজন অবজ্ঞাত ও দরিদ্র অসহায় হিসাবে আমাদের 
কাছে এসেছিলে । আমাদের এখানে থেকে তুমি এত বড় ধনী ও সম্পদশালী হয়েছ 
এবং এত বিরাট মাদার অধিকারী হয়েছ । আর এখন চাচ্ছ যে, তুমি তোমার সমস্ত 
সাজ-সামান, আসবাব ও জানমাল নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে । আল্লাহ্র 
কসম! এ হতে পারে না। সুহায়ব (রা) তাদেরকে বললেন, যদি আমি এ সব কিছুই 
তোমাদেরকে দিয়ে দেই তাহলে কি তোমরা আমাকে যেতে দেবে ? তারা বলল, 
হাঁ। সুহায়ব (রা) বললেন £ তবে এই নাও, আমার যা কিছু তোমাদেরকে দিয়ে 
I 

রাসূলুল্লাহ (সা) যখন এই ঘটনা সম্পর্কে জানতে পারলেন তখন তিনি 
বল্লেন! 2825258852৬ নুর ভাতার হযে মুর মাডলান 
হয়েছে। 

এ সময় আর যারা মদীনায় হিজরত করেছিলেন তাঁদের মধ্যে ছিলেন হযরত 
ওমর, তালহা, হামযা, যায়দ ইবনে হারিছা, 'আবদুর রহমান ইবনে আওফ, যুবায়র 
ইবনু'ল-আওয়াম, আবু হুযায়ফা, 'উছমান ইবন আফফান (রা) ছাড়াও আরও বহু 
সাহাবায়ে কিরাম । এরপর হিজরতের সিলসিলা শুরু হয়ে যায় এবং রাসূলুল্লাহ 
(সা)-এর সঙ্গে মক্কায় দু'জন লোক (হযরত আবু বকর ও হযরত আলী) ছাড়া 
কেবল তাঁরাই ছিলেন যাঁরা কোন সঙ্গত ওযরের কারণে যেতে পারেনি অথবা যাঁরা 
কোন পরীক্ষা ও সঙ্কটে পড়েছিলেন ।২ 


রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে কুরায়শদের ষড়যন্ত্র ও তার ব্যর্থতা 

কুরায়শরা যখন দেখতে পেল যে, রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় এমত পরিমাণ 
মদদগার ও সহায় সৃষ্টি হয়ে গেছে যে, সেখানে আর তাদের ওপর কোন 
জোর-যবরদস্তি চলবে না, তখন তারা রাসূলুল্লাহ (সা)-র মদীনায় হিজরত থেকে 
খুবই বিপদ ও ভয়ের আশঙ্কা করল । তারা ভাবল যে, যদি তিনি মদীনায় চলে যান 
তাহলে আর তাঁকে পায় কে? কোনভাবেই আর তাঁকে বাগে আনা যাবে না। 
অতএব যা করবার তা এখনই করতে হবে, নইলে আর কখনো নয়। এই ভেবে 
তারা সকলে দারুন-নদওয়ায় (যা আসলে কুসায়্ি ইবন কিলাবের ঘর ছিল এবং 
কুরায়শরা তাদের সকল গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সম্পর্কে এখানেই সিদ্ধান্ত নিত ও 
নিষ্পত্তি করত) সমবেত হল এবং এই সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করল। এ সময় 
কুরায়শদের বড় বড় সদরি সবাই বর্তমান ছিল। 


১. ইবন কাছীর, ইবনে হিশামের বরাতে । 
২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৪৭০-৭৯। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮২ 


শেষে সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতি গোত্র থেকে একজন সাহসী, 
উদ্যমী ও সদ্ধংশজাত যুবক বাছাই করা হোক । তারা সকলে মিলে একযোগে 
রাসূলুল্লাহ (সা)-এর ওপর হামলা করবে । তাতে এই হত্যার দায় সকল গোত্রের 
মধ্যে বন্টিত হয়ে যাবে । কারও একার ওপর এর দায়-দায়িত্ব বতাঁবে না। তাহলে 
বনী আবদে মানাফ সমগ্র কওমের বিরুদ্ধে যুদ্ধ করবার ঝুঁকি নেবে না। এরপর 
লোকেরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং “সার্বিক পাপ” সংঘটনের এই সিদ্ধান্ত এভাবেই 
গৃহীত হয়। 

আল্লাহ তা“আলা তাঁর রাসূল (সা)-কে শক্রদের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক ও 
অবহিত করেন। তিনি হযরত আলী (রা)-কে তাঁর বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে 
পড়ার নির্দেশ দেন এবং এও বলেন, তাঁর জীবনের ওপর কোনরূপ বিপদাশস্কা নেই। 

এদিকে ঘড়যন্ত্রকারীরা সকলে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ (সা)-এর দরজায় সশস্ত্র 
অবস্থায় এসে দাঁড়ায় । তারা আক্রমণের জন্য ছিল সম্পূর্ণ প্রস্তুত রাসূল (সা) 
বাইরে বেরিয়ে এলেন এবং অল্প কিছু মাটি হাতে তুলে নিলেন । এ সময়ই আল্লাহ 
তা'আলা তাদের দৃষ্টিশক্তি হরণ করে নেন। অতঃপর তিনি তাদের মাথার ওপর 
মাটি ছিটাতে ছিটাতে এবং সূরা ইয়াসীনের আয়াত 3174 ৮৫১: 518 
৩৪১-০, পর্যন্ত তেলাওয়াতরত অবস্থায় পরিষ্কার তাদের সামনে দিয়ে বেরিয়ে 
গেলেন, কেউ জানতেও পারল না। 

এরই মাঝে এক আগন্তুক এসে তাদেরকে বলল ঃ তোমরা কিসের ও কার 
অপেক্ষায় দাঁড়িয়ে আছ? তারা বলল ঃ মুহাম্মাদের অপেক্ষায় আছি। আগন্তুক বলল £ 
ব্যর্থ অপদার্থের দল! সে তো চলে গেছে এবং যেখানে যাবার সেখানকার উদ্দেশে 
রওয়ানা হয়েছে । তারা সকলেই ঘরের ভিতর উকি মেরে দেখল যে, একজন 
লোক বিছানায় শুয়ে আছে। তাদের নিশ্চিত বিশ্বাস জন্মাল যে, বিছানায় শায়িত 
ব্যক্তি রাসূলুল্লাহ (সা) না হয়েই যায় না! ভোর হলে দেখা গেল হযরত আলী (রা) 
বিছানা ছেড়ে উঠছেন। এ দুশ্যে তারা খুবই লজ্জিত হল এবং সকলে ব্যর্থ মনোরথ 
হয়ে ফিরে গেল।১ 


রাসূলুল্লাহ (সা)-র মদীনায় হিজরত 

রাসূলুল্লাহ (সা) আবূ বকর (রা)-এর নিকট গেলেন এবং বললেন ঃ আল্লাহ 
তাআলা আমাকে এখান থেকে বের হওয়ার এবং হিজরত করার অনুমতি 
দিয়েছেন। হযরত আবূ বকর (রা) বললেন 8 4111 ১১ ২₹১৯৮|। ইয়া 


২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৪৮০-৮৪ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৩ 


রাসূলাল্লাহ! আমি আপনার সঙ্গী ও সহচর হবার প্রত্যাশী । তিনি বললেন £ 
২৯০11 হাঁ, তুমিই এ সফরে আমার সাথী হবে । হযরত আবূ বকর (রা) 
এতদৃশ্রবণে আনন্দে কেদে ফেলেন । এরপর তিনি রাসূল (সা)-এর খেদমতে দুটো 
উট আরোহণের জন্য পেশ করেন যা তিনি এই সফরের উদ্দেশ্যে পূর্ব থেকেই 
প্রস্তুত করে রেখেছিলেন আবদুল্লাহ ইবনে উরায়কিতকে তিনি পথপ্রদর্শক হিসাবে 
পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করেন। 
আশ্চর্য বৈপরীত্য 

কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এত পরিমাণ শত্রুতা ও তাঁর বিরোধিতায় 
এতখানি এক্যবদ্ধ হওয়া সত্ত্বেও তাঁর বিশ্বস্ততা, সততা, উদারতা, আমানতদারী ও 
অদম্য মনোবলের ওপর ছিল পূর্ণ আস্থাশীল । সমগ্র মক্কায় যদি কারো কোন জিনিস 
বিনষ্ট হবার কিংবা ছিনতাই হবার আশঙ্কা দেখা দিত তবে সে উক্ত বস্তু রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট গচ্ছিত রেখে দিত । এভাবে তাঁর নিকট বিভিন্ন ধরনের আমানত 
রক্ষিত ছিল। তিনি হযরত আলী (রা)-কে এসবের যিম্মাদার বানিয়ে যান যাতে তিনি 
মক্কায় থেকে এসব আমানত তার প্রকৃত মালিকদেরকে ফেরত দিতে পারেন । 
যতক্ষণ না তিনি তা পালন করতে পারবেন ততক্ষণ পর্যন্তই কেবল তিনি মক্কায় 
অবস্থান করবেন। আল্লাহ তা'আলা সত্যই ইরশাদ করেছেন ঃ 


2৫15 গর 9 505 058 এ এসএ এ 5৪ 
* 83154 ll ০2 til 
“আমি জানি যে ওদের (কাফিরদের) কথা তোমাকে কষ্ট দেয়, আর তারা তো 


তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালিমরা আল্লাহ্‌র নিদর্শনসমূহকে অস্বীকার 
করে থাকে” (সূরা আন'আম £ ৩৩) । 


হিজরত থেকে একটি শিক্ষা 

রাসূলুল্লাহ (সা)-এর এই হিজরত থেকে সর্বপ্রথম যে কথা প্রমাণিত হয় তা 
এই যে, দাওয়াত ও ধর্ম বিশ্বাসের খাতিরে যে কোন প্রিয় ও ভালবাসার, যে কোন 
পরিচিত ও কাঙ্ক্ষিত বস্তু এবং এমন প্রতিটি বস্তুকে যাকে ভালবাসা, যাকে 
অগ্রাধিকার প্রদান এবং যাকে যে কোন মূল্যে আঁকড়ে ধরার প্রেরণা মানুষের সুস্থ ও 
স্বাভাবিক প্রকৃতির অন্তর্গত, বেদেরেগ কুরবানী করা যায়, কিন্তু প্রথমোল্লিখিত দুটি 
বস্তুকে কোন জিনিসের বিনিময়েই পরিত্যাগ করা যেতে পারে না। 


www.almodina.com 


নবায়ে রহমত-১৮৪ 


মক্কা রাসূলুল্লাহ (সা)-এর জন্মস্থান এবং তাঁর ও সাহাবায়ে কিরাম (রা)-এর 
কেন্দ্র ও স্বদেশ হওয়া ছাড়াও হৃদয়ে চুম্বকের মতই আকর্ষণীয় ছিল । আর তা এ 
জন্যও যে, এ শহরেই বায়তুল্লাহ তথা আল্লাহ্‌র ঘর অবস্থিত যার প্রতি ভালবাসা 
তাদের আত্মা ও রক্তের কণিকায় অনুপ্রবিষ্ট ছিল । কিন্তু এগুলোর কোনটিই রাসূল 
(সা) ও সাহাবায়ে কিরাম (রা)-কে দেশত্যাগ ও পরিবার-পরিজনকে বিদায় জানানো 
থেকে বিরত রাখতে পারেনি । কিন্তু যমীন এই আকীদা-বিশ্বাস ও দাওয়াতের জন্য 
একেবারেই সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং মক্কাবাসীরা এ দু'টো বস্তু থেকেই মুখ 
ফিরিয়ে নিয়েছিল । 

মানবীয় সম্পর্ক ও ভালবাসা এবং ঈমানী শক্তি ও আগ্রহ-উদ্দীপনার এই মিলিত 
প্রেরণা রাসূল (সা)-এর এই বাক্য থেকে পষ্ট প্রতিভাত হয় যা তিনি হিজরত কালে 
মক্কাকে সম্বোধন করে বলেছিলেনঃ 


০১ ৮১৬৯০৯। ৬৪ 91 3৩13 11 এ ০০৮ 4427151 0 
ক ১ ০৮১৫৪ 0 
“(প্রিয় মক্কা!) কত সুন্দর শহর তুমি আর আমার কত প্রিয় ও ভালবাসার তুমি! 
যদি আমার কওম আমাকে এখান খেকে বের করে না দিত তাহলে তোমাকে ছাড়া 
অন্য কোথাও আবাস গড়তাম না, বসবাস করতাম না ।”১ 
এটি ছিল আল্লাহ্‌ তা“আলার সেই নির্দেশ পালন ঃ 
+ 55550 4০১১ 5০০ Leni 9119 Soh ০০ 
“বান্দা আমার! যারা ঈমান এনেছ (তারা জেনে রাখ), আমার যমীন খুব প্রশস্ত; 
অতএব একমাত্র আমারই ইবাদত কর” (সূরা “আনকাবৃত, ৪৬ আয়াত)। 
ছওর গিরিগুহার দিকে 


রাসূলুল্লাহ (সা) ও হযরত আবূ বকর (রা) মক্কা থেকে গোপনে চুপিসারে 
রওয়ানা হন। আবূ বকর (রা) তদীয় পুত্র “আবদুল্লাহকে বলে রেখেছিলেন যে, সে 
যেন খবর রাখে, লোকে তাদের সম্পর্কে কি ধরনের কানাকানি করছে । স্বীয় 
গোলাম “আমের ইবন ফুহায়রার প্রতি তার নির্দেশ ছিল সে যেন সারা দিন তার 
বকরী চরায় এবং সন্ধ্যাবেলায় তাদেরকে দুধ পৌঁছে দেয় । আসমা বিনতে আবী 
বকর (রা) তাদের খাবার পৌঁছে দিতেন। 


১. ইবন ‘আব্বাস (রা) থেকে তিরমিযী শরীফে বর্ণিত মরফু হাদীছ (২৫০ ..১৪ ০U) 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৫ 


প্রেমের অপূর্ব ঝলক 

প্রেম বা ভালবাসা মানব সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত এমন একটি 
ইলহামী বা এঁশী প্রেরণা হিসাবে স্থায়ী ও চিরন্তন হয়ে আছে যা নাযুক থেকে 
নাযুকতর কথা বা বিষয়ের দিকে নিজেই স্বয়ং পথ-প্রদর্শন করে আর রাস্তা বুঝিয়ে 
দেয়। এই (৮১৫১ ১1১৯৩ ৩০০ 3৯০ ওয়ালা ব্যাপারটা তার প্রেমাম্পদ 
থেকে এক মুহূর্তের জন্যও গাফিল হয় না এবং কল্পনা থেকে ধারণাপ্রসূত বস্তুর 
বিপদাশস্কা অনুভব করে ফেলে । এই সফরে রাসূলুল্লাহ (সা)-র সঙ্গী হযরত আবু 
বকর রো)-এরও অবস্থা ছিল কতকটা এ ধরনেরই । অনন্তর বর্ণিত আছে যে, যখন 
রাসূলুল্লাহ (সা) গুহার দিকে রওয়ানা হলেন তখন হযরত আবূ বকর চলার সময় 
কখনও তাকে আগে রেখে পেছনে চলতেন, আবার কখনো বা পেছনে রেখে নিজে 
সামনে চলতেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ (সা) ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস 
করেন, আবু বকর ! কী ব্যাপার, কখনো তুমি আমার পেছনে পেছনে চল, আবার 
কখনো বা আগে ? আবূ বকর (রা) উত্তরে বলেন $ হে আল্লাহ্‌র রাসূল! যখন আমি 
দুশমনের পশ্চাদ্ধাবনের কথা মনে করি তখন আমি আপনার পেছনে চলি, অতঃপর 
সামনে থেকে যখন শত্রুর অতর্কিত আক্রমণের আশঙ্কা হয় তখন আমি আপনার 
সম্মুখে যাই।১ 

উভয়ে যখন গুহা মুখ পর্যন্ত পৌঁছে গেলেন তখন হযরত আবু বকর (রা) 
বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি একটু থামুন। আমি গুহার ভেতর-বাইরে 
ভালভাবে দেখে নেই আর ধুলি-ময়লা কিছু থাকলে ভেতরটা পরিষ্কার করে নেই । 
এরপর তিনি গুহার ভেতর প্রবেশ করেন এবংং তা সাফ -সুতরা করে যেসব গর্ত ও 
ফাক-ফোকর ছিল সেগুলো বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন । সে সময় তাঁর মনে 
পড়ল যে, ভেতরের একটি গর্ত এখনও বন্ধ করা বাকি যেটি তিনি ঠিকমত দেখতে 
পাননি । তিনি পুনরায় আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ ! আপনি আর একটু 
অপেক্ষা করুন, আমি সেটি আরেকবার দেখে নেই । তিনি পুনরায় গুহার ভেতর 
প্রবেশ করলেন। যখন তিনি পরিপূর্ণরূপে নিশ্চিত হলেন তখন রাসূলুল্লাহ (সা) -কে 
ভেতরে প্রবেশের অনুরোধ জানালেন । রাসূলুল্লাহ (সা) ভেতরে তশরীফ নেন।২ 
আসমানী সাহায্য ও গায়বী মদদ 

উভয়ে যখন গুহায় প্রবেশ করলেন তখন আল্লাহ্‌ তা'আলা মাকড়সা পাঠালেন। 
সে গুহার মুখে যে গাছ ছিল তার মাঝে জাল বুনল এবং রাসূলুল্লাহ (সা)-কে 
আড়াল করে দিল ।এরই সাথে আল্লাহ তা'আলা দু'টো কবুতর পাঠিয়ে দিলেন যারা 
১. আল বিদায়া ওয়ান-নিহায়া , ইবন কাছীর কৃত, ওয় খণ্ড, ১৮০; বায়হাকী বর্ণিত ওমর (রা) কর্তৃক ৷ 
২. প্রাপক্ত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৬ 


বাক-বাকুম ডেকে অবশেষে গুহামুখে এসে বসে গেল।১ 


আল্লাহরই হাতে আসমান ও যমীনের বাহিনী । 
পতিত - 04 চা টি 
০৯১১ Sled ২১০৯ 40ও 
মানব ইতিহাসের সবচেয়ে নাযুক মুহূর্ত 


এদিকে মুশরিকরা রাসূলুল্লাহ (সা) -এর পশ্চাদ্ধাবন শুরু করল। এ ছিল 
মানবতার সুদীর্ঘ সফরের সবচেয়ে নাযুক ও চরম ক্রান্তিলগ্র অথবা এ ছিল এমন 
এক দুর্ভাগ্য যার কোন শেষ ছিল না কিংবা এমন এক সৌভাগ্যের সূচনা যার কোন 
সীমা ছিল না। মানবতা অস্থিরভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় এবং নিশ্চল ও নিষ্প্রাণ 
ভঙ্গিতে সেই সব গুপ্তচর ও পশ্চাদ্ধাবনকারীদেরকে বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখছিল 
যারা সেই মুহূর্তে গুহার মুখে দীড়িয়েছিল এবং এতটুকু বাকি ছিল যে, তাদের মধ্যে 
কেউ নিচের দিকে তাকাবে আর দেখে ফেলবে । কিন্তু আল্লাহ্‌র কুদরত তাদের ও 
তাদের পদক্ষেপের মাঝে বাধার প্রাচীর হয়ে দাড়িয়ে গেল এবং তারা প্রতারিত 
হল । তারা দেখল গুহার মুখে মাকড়সার জাল । ফলে তাদের ধারণায়ও আসেনি 
যে, ভেতরে কেউ থাকতে পারে। 

এই ঘটনার দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা ইরশাদ করেন £ 


55557755525 25555110125 

(555 5111 91 55৯593 চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে 

সেই মুহূর্তে হযরত আবূ বকর (রা)-এর দৃষ্টি ওপরে উঠতেই মুশরিকদের 
আগমনের আভাস পেলেন । তিনি বললেন £ ইয়া রাসূলাল্লাহ! তারা আর এক কদম 
ও যদি অগ্রসর হয় তাহলে আমাদেরকে দেখে ফেলবে । রাসূল (রা) জওয়াব 
দিলেনঃ (4৯105 4111 ১১১৪১ ৩১০০ “সেই দু'জনের সম্পর্কে তোমার কি 
ধারণা যাদের তৃতীয় জন আল্লাহ ?” ২ এ সূত্রেই আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল 
করেন ঃ 
ES UES at IS BSN 51557155155 

“দু'জনের একজন যখন তারা দু'জনে গুহার ভেতর ছিলেন যখন তিনি তার 
সাথীকে বলেছিলেন ঃ ঘাবড়িও না, দুশ্চিন্তার কোন কারণ নেই ; আল্লাহ আমাদের 
সাথে আছেন” (সুরা তওবাহ £ ৪০ আয়াত)। 


১. ইবন কাছীর, ২য় খণ্ড, ২৪০-৪১, ইবন আসাকির বর্ণিত। 
২. সহীহ বুখারী, উল্লিখিত আয়াদের তাফসীর অধ্যায়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৭ 


রাসূলুল্লাহ (সা)-এর পশ্চাদ্ধাবনে সুরাকার যাত্রা 

কুরায়শরা চতুর্দিকে ঘোষণা করে দিয়েছিল যে, যে কোন লোক রাসূলুল্লাহ 
(রা)- কে গ্রেফতার করে আনতে পারবে তাকে এক শত উটনী পুরস্কারস্বরূপ প্রদান 
করা হবে । রাসূলুল্লাহ (সা) আবূ বকরসহ গুহায় তিন রাত্রি অতিবাহিত করার পর 
উভয়ে সামনের দিকে অগ্রসর হলেন । আমের ইবন ফুহায়রা ও "আবদুল্লাহ ইবন 
উরায়কিত, যাদেরকে রাসূলুল্লাহ (সা) পারিশ্রমিকের বিনিময়ে পথপ্রদর্শক হিসাবে 
সাথে নিয়েছিলেন, সমুদ্রোপকূলের দিকে তাদেরকে নিয়ে চলেন। 

সুরাকা ইবন মালিক ইবন জুশামকে পুরস্কারের লোভ রাসূলুল্লাহ (সা)-এর 
পশ্চাদ্ধাবনে প্ররোচিত করে এবং শত উটনীর আগ্রহে অশ্বপৃষ্টে সওয়ার হয়ে তার 
পদচিহ অনুসরণে পশ্চাদ্ধাবন শুরু করে। কিন্তু হঠাৎ তার ঘোড়া হোঁচট খেয়ে পড়ে 
যায়। কিন্তু এরপরও সে হার মানতে রাজি নয় । রাসূল (সা) -এর পায়ের চিহ্ন ধরে 
সামনে অগ্রসর হতে থাকে । দ্বিতীয়বার তার ঘোড়া হোচট খেলে সে ঘোড়ার পিঠ 
থেকে পড়ে যায়। অতঃপর পুনরায় সে অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে পশ্চাদ্ধাবন শুরু 
করে, এমন কি সে যাত্রীদলকে সামনে অগ্রসরমান্‌ দেখতে পায় । আর ঠিক সেই 
মুহূর্তেই তার ঘোড়া কঠিনভাবে হোঁচট খায় এবং তার সামনের দু'টো পা মাটির 
মধ্যে ধ্বসে যায় আর সুরাকা মাটিতে নিক্ষিপ্ত হয়। এরই সাথে সেখান থেকে ঘূর্ণি 
আকারে ধোঁয়া উঠতে থাকে। 

এতদ্দৃষ্টে সুরাকা পরিষ্কার বুঝতে পারল যে, স্বয়ং আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ 
(সা)-এর সহায় ও মদদগার এবং সববিস্থায় তিনিই জয়যুক্ত হবেন। অতএব, সে 
জোরে ডাক দিল এবং বলল, আমি সুরাকা ইবন জুঁশাম । আমাকে কথা বলার 
অনুমতি দিন । আমা দ্বারা আপনাদের কোন ক্ষতি হবে না। রাসূলুল্লাহ (সা) হযরত 
আবূ বকর (রো)-কে বললেন, ওকে জিজ্ঞেস করুন সে আমাদের কাছে কি চায়? 
সুরাকা বলল, আপনি মেহেরবানী করে আমাকে কিছু লিখিত দিন যা আমার ও 
আপনার মাঝে নিদর্শন ও স্মৃতি হিসাবে রক্ষিত থাকবে । আমের ইবন ফুহায়রা হাড় 
কিংবা ঝিল্লির ওপর কিছু লিখে তাকে দেন ।১ 


একটি কল্পনাতীত ও বুদ্ধির অগম্য ভবিষ্যদ্বাণী 
ঠিক এমনি এক অবস্থায় যখন রাসূলুল্লাহ (সো) নিজেই দেশ ত্যাগে মজবুর, 


১. সীরাত ইবন হিশাম, ৪৮৯-৯০, অধিকন্তু বুখারী শরীফের ১ম খণ্ডের (৮:11 ৪১৯৯ ০ 
২2411 | শব্দের কিছুটা পার্থক্যসহ। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৮ 


যখন তাঁর পক্ষে মক্কায় অবস্থান করা অসম্ভব, চারদিক থেকে শক্র কর্তৃক 
পরিবেষ্টিত, সর্তক ও শ্যেন দৃষ্টি তাঁকে অনুসরণ করছে, রাসূলুল্লাহ (সা)-র দৃষ্টি 
তখন দৃষ্টিসীমার বাইরে সেখানে গিয়ে উপস্থিত যেদিন তাঁরই গোলাম পারস্য সম্রাট 
কিসরার শাহী মুকুট ও রোম সম্রাট কাইজারের সিংহাসন তাদের পদযুগল দ্বারা 
মথিত করবে এবং তৃপৃষ্ঠের সঞ্চিত ধনভাণ্তারের মালিক হবে । তিনি নিশ্ছিদ্র 
অন্ধকারের মাঝেও সেই জ্বলজ্বলে আলোকিত ভবিষ্যদ্বাণী করেন এবং সুরাকাকে 
লক্ষ করে বলেন ঃ সুরাকা! সে সময় তোমার অবস্থা কেমন হবে যখন পারস্য 
সম্রাটের কঙ্কন তুমি তোমার হাতে পরবে? 

নিশ্চিতই আল্লাহ তাঁর নবীর সঙ্গে সাহায্য-সমর্থন, প্রকাশ্য ও অবধারিত বিজয় 
এবং তীর দীনের প্রাধান্য, উত্থান ও পরিপূর্ণ বিজয়ের ওয়াদা করেছিলেন। 
DE LEY 3১012554405 05০ ৫4৭ ই ৩৭ 

+ Lyall ১০৫ 5158 

“তিনিই তার রাসূলকে হেদায়াত ও সত্য-সুন্দর দীনসহ পাঠিয়েছেন যাতে সেই 
দীনকে (দুনিয়ার) সমস্ত দীনের ওপর বিজয়ী ও প্রতিষ্ঠিত করতে পারেন, যদিও তা 
মুশরিকদের নিকট অগ্রীতিকর হয়” (সূরা তওবা £ঃ ৩৩ আয়াত)। 

স্বল্প দৃষ্টি ও বুদ্ধিসম্পন্ন লোকেরা এই সত্যকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান 
করেছে, কুরায়শরা একে অসম্ভব বিষয় ভেবেছে, কিন্তু নবুওয়াতের দৃষ্টি দূরবর্তী 
বিষয়কে কাছে দেখছিল । 

+ sll AY পাতে 

“আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না।” 

এটি হরফে হরফে সত্যে পরিণত হয়েছে । যখন হযরত ওমর (রা)- এর 
সামনে পারস্য সম্রাট কিসরার কঙ্কন, তার কোমর বন্ধনী, মেখলা ও শাহী মুকুট 
এনে হাজির করা হয় তখন তিনি সুরাকাকে ডেকে পাঠান এবং তাকে এসব 
পরিধান করান । আর এভাবেই রাসূলুল্লাহ (সা)-র ভবিষ্যদ্বাণী হরফে হরফে পূর্ণতা 
পায়।১ সুরাকা রাসূলুল্লাহ (সা)-এর সামনে রাহা খরচ ও জরুরী সামানও পেশ 
করেছিল, কিন্তু তিনি তা কবুল করেননি । কেবল এতটুকু বলেছিলেন £ 

০ 451 “আমাদের খবর গোপন রাখবে, কাউকে বলবে না।” 


১. আল-ইস্তী'আব, ২য় খণ্ড, ৫৯৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৮৯ 


বরকতময় ব্যক্তি 

রাসূলুল্লাহ (সা) ও হযরত আবূ বকর (রা) তাদের সফরকালে উম্মু মাঁবাদ 
আল-খুযাঈয়ার পাশ দিয়ে অতিক্রম করেন । তার ছিল একটি বকরী । দানাপানি ও 
ঘাসের স্বল্পতার দরুন বকরীর দুধ শুকিয়ে গিয়েছিল । রাসূলুল্লাহ (সা) তার পালানের 
ওপর হাত বুলিয়ে দিলেন, আল্লাহ্র নাম নিলেন এবং দু'আ করলেন। ঠিক 
তন্মহূর্তেই পালান দুধে পরিপূর্ণ হল। অতঃপর দুধ দোহন করা হলে তিনি উম্মু 
মাঁবাদ ও নিজের সাথীদেরকে তা পান করতে দিলেন। সবাই পেট ভরে ও তৃপ্তি 
সহকারে দুধ পান করলেন। এরপর মহানবী (সা) নিজেও পান করলেন। অতঃপর 
পুনরায় দুধ দোহন করা হলে পাত্র ভর্তি হয়ে গেল । আবূ মাঁবাদ ঘরে ফিরে পাত্র 
ভর্তি দুধ দেখে ব্যাপার কি জানতে চাইল । উম্মু মা'বাদ বলল £ আল্লাহ্র কসম ! 
একজন বরকতময় লোক আমাদের এখান দিয়ে গেছেন। তিনি এ ধরনের কথাও 
বলেছেন, এই বলে সে রাসূল (সা)-এর উচ্ছ্বসিত কণ্ঠে প্রশংসা করল । এ কথা 
শুনে আবু মাঁবাদ বলল ৪ আল্লাহ্র কসম ! মনে হচ্ছে, ইনি সেই লোক কুরায়শরা 
যার সন্ধান করে ফিরছে ।৯ 

রাহবার তাদের দু'জনকে সাথে করে সফর অব্যাহত রাখল । অতঃপর এক 
সময় তারা মদীনার উপকষ্ঠে কুবা পল্লীতে পৌঁছলেন। এটি ছিল ১২ রবিউল 
আওয়াল সোমবারের ঘটনা । আর এই তারিখ থেকেই হিজরী তথা ইসলামী 
বৰ্ষপঞ্জী শুরু হয়। 


১. যাদু'ল মাআদ, ২য় খণ্ড, ৩০৯ পৃ. । 


www.almodina.com 


নবী যুগে ইয়াছরিব (মদীনা) : এক নজরে 
মক্কা ও মদীনার সামাজিক পার্থক্য 

ইয়াছরিব শহরের সঠিক পরিমাপ করবার জন্য, যে শহরকে আল্লাহ তাআলা 
তার রাসূল (সা)-এর দারুল হিজরত, ইসলামের বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্র এবং 
আমাদেরকে তার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রাচীন গোত্রথলোর 
পারস্পরিক সম্পর্ক, সেখানকার ইয়াহুদীদের সামাজিক, অর্থনৈতিক ও সামরিক 
গুরুত্ এবং এই উর্বর শহরের জীবনের মান বুঝতে হবে যেখানে কয়েকটি ধর্ম, 
সংস্কৃতি ও সমাজ পাশাপাশি ছিল, যেখানে মক্কা মুকাররামায় এক রঙ, এক পদ্ধতি 
ও একই ধর্ম ছিল। এই প্রসঙ্গে এখানে পাঠকদের সামনে কিছুটা বিস্তারিত বিবরণ 
পেশ করা হচ্ছে যার সাহায্যে নবী করীম (সা)-এর আবিভবিকালীন ইয়াছরিব 
শহরের ধরন, প্রকৃতি ও অবস্থা সম্পর্কে কতকটা পরিমাপ করা যাবে । 


বর্তমানে এই এঁতিহাসিক সত্য অগ্রাধিকার লাভ করেছে যে, ইয়াহুদীদের 
অধিকাংশই আরব উপদ্বীপে সাধারণভাবে, বিশেষভাবে ইয়াছরিব শহরে খৃষ্টীয় প্রথম 
শতাব্দীতে আগমন করে। প্রখ্যাত ইয়াহুদী পণ্ডিত ড. ইসরাঈল ওয়েলফিনসন 
লেখেন £ 

“৭০ খৃষ্টাব্দে ইয়াহুদী ও রোমকদের যুদ্ধের পরিণতিতে যখন ফিলিস্তীন ও 
বায়তুল মাকদিস ধ্বংস হয়ে যায় এবং ইয়াহুদীরা দুনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে 
পড়ে তখন ইয়াহুদীদের বহু দল আরব দেশগুলোর দিকে মুখ ফেরায় । একই 
বক্তব্য ইয়াহুদী এতিহাসিক জোসেফাসেরও যিনি নিজেও এই যুদ্ধে শরীক ছিলেন 
এবং কিছু কিছু ক্ষেত্রে ইয়াহুদী ইউনিটগুলোর নেতৃতৃও করেছিলেন। আরবী 
উৎসসমূহেও এর সমর্থন পাওয়া যায়।”১ 

মদীনায় ইয়াহুদীদের তিনটি গোত্র বসবাস করত (যাদের বয়স্ক পুরল্ষদের 
সংখ্যা দু'হাজারের কিছুটা ওপরে) ঃ কায়নুকা, নাদীর ও কুরায়যা । অনুমিত হয় যে, 
কায়নুকা গোত্রের লড়াকু পুরুষের সংখ্যা ছিল সাতশ’ নাদীর গোত্রের লোক 
সংখ্যাও ছিল অনুরূপ । পক্ষান্তরে কুরায়যা গোত্রের প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা ছিল 
সাতশ’ ও নয়শ'র মাঝামাঝি ।২ 


১.9) ০১০৪৩ 42501 ৬৪ ৮০১৯] ১১০ ৮৮৬ ১৬৫21) 5303 ওয়েলফিনসন (আবু যুওয়াইব) কায়রো ১৯২৭। 
২. এই অনুমান সীরাত ইবন হিশামের সেইসব পরিসংখ্যান থেকে গ্রহণ করা হয়েছে যা যুদ্ধ ও ঘটনাবলীর 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯১ 


এই তিনটি গোত্রের পারস্পরিক সম্পর্ক ছিল তিক্ত এবং এদের পরস্পরের 
মধ্যে কখনও যুদ্ধও বেঁধে যেত। ডঃ ওয়েলফিনসন বলেন £ 

“বনী কায়নুকা ও অবশিষ্ট ইয়াহুদীদের মধ্যে শত্রুতা চলে আসছিল । এর কারণ 
বনী কায়নুকা বনী খাযরাজের সঙ্গে বুআছ যুদ্ধে শরীক ছিল । আর বনী নাদীর ও বনী 
কুরায়জা অত্যন্ত নিমর্মভাবে বনী কায়নুকার রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের 
মেরুদণ্ড অত্যন্ত কঠিন হাতে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, অথচ তারা বন্দী সমস্ত 
ইয়াহুদীদের মুক্তিপণ (ফিদয়া)-ও আদায় করে দিয়েছিল । অনন্তর ‘বু‘আছ' যুদ্ধের 
পর থেকে ইয়াহুদী গোত্রগুলোর মধ্যে পারস্পরিক ঝগড়া চলে আসছিল। কায়নুকা 
গোত্র ও আনসারদের মধ্যে যুদ্ধ হলে আনসারদের মুকাবিলায় কোন ইয়াহুদীই 
তাদের সহযোগিতা দেয়নি।”৯ 

07875 557 


০১১৪ হি রিবা 559 ৪1 ক 
SETAE ETL SE CNL 


02 ০5123867585 5৩5৩ 562 2 
১১ ৬১৩৯৩১৬০৮০৭ ১৫5০০ 913 & ২১13১1১5১১৫: 
* +৫৯1১১। ৫০ 
“যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা পরস্পরের রক্তপাত 
করবে না এবং আপনজনকে স্বদেশ থেকে বহিষ্কৃত করবে না, অতঃপর তোমরা 
এটা স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই সাক্ষী । তোমরাই তারা যারা 
অতঃপর একে অন্যকে হত্যা করেছ এবং তোমাদের একদলকে স্বদেশ থেকে 
বহিষ্কৃত করেছ, তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালংঘন দ্বারা 
পরস্পরের পৃষ্ঠপোষকতা করেছ এবং তারা যখন বন্দীরূপে তোমাদের নিকট 
উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্কারই তোমাদের জন্য 
অবৈধ ছিল” (সূরা বাকারা £ ৮৪-৮৫ আয়াত)। 
আলোচনায় এসেছে, ১. যেমন বনী নাদীরের নিবসিন, বনী কুরায়জার হত্যা প্রভৃতি । বনী কায়নুকা, বনু নাদীর ও 
কুরায়জা ছিল বিরাট বড় গোত্র, যার অধীনে আরও অনেক শাখা গোত্রও ছিল । যেমন বনী হাদল বনী কুরায়জার 
অনুগত ছিল যাদের ভেতর কেউ কেউ বড় সাহাবীও হয়েছিলেন এবং বনী যানবা ছিল বনী কুরায়জা শাখা । কিছু 
কিছু ইয়াহুদী দলের নাম সেই চুক্তিতেও এসেছে যা রসূলুল্লাহ (সা) ও ইয়াহুদীদের মধ্যে সম্পাদিত হয়েছিল। 
যেমন বনী আওফ, বনী আন-নাজ্জার, বনী সাইদাহ, বনী ছা'লাবাঃ, বনী জুফনাঃ, আল হারিছ প্রভৃতি । এই 
চুক্তিতে সেইসব দলের আলোচনার পর এসেছে যে, 14--৪১ ১৫২ ১.১০ ০1 ইয়াহুদীদের বিশিষ্ট ও 
নির্ভরযোগ্য লোকের ব্যাপার তাদেরই মত। এজন্য সামহুদী ৮1৪ ৮1৪3 প্রণেতা বলেন, ইয়াহুদীরা কুড়িটি 
গোত্রের বেশী ছিল। ৮৪৯11 9 ১১৬ পৃ. । 
১. Al ৪ 54511 পৃ. 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯২ 


ইয়াহুদীরা মদীনার বিভিন্ন বস্তি ও মহল্লায় থাকত যা তাদেরই জন্য নির্দিষ্ট ছিল। 
বনু কায়নুকাকে যখন বনী নাদীর ও বনু কুরায়জা মদীনার পার্বতী এলাকা থেকে 
তাড়িয়ে দেয় তখন তারা শহরের ভেতর একটি বিশেষ মহল্লায় বসবাস করতে 
থাকে । বনু নাদীর মদীনা থেকে দু'তিন মাইল দূরে বুতহান উপত্যকার চড়াইয়ে 
থাকত যা ছিল খেজুর ও ক্ষেত-খামারে পূর্ণ । বনু কুরায়জা মদীনার দক্ষিণে কয়েক 
মাইল দূরে অবস্থিত মাহযুর এলাকায় বসবাস করত ।১ 

মদীনায় ইয়াহুদীদের নির্দিষ্ট বস্তি ছিল যেখানে নির্মিত হয়েছিল দুর্গ ও সুদৃঢ় 
ইমারতাদি। সেগুলোতে তারা স্থায়ীভাবে থাকত । তাদের ইয়াহুদী হুকুমত স্থাপনের 
মওকা মেলেনি, বরং তারা গোত্রীয় সদরিদের সমর্থন-সহায়তায় ও হেফাজতে 
নিশ্চিন্তে বসবাস করত এবং এই সমর্থন-সহায়তার বিনিময় হিসাবে তারা বার্ষিক 
রাজস্ব প্রদান করত যদ্দরুন তারা বেদুঈনদের আক্রমণ থেকে নিরাপদ থাকত । এই 
বিপদের প্রেক্ষিতে ইয়াহুদীরা অঙ্গীকার বা চুক্তিবদ্ধ হতে বাধ্য ছিল। অনন্তর 
প্রত্যেক ইয়াহ্‌দী আরব সদার ও আরব রঈসের কাউকে না কাউকে নিজেদের মিত্র 
বানিয়ে রাখত ।২ 


ধৰ্মীয় বিষয়াদি 

ইয়াহুদীরা নিজেদেরকে একটি চিরন্তন ধর্মের ও আসমানী শরীয়ত তথা এঁশী 
বিধানের ধারক-বাহক মনে করত । অনন্তর তারা তাদের মাদরাসাগুলোতে 
(যেগুলোকে মিদরাস বলত) তাদের ধর্মীয় ও পার্থিব বিষয়াদি, শরঈ 
হুকুম-আহকাম, ইতিহাস ও তাদের নবী-রসূলদের জীবনী পাঠ করত এবং পাঠদান 
করত । এভাবেই তারা নির্দিষ্ট ইবাদতগাহগুলোতে তাদের ইবাদত ও ধর্মীয় 
অনুষ্ঠানাদি পালন করত । তারা সেইসব জায়গায় তাদের সমস্ত ধর্মীয় ও পার্থিব 
বিষয়াদির ক্ষেত্রে পরামর্শ ও মত বিনিময়ের জন্য একত্র হত । ইয়াহুদীরা তাদের 
নির্দিষ্ট ধৰ্মীয় আইন-কানুনের ওপর আমল করত যেগুলোর ভেতর থেকে কিছু কিছু 
তারা নিজেদের কিতাবগুলো থেকে গ্রহণ করেছিল আর কিছু তাদের গণক ও 
আলিমগণ নিজেদের পক্ষ থেকে উদ্ভাবন করে নিয়েছিল। ঠিক তেমনি তাদের ঈদ 
উৎসব তারা পৃথকভাবে উদ্যাপন করত । বিশেষ কিছু দিনে, যেমন “আশুরার দিনে 
তারা রোযা রাখত ।৩ 


ইয়াহুদীদের ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক অবস্থা 
মনে হয় মদীনার ইয়াহুদীদের তাদের আসল দীন ও কিতাবের শিক্ষামালার 


>. soleil ৬2৮ এত 53651 72415 01811 dll ৬১ ৭৭ পৃ) 
২:0১৮১। Js 22! ৮2505 ৭ম খণ্ড, ২৩পৃ- থেকে সংক্ষেপিত,, ডঃ জাওয়াদ আলী (বাগদাদ) । 
৩. ২4113 01811 dll ৬১০ ৮০-৮১পৃ 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৩ 


সঙ্গে সম্পর্ক খুবই দুর্বল হয়ে গিয়েছিল এবং কালের পরিক্রমায় তারাও তাদের 
প্রতিবেশী আরবরদের মতই হয়ে গিয়েছিল ।কিন্তু তাওহীদের কিছু প্রভাব, খানাপিনা 
ও হালাল-হারামের বাছ-বিচার তখনও অবশিষ্ট থেকে গিয়েছিল । কিন্তু যখন 
ইসলাম নির্ভেজাল তাওহীদের অকাট্য আকীদা-বিশ্বাস সাথে নিয়ে এল যা কুরআনে 
বিধৃত, তখন তাদের এই ছিটেফোঁটা বৈশিষ্ট্যটুকুও লোপ পেল। তারা নৈতিক 
অবক্ষয় ও চারিত্রিক অধঃপতনের শেষমার্গে গিয়ে পৌছে গিয়েছিল । নিজেদের 
প্রয়োজন পূরণের ও উদ্দেশ্য সিদ্ধির জন্য নিকৃষ্টতম কাজ, যাদুটোনা প্রভৃতি, বিরোধী 
ও প্রতিপক্ষের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য খাদ্যে বিষ মেশানো, বিদ্রুপ, বাণ 
নিক্ষেপ, দন্দ্-সংঘর্ষ সৃষ্টি, ধোঁকা নিক্ষেপক অর্থপূর্ণ কথা বলে আহত নিজের 
অন্তরকে প্রবোধ দান করা তাদের স্বভাবে পরিণত হয়েছিল যা এসব হীন মানসিকতা 
ও পরাজিত সমাজের পরিচয়জ্ঞাপক চিহ্ন ছিল যারা পুরুষোচিত গুণাবলী ও নৈতিক 
সাহস থেকে বঞ্চিত হয়ে থাকে । যাদুবিদ্যা ও গণনাশান্ত্রে ইয়াহুদীদের পারদর্শিতা 
ইতিহাস স্বীকৃত। তাদের আলিম ও মনীষীরা এ কথা গর্বভরে বলেও থাকে। 
কুরআন মজীদেরও নিম্নোক্ত আয়াতে এদিকেই ইঙ্গিত করা হয়েছে ঃ 
+ ৮০1 নি le সেন ESC i 

“তারা (ইয়াহুদীরা) এর (যাদুবিদ্যার) আনুগত্য করেছে যদ্বারা শয়তান 
সুলায়মানের সাম্রাজ্যে ও শাসনামলে কাজ নিত” (সূরা বাকারা £ ১০২ আয়াত) । 

ইয়াহ্দীদের এই পেশা রাসূলুল্লাহ (সা)-এর যুগ পর্যন্ত অব্যাহত ছিল। প্রখ্যাত 
ইয়াহুদী প্রাচ্যবিদ মারগোলিয়ুথ (19180119911), যার ইসলাম ও রাসূলুল্লাহ (সা) 
অভিজ্ঞ ছিল। তারা প্রকাশ্য যুদ্ধ ও পুরুষোচিত শৌর্যবীর্ষের মুকাবিলায় যাদুর 
কসরত প্রদর্শনকে অগ্রাধিকার প্রদান করত ।”১ 

খয়বর যুদ্ধের প্রসঙ্গে বকরীর গোশতে বিষ মেশানোর ঘটনা আসবে যা নবী 
করীম (সা) -কে পেশ করা হয়েছিল৷ তিনি তা থেকে রক্ষা পান। কিন্তু বশীর ইবন 
বারা ইবন মা‘রূর এই খাবার গ্রহণ করায় ইনতিকাল করেন ।২ 

পরিচিত বাক্যকে একটি বিশেষ ভঙ্গিতে ব্যবহার এবং এর থেকে কদর্য অর্থ 
গ্রহণের উল্লেখ কুরআন শরীফে এভাবে এসেছে £ 
৮1১০০450055 151555 10515115552 Val 05201 Pat 
১. Margoliouth, Muhammad and the Rise of Islam, p. 189. 
২. সহীহ্‌ বুখারী ১১১৯ ০৮ ০৮৯১] ০১৮11 29৯11 2৪ 
১৩ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৪ 


“হে মুমিনগণ! তোমরা (নবীকে) 6১০1) বল না, বরং বল (১১। 
(আমাদের প্রতি লক্ষ্য করুন) ; আর জেনে রেখ, কাফিরদের জন্য মর্মস্তুদ শাস্তি 
রয়েছে” (সুরা বাকারা £ ১৫৪ আয়াত)। 

আবু নঈম তদীয় দালায়েল গ্রন্থে ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন ৪ 
ইয়াহুদীরা খুবই আস্তে রাসূলুল্লাহ (সা)-কে (১০) বলত যা ছিল তাদের ভাষায় 
একটি খারাপ গালি । তারা এ কথা বলে নিজেদের মধ্যে হাসাহাসি করত । এই 
প্রেক্ষিতে আল্লাহ পাক উক্ত আয়াত নাযিল করেন এবং এর দ্বার রুদ্ধ ও 
মুসলমানদের পরানুকরণ থেকে বাচাবার উদ্দেশ্যে এ জাতীয় শব্দের ব্যবহার নিষিদ্ধ 
করে দেয়া হয়। ইয়াহুদীদের এখানে এই বাক্যের অর্থ হল ৩০১ ৫০. 
শোন! আল্লাহ যেন তোমাকে শোনার নসীব না করেন। এও বলা হয়েছে যে, 
(নাউযুবিল্লাহ--আমরা আল্লাহ্‌র আশ্রয় চাই) তারা অর্থাৎ ইয়াহুদীরা রাসূল (সা) 
-কে € ১ ৩ দ্বারা সম্বোধন করেছে যা $=!) থেকে নির্গত আর এ অর্থ হল 
মূর্খতা ও বোকামি । আলিফ দীর্ঘ আওয়াজের জন্য ।১ 

ইমাম বুখারী “আয়েশা (রা) থেকে ওরওয়া (র) -র বর্ণনা উদ্ধৃত করেন যে, 
তিনি বলেন যে, ইয়াহুদীরা মহানবী (সা)-কে সালাম করার সময় এ:।০ cL 
অর্থাৎ “তোমার ওপর মৃত্যু বা দুর্ভাগ্য আপতিত হোক’ বলত ২ 

হাদীসে এসেছে ০! 31 ৮1১ ৮1১4] ‘সব রোগের ওষুধ আছে মরণ 
ব্যাধি ছাড়া ৷’ এ সম্পর্কেই এই আয়াত নাযিল হয় ঃ 

0০4০০ Le de এ9৯1905 

“আর লোকে যখন তোমার কাছে আসে তোমাকে তখন এমন ভাষায় সালাম 
দেয় যে ভাষায় আল্লাহ তোমাকে সালাম দেননি” । 

এভাবেই তারা এমন সব নৈতিক অবনতি ও চারিত্রিক অধঃপতনের শিকার 
হয়েছিল যা কোন সভ্য, ভদ্র ও শরঈ শিক্ষামালার ওপর প্রতিষ্ঠিত সমাজের নিকট 
আশা করা যায় না। এই প্রবণতা সম্পর্কে জানা যায় সেই আরব মহিলার ঘটনা 
থেকেও যেই মহিলা বনী কায়নুকার বাজারে একজন কারিগরের নিকট কোন কাজে 
গিয়েছিল । ইয়াহুদী তখন তার মুখের নেকাব খুলে ফেলার জন্য পীড়াপীড়ি করতে 
থাকে। কিন্তু মহিলা অস্বীকার করায় কারিগর তার নেকাব পেছনে (কিছুর সাথে) 
বেঁধে দেয় । মহিলাটি উঠে দীড়াতেই তার নেকাব খসে পড়ে এবং তিনি বেআকু 
হয়ে যান। এই দৃশ্যে ইয়াহুদীরা হেসে ফেলে । ফলে অপমানিতা মহিলাটি জোরে 


১. আল্লামা বা , রুহুল মা , ১ম খণ্ড, ২৪৮-৪৯। 
২. জামি সহীহ, কিতাবুদ্দাওয়াত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৫ 


চিৎকার করে ওঠেন । চিৎকার শুনে জনৈক মুসলিম ছুটে আসেন এবং তলোয়ারের 
এক আঘাতেই দুৰ্বৃত্ত কারিগরকে খতম করেন। অতঃপর ইয়াহুদীরা সকলে উক্ত 
মুসলমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শহীদ করে দেয় ।১ 

দৃশ্যত মনে হয় যে, এই জাতীয় ঘটনা এটাই প্রথম ছিল না, কিন্তু আরব 
বাজারগুলোতে এরূপ ঘটা ছিল কঠিন। 


অর্থনীতি 
অপরাপর জাতিগোষ্ঠীর সঙ্গে তাদের অধিকাংশ আর্থিক বিষয়াদি বন্ধক ও সূদী 
ভিত্তিতে চলত এবং মদীনার মত কৃষি এলাকার কারণে তাদের সামনে সুবর্ণ 
সুযোগও ছিল। কেননা কৃষকদের কৃষিকর্মের প্রেক্ষিতে বেশির ভাগ সময় 
ধারকর্জের প্রয়োজন দেখা দিত।২ 
বন্ধক ব্যবস্থা কেবল সম্পদ ও গহনাগাটির মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং 
নিরুপায় অবস্থায় মহিলা ও শিশুও বন্ধক রাখা হত। অনন্তর কাব ইবনে 
আশরাফ-এর হত্যা প্রসঙ্গে ইমাম বুখারী নিম্নোক্ত বর্ণনা উদ্ধৃত করেছেন ঃ 
০0৪৩ ০০৪০৪ 51 0০5 05155 01 0391 5৪ ২০০০০ ০৯ ১০৪৯০ 41 5105 
IMG 5০৮৮১ ০৮১১১৪৪। ৪৪ 7 ১০০১ (৪1 1165 ১৬৮৬০ শি 
501 ৮১৬৮৪০৮৪৭৪৩ ৮৮ এশনী। 2901৩ ৮০৮৬০ ০৯০১ AS 
1 3৮৩৯ ০৯১ ৭৮০৮৪ 1৪৯৯। ীশিলী& 00051 4১৬০১ SIG 
# ২5941 4১৯১১ ০৫13 1912 ১০1৬৬ JU 055৬ 
“মুহাম্মদ ইবনে মাসলামা (রা) কাঁবকে বললেন £ আমরা চাই যে, তুমি এক 
ওয়াসাক কিংবা দুই ওয়াসাক খাদ্যশস্য আমাদেরকে কর্জ হিসাবে দাও । সে বলল : 
দিতে পারি, তবে এই শর্তে যে, তুমি আমার কাছে কিছু বন্ধক রাখবে। মুহাম্মদ 
ইবনে মাসলামা (রা) বললেন : তুমি কি বন্ধক নিতে চাও? কা‘ব বললঃ তুমি 
তোমার মহিলাদেরকে আমার কাছে বন্ধক রাখ । তিনি বললেন : আমরা আমাদের 
মহিলাদেরকে তোমার কাছে কি করে বন্ধক রাখি যেখানে তুমি সমগ্র আরবদের 
মধ্যে সবচেয়ে সুন্দর, সুশ্রী ও কান্তিময় পুরুষ । সে বলল : তাহলে তোমাদের 
ছেলেদের বন্ধক হিসাবে রাখ । এতে তিনি বললেন : আমরা আমাদের 
ছেলেদেরকে তোমার কাছে কি করে বন্ধক রাখি! ভবিষ্যতে তাদেরকে কেউ 
ভতসনা করবে এবং খোটা দেবে যে, তাদেরকে এক বা দুই ওয়াসাকের বিনিময়ে 
বন্ধক রাখা হয়েছিল । আর এটা আমাদের জন্য হবে চরম লজ্জা ও গ্রানির বিষয়। 
অবশ্য আমরা তোমার কাছে অস্ত্রশস্ত্র বন্ধক হিসাবে রাখতে পারি।”৩ 
১. সীরাত ইবনে হিশাম , ২খ, ৪৮ পৃ. | 
২. ২15 01১11 ৪ ০০1১১ ০০ পৃ ৮০-৮১। 
৩. ইমাম বুখারী একে কিতাবুল মাগাধী ৪১:১1 ০১ ২৫ 15৪ _U এ উল্লেখ করেছেন। ইবনে হিশাম 
ও কিছুটা পার্থক্যসহ এই ঘটনা বধ! হাত), উওর ১৫ পু. উদ্ধত করেছেন। 


na.com 


নবীয়ে রহমত-১৯৬ 


এ ধরনের বন্ধকের অনিবার্য পরিণাম এই যে, এতে বন্ধকদাতা ও বন্ধক 
গ্রহীতার মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়, বিশেষত সেই সময় যখন আরবের 
লোকেরা তাদের মহিলাদের ব্যাপারে ছিল অত্যন্ত আত্মমর্যাদাবোধের অধিকারী এবং 
এ ব্যাপারে তাদের খ্যাতিও রয়েছে । মদীনার অর্থনীতির ওপর ইয়াহ্‌দীদের এই 
আধিপত্যের ফলে তাদের সামাজিক চাপ খুবই বেড়ে যায় এবং তারা 
বাজারগুলোতে খেয়াল-খুশির রাজত্ব চালাতে থাকে । নিজের স্বার্থসিদ্ধি ও মুনাফা 
শিকারী মানসিকতার অনুকূলে তারা কৃত্রিম অভাব ও দুর্ভিক্ষ সৃষ্টি করে 
চোরাকারবারী ও মজুদদারীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকে । এজন্য 
মদীনার অধিকাংশ লোক তাদের এই পরিকল্পিত ধান্ধাবাজি ও সীমাতিরিক্ত সৃদখোরী 
ও মুনাফাখোরী মানসিকতার এমন সব লঙ্জাকর কার্যকলাপের কারণে তাদের ঘৃণা 
করতে শুরু করেছিল যা থেকে একজন আরব দূরে অবস্থান করে ।১ 

তাদের স্বভাবগত রাজনীতি, লোভ-লালসা ও ক্রমান্বয়ে জুড়ে বসার প্রেক্ষিতে 79০ 
Lacy of Leary তদীয় Arabia before Muhammad নামক গ্রস্থে লিখেছেন: 

আসল বেদুঈন বাসিন্দা এবং নতুন বসতি স্থাপনকারী ইয়াহ্‌দীদের সম্পর্ক 
ঈসায়ী ৭ম শতাব্দীতে খুবই খারাপ হয়ে গিয়েছিল । কেননা এসব ইয়াহুদী তাদের 
কৃষি এলাকা বেদুঈনদের চারণক্ষেত্র অবধি বিস্তৃত করে নিয়েছিল ।৩ 

আওস ও খাযরাজ (মদীনার আরব বাসিন্দা) এবং ইয়াহুদীদের সম্পর্ক ছিল 
ব্যক্তিগত স্বার্থ ও লাভের ওপর ভিত্তিশীল । ইয়াহুদীরা এই দুই গোত্রকে যুদ্ধ-বিখহে 
লিপ্ত করাতে সম্তাব্য লাভের আশায় প্রচুর টাকা-পয়সা খরচ করত । আওস ও 
খাযরাজের কয়েকটি যুদ্ধে তারা এ ধরনের খরচ করেছিল । এর ফলে এ দু'টো 
গোত্রই ধ্বংস হবার উপক্রম হয়েছিল । তাদের সামনে কেবল একটাই লক্ষ্য থাকত 
যাতে মদীনার ওপর তাদের আর্থিক আধিপত্য বজায় থাকে । আগত নবীর প্রসঙ্গে 
ইয়াহুদীদের কথাবার্তাও আওস ও খাযরাজকে ইসলাম গ্রহণে উদ্ধুদ্ধ ও উৎসাহিত 
করেছিল ।8 


ধৰ্মীয় ও সাংস্কৃতিক অবস্থা 

আরব ভূখণ্ডে বসবাসরত ইয়াহুদীদের ভাষা স্বাভাবিকভাবে আরবীই ছিল, কিন্তু 
তা নির্ভেজাল ছিল না। এতে স্বল্প পরিমাণে হিব্রু ভাষার মিশ্রণ ঘটে গিয়েছিল। 
কেননা তারা হিক্রুর ব্যবহার একেবারে পরিত্যাগ করেনি । তারা তাদের 
১:13 05811 ৮৬ dill ৬৯ ৭৯ পৃ. 


২. এর দ্বারা আরব গোত্র সমূহ বুঝান হয়েছে । যেমন আওস খাযরাজ ও অন্যান্য আরব যারা মদ্যনার আশেপাশে 
তাদের প্রতিবেশী ছিল। 


৩. Arabia before Mohammad (London 1927), p. 114. 
8. ২4115 01১11 ৬৪ ১১1১০] ১০ ৭৩-১০১। 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৭ 


ইবাদত-বন্দেগী ও শিক্ষামূলক বিষয়ে এর ব্যবহার করত ।১ 

ইয়াহুদীদের ধর্মীয় ও দাওয়াতী দিক সম্পর্কে ড. ইসরাঈল ওয়েলফিনসন 
বলেন; এতে কোন সন্দেহ নেই যে, ইয়াহুদীদের নিকট আরবে তাদের ধর্মীয় 
ক্ষমতা বিস্তৃত করবার উপায়-উপকরণ ছিল। যদি তারা চাইত তবে লব্ধ ও অর্জিত 
ক্ষমতা দ্বারা আরও অনেক বেশি প্রভাব-প্রতিপত্তি লাভ করতে পারত । কিন্তু 
ইয়াহুদীদের ইতিহাস সম্পর্কে যারা জ্ঞাত তারা জানেন যে, ইয়াহুদীরা অপরাপর 
জাতিগোষ্ঠীকে কখনো তাদের ধর্ম গ্রহণে উদ্ধুদ্ধ ও উৎসাহিত করেনি এবং 
কতকগুলো কারণে ধর্মের প্রচার ইয়াহুদীদের জন্য নিষিদ্ধ থেকেছে ।২ 

ইয়াহুদীরা (নিজেদের জাতীয় মেযাজ মাফিক) তাদের সমাজকে নবতর অবস্থা 
ও পরিবর্তন-পরিবর্ধন মুতাবিক ঢেলে সাজানো, নতুন চ্যালেঞ্জ অনুধাবন করা ও 
প্রাপ্ত সুযোগ কাজে লাগানো এবং ইসলাম গ্রহণ পূর্বক নিজেদের সংস্কৃতি, মেধা, 
প্রতিভা, যোগ্যতা ও অভিজ্ঞতার উপযুক্ত স্থান লাভে ব্যর্থ হয়। এই দুঃখজনক 
পরিণতি এমন প্রতিটি সমাজকেই বরণ করে নিতে হয়েছে যারা নিজেদের অতীত, 
নাম-ধাম ও বংশের অহমিকায় মত্ত, যারা কল্পনার জগতে বসবাস করে এবং 
শৃন্যগর্ভ নেতত্বের আশ্রয় নেয়। 

ইয়াহ্দীরা নিজেদেরকে সঠিকভাবে তুলে ধরতে এবং এক পয়গামবাহক, 
আহলে কিতাব ও পূর্ববর্তী আম্বিয়াই কিরাম-এর উম্মত ও বংশধর হওয়ার দিক দিয়ে 
নিজেদের যোগ্যতা ও অগ্রবর্তিতা প্রমাণ করতে ব্যর্থ হয় । আরবের নিম্ন পর্যায়ের 
মূর্তিপূজা ও নীচু স্তরের জাহিলিয়াত দৃষ্টেও তাদের মধ্যে কোন প্রকার অস্থিরতা জন্ম 
নেয় নি এবং তারা (নিদেনপক্ষে) সেই তৌহিদী আকীদা -বিশ্বাসের দাওয়াতও দেয় 
নি যে 'আকীদা-বিশ্বাসের তারা শতাব্দীর পর শতাব্দী ধরে (নিজেদের নৈতিক ও 
চারিত্রিক অধঃপতন ও জাতীয় দুর্বলতা সত্ত্বেও) ধারক-বাহক হিসাবে দাবি করে 
আসছিল । এর বুনিয়াদী কারণ ছিল এই যে, তারা নিজেদের ধর্মের দিকে কোন 
দা 

তারা পারিবারিক ও বংশগত ধর্ম ও সম্মান মনে করবার বিশ্বাস ছিল তাদের চিরন্তন 
ৈলিটভা পরিবহন ওৰে বিন ৰতন আমেরিকান 
ইয়াহুদী ও বর্তমানের মুসলিম মনীষা মরিয়ম জামিলা বলেন) । এরই সাথে তাদের 
আরামপ্রিয়তা ও সীমাতিরিক্ত বাণিজ্যিক ও অর্থনৈতিক তৎপরতাও তাদের জন্য ছিল 
এক প্রতিবন্ধক । 

কিন্তু এটি এক নিশ্চিত বিষয় যে, আওস, খাযরাজ ও অন্যান্য আরব গোত্রের 
সঙ্গে সম্পর্ক রক্ষাকারী বহু লোক ইয়াহুদী ধর্মকে নিজেদের মর্জিমাফিক কিংবা 
১. Jl aes ALI 4 54119 <= আহমদ ইবরাহীম শরীফকৃত, ২০৩ পৃ. । 
২. ইসরাঈল ওয়েলফিসনকৃত _১। ১১ ৮১ ১+৫। পৃ. ৭২ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৮ 


আত্মীয়তা সূত্রে অথবা ইয়াহুদী পরিবেশে প্রতিপালিত হওয়ার কারণে গ্রহণ করে 
নিয়েছিল । আরবের ইয়াহুদীদের মধ্যে সবগুলোই পাওয়া যেত। এটাও জানা যে, 
বিশিষ্ট ইয়াহুদী বণিক ও বিখ্যাত কবি কাব ইবনু'ল-আশরাফ (যে নাদীর গোত্রীয় 
হিসেবে পরিচিত ও বিখ্যাত ছিল) তাঈ গোত্রের একজন সদস্য ছিল। তার পিতা 
নাদীর গোত্রে বিয়ে করেছিল । অনন্তর কা'ব একজন উৎসাহী ইয়াহুদী হিসেবে 
আবির্ভূত হয় । ইবনে হিশাম বলেন £ 
“তার পৈতৃক সম্পর্ক ছিল তাঈ গোত্রের সঙ্গে, এরপর বনী নাবহান গোত্রের 
সঙ্গে । তার মা ছিল নাদীর গোত্রের মেয়ে।”১ 
আরবদের মধ্যে একটি প্রথা এই ছিল যে, যাদের ছেলে হয়ে মারা যেত, বাঁচত 
না, তারা মানত করত যদি ছেলে বেঁচে যায় তবে তাকে ইয়াহুদীদের হাতে তুলে 
দেবে, তারা তাকে নিজেদের মধ্যে শামিল করে নেবে । অতএব, বহু আরব 
এভাবেই ইয়াহুদী হয়ে গিয়েছিল । সুনানে আবু দাউদ-এ নিম্নোক্ত বর্ণনা পাওয়া যায় £ 
৮৮2 ৬ টিও DE LIS ৪1০1 5505 JE, we 021 ০৪ 
০৫ ১১৯৭ ৪১০ ০৪কী1 0565 ১০৯৫৩ 01545 WH 5১0০ ০1 ৮৮৮০ 
¥ dE 4111 ০১১৮৬ 0501 65০১ 1১15৯ ১৮০১১ LS ১১৫৪১ 
৮ ৮01 ১০ 25০1 ১2০5 চন ০৪ 9281 
হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, “যেই মহিলার বাচ্চা 
বাঁচত না সে মানত করত যে, যদি এই বাচ্চা বেঁচে যায় তবে তাকে ইয়াহুদী 
বানাবে । অতএব, নাদীর গোত্র যখন মদীনা থেকে নির্বাসিত হল তখন তাদের 
নিকট আনসারদের ছেলে-সন্তানও ছিল৷ এজন্য তারা বলতে থাকে যে, আমরা 
আমাদের ছেলেদের ছেড়ে যাব না । এই উপলক্ষে এই আয়াত নাযিল হয়ঃ 
25501 ০০ 05১11 0৮05 25 001 ৬ ১১৮৫1 9 “ধর্মে কোন 
জোর-জুলুম নেই । সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়ে গেছে ।”২ * 
আওস ও খাযরাজ 
আওস ও খাযরাজ (মদীনার আরব বাসিন্দা)-এর বংশধারা য়ামানের আয্দ 
গোত্রের সঙ্গে গিয়ে মিলিত হয় যেখান থেকে ইয়াছরিবের দিকে হিজরতের স্রোত 
বিভিন্ন বিরতিতে বইতে থাকে । এর কয়েকটি কারণ ছিল । এর মধ্যে যামনের 
অনিশ্চিত অবস্থা, আবিসিনিয়ার আক্রমণ, মা'রিব বাধের ধ্বংসের পর কৃষি জমিতে 


১. ইবনে হিশাম, ১খ. ৫১৪ । 
২. আবু দাউদ, কিতাবুল-জিহাদ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-১৯৯ 


সেচ উপযোগী পানির অভাব প্রভৃতি রয়েছে । এভাবেই আওস ও খাযরাজ মদীনায় 
ইয়াহুদীদের পর আগমন করে ।১ আওসের শাখাগোত্রসমূহ মদীনার দক্ষিণ ও 
পূর্বদিকে বসতি স্থাপন করে যা আওয়ালী এলাকা বলা হয়। খাযরাজের 
শাখা-গোত্রসমূহ মধ্য ও উত্তর এলাকায় বসতি স্থাপন করে । এটি মদীনার নিম্ন বা 
ঢালু ভাগ । এরপর পশ্চিমে হাররাতু'ল-ওয়াবরা অবধি আর কিছু নেই ।২ 

খাযরাজ ছিল চারটি গোত্রের সমষ্টি £ (১) মালিক (২) “আদী (৩) মাধিন ও 
(8) দীনার । এর সবগুলোই নাজ্জার গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিল যাকে ১425 
বলা হত। বনু নাজ্জারের গোত্রসমূহ মদীনার সেই মধ্য ভাগে বসতি স্থাপন করে 
যেখানে এখন মসজিদে নববী (সা) অবস্থিত । আওস মদীনার উর্বর কৃষি এলাকায় 
বসতি স্থাপন করে এবং ইয়াহুদীদের গুরুত্বপূর্ণ গোত্র ও দলসমূহ প্রতিবেশীতে 
পরিণত হয় । খাযরাজ যেখানে অবস্থান নেয় তা খুব শস্য-শ্যামল এলাকা ছিল না। 
তাদের বনী কায়নুকা নামক একটি বড় ইয়াহুদী গোত্র প্রতিবেশী ছিল ।৩ 


এখন আওস ও খাযরাজের প্রকৃত জনসংখ্যা অবগত হওয়া খুবই কষ্টকর ৷ 
কিন্তু অবস্থা ও ঘটনাসমূহের ওপর দৃষ্টিক্ষেপণকারী তাদের সামরিক শক্তির পরিমাপ 
সেই সমস্ত যুদ্ধ থেকে করতে পারবে যেসব যুদ্ধে তারা হিজরতের পর অংশ গ্রহণ 
করেছিল । অনন্তর মক্কা বিজয়ের পর তাদের যুদ্ব-উপযোগী জনসংখ্যা ছিল চার 
হাজার 18 


মদীনায় হিজরতের সময় আরবদেরই প্রাধান্য ও ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল। 
ইয়াহুদীরা তাদের এসব প্রতিপক্ষের মুকাবিলায় এঁক্যবদ্ধ ও সুসংগঠিত ছিল না। 
তাদের বিভিন্ন গোত্রের মধ্যে ছিল অনৈক্য ও কাদা ছোড়াছুড়ি । কিছু গোত্র আওসের 
সঙ্গে চুক্তিবদ্ধ ছিল আর কিছু খাযরাজের সঙ্গে । যুদ্ধের সময় তারা তাদের 
স্বধর্মীয়দের মুকাবিলায় আরবদের তুলনায় কঠোর স্বভাবের প্রমাণিত হয়েছিল। 
কায়নুকা, বনু নাদীর ও বনু কুরায়জার পারস্পরিক শত্রুতার ফলেই বনী কায়নুকা 
নিজেদের কৃষি কর্ম ও ক্ষেতখামার পরিত্যাগপূর্বক শিল্পকর্মকে পেশা হিসেবে গ্রহণ 
করতে বাধ্য হয়েছিল।৫ 


১. বিখ্যাত প্রাচ্যবিদ স্যাডিত-এর মত এই যে, আওস ও খাযরাজ ৩০০ খৃষ্টাব্দে ইয়াছরিবকে তাদের বাসভূমিতে 
পরিণত করে, ৪৯২ খু. ইয়াছরিব-এর ওপর তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। দ্র. তারীখুল-আরব আল-“আম। 

২. মক্কা ওয়া'ল-মাদীনা, ৩১১ পৃ. 

৩. প্রাগুক্ত । 

৪. আল্লামা তকীউদ্দীন আহমদ ইবনে আলী আল-মাকরিযীর ০১31 ০০ ০১4] (০ €৮৮০০১। € Cal 
tly 5৯৯1১ 9134319: ১ম খণ্ড, ৩৬৪ পৃ. 

৫. মক্কা ওয়াল মাদীনা, ৩২২ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০০ 


এভাবেই আওস ও খাযরাজের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয় যার মধ্যে প্রথম 
যুদ্ধ ছিল সুমায়র যুদ্ধ আর শেষ যুদ্ধ ছিল বু'আছ যুদ্ধ। এ যুদ্ধ হিজরতের পাচ বছর 
পূর্বে সংঘটিত হয়েছিল । ১ ইয়াহুদীরা আওস ও খাযরাজকে পরস্পরের সঙ্গে যুদ্ধে 
লিপ্ত করাতে চক্রান্ত করত এবং অনৈক্য ও হানাহানির আগুন জ্বেলে দিত যাতে 
আরব তাদের সম্পর্কে উদাসীন থাকে । আরবরাও এ কথা অনুভব করত । এ জন্য 
তারা ইয়াহ্‌দীদেরকে _এ০১ তথা খেকশিয়াল বা ধূর্ত উপাধিতে স্মরণ করত । 


এই প্রসঙ্গে ইবনে হিশাম ইবনে ইসহাকের বর্ণনায় যে ঘটনার উল্লেখ করেছেন 
তা থেকে এ বিষয়ের ওপর বেশ আলোকপাত ঘটে । ঘটনার বর্ণনায় বলা হয়েছে 
যে, একবার শা“ছ ইবন কায়স নামক এক বয়োবৃদ্ধ ইয়াহ্দী এক স্থানে আওস ও 
খাযরাজকে ইসলাম কবুলের পর এক মজলিসে বসে স্নেহ-ভালবাসার আলাপ 
করতে দেখতে পায়। এ দৃশ্যে সে খুব কষ্ট পায়। অবশেষে সইতে না পেরে সে 
এক ইয়াহুদী যুবককে, আনসারদের সঙ্গে যার সম্পর্ক ছিল, ডেকে ইঙ্গিতে জানিয়ে 
দিল সে যেন তাদের মজলিসে যোগ দেয় এবং কোন এক উপলক্ষে বু'আছ যুদ্ধসহ 
ইতোপূর্বেকার যুদ্ধগুলোর প্রসঙ্গ টেনে ওঠায় এবং যুদ্ধকালে পঠিত কবিতা আবৃত্তি 
করে যাতে উভয় গোত্রের পুরনো ক্ষত, যা শুকিয়ে গিয়েছিল, পুনরায় দগদগে হয়ে 
ওঠে এবং জাহিলী যুগের অন্ধ গোত্রপ্রীতি মাথা চাড়া দিয়ে ওঠে । ফলে বিরাজিত 
সৌহার্দ্য ও সম্প্রীতি ভেঙে খানখান হয়ে যায়। 

এ চক্রান্ত ব্যর্থ হয়নি। উভয় গোত্রের মধ্যে, যারা এককালে প্রতিদ্বন্দ্বিতা ও 
শত্রুতার মানসিকতা নিয়ে পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, মুহূর্তের মধ্যে 
রক্তে জাহিলিয়াতের আগুন ধরে যায়। খাপ থেকে তলোয়ার টেনে বের করার 
উপক্রম হতেই রাসূলুল্লাহ (সা) মুহাজিরদের সমভিব্যাহারে সেখানে গিয়ে উপস্থিত 
হন এবং স্বীয় অমূল্য উপদেশ দ্বারা তাদের ঈমানের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বালিয়ে 
তোলেন এবং তাদের দীনী জযবা তথা ধর্মীয় প্রেরণা জাগিয়ে দেন। তারা 
তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয় যে, তারা এক গভীর চক্রান্তের শিকার 
হয়ে গিয়েছিল । তাদের চোখ দিয়ে অনুশোচনা ও অনুতাপের অশ্রু বিগলিত ধারায় 
ঝরতে থাকে । আওস ও খাযরাজ পরস্পরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে । মনে 


হচ্ছিল তাদের মধ্যে যেন কিছুই হয়নি ।২ 


১. ফতহু'ল-বারী, ৭ম খণ্ড, বু'আছ যুদ্ধের বিস্তৃত বিবরণ জানতে ইবনুল আছীরের কামিল দ্র. ৷ 
২. দ্র. ইবন হিশাম, ১ম খণ্ড, ৫৫৫-৫৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০১ 


প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা 

নবী করীম (সা)-এর হিজরতের কালে ইয়াছরিব বিভিন্ন ভাগে বিভক্ত ছিল 
যেখানে ইয়াহুদী ও আরব গোত্রগুলো বসবাস করত এবং প্রতিটি গোত্র কোন না 
কোন গোত্রের অংশে ছিল । এসব এলাকা ছিল দুই প্রকারঃ এক প্রকার কৃষি জমি, 
ঘরবাড়ি ও এসবে বসবাসকারী আর দ্বিতীয় প্রকার ছিল আতাম (51) বা 
আতেম১ (গড় বা দুর্গবেষ্টিত মহল্লা)। ইয়াহুদীদের এ সব গড়ের (৮51) সংখ্যা 
ছিল ৫৯টি ।২ ড. ওয়েলফিন্সন এসব “আতাম'-এর (গড়ের) উল্লেখ করতে গিয়ে 
লিখেনঃ 


“ইয়াছরিবে “আতাম' (গড়)-এর বিরাট গুরুত্ব ছিল যেখানে শত্রুর আক্রমণ 
তা লোকরা ত )৩॥ নত নিব বিহিতা নি রর 
লোকেরা সে সময় এতে মাথা গুঁজার ঠাই পেত । যখন মহল্লার পুরুষেরা লড়বার 
জন্য চলে যেত, এসব গড় গুদাম হিসেবেও ব্যবহৃত হত এবং এতে খাদ্যশস্য ও 
ফলমূল জমা করে রাখা হত। কেননা এগুলো খোলা জায়গায় রাখলে শত্রু কর্তৃক 
লুণ্ঠিত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশংকা থাকত । এ ছাড়া এতে মালামাল ও 
অস্ত্রশস্ত্র রাখা হত। নিয়ম ছিল যে, দ্রব্য-সামণ্রী ও রসদ-সম্তার পরিপূর্ণ কাফেলা 
গড়ের কাছাকাছিই অবতরণ করবে । আর এসব গড়ের দরজা মুখে বাজারও 
বসত। ধারণা করা হয় যে, এসব গড়ে ইবাদতখানা ও ইয়াহুদীদের ধর্মীয় 
শিক্ষায়তনও থাকত, যেসব উত্তম ও প্রচুর সামান সেখানে থাকত তা থেকে এটাই 
বোঝা যায় । সেখানে ধর্মীয় কিতাবাদিও থাকত । সেখানে আলাপ-আলোচনা ও 
পরামর্শের নিমিত্ত ইয়াহুদী নেতৃবৃন্দ সমবেত হত । কোন গুরুত্বপূর্ণ ব্যাপারকে 
পাকাপোক্ত করতে কিংবা প্রতিজ্ঞা বা চুক্তি সম্পাদনের সময় তারা পবিত্র গ্রন্থের 
কসম খেত ।৩ 

লেখক 'আতাম' (১421) -এর বিশ্লেষণ করতে গিয়ে আরও বলেন ঃ 

“হিকু ভাষায় এর অর্থ বন্ধ ও রুদ্ধ করে দেওয়া । প্রাচীরের সঙ্গে যখন এই শব্দ 
ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে সেই খিড়কি যা বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতর 
থেকে খোলা যায় । এর ব্যবহার পাঁচিল কিংবা প্রবল নিরাপত্তামূলক প্রাচীরের ক্ষেত্রে 
ও হয়ে থাকে । এভাবে আমরা ধরে নিতে পারি যে, ইয়াহুদীরা “আতাম'কে ছোট্ট 
দুর্গ অর্থে ব্যবহার করত । এতে বাইরে থেকে ভেতরে আলো প্রবেশের জন্য ছিদ্র 
থাকত যা বাইরে থেকে বন্ধ এবং ভেতর থেকে খোলা যেত ।”8 


তারীখু'ল-য়াহদ ফী বিলাদি'ল-আরব থেকে উদ্ধৃত, ড. ওয়েলফিনসনকৃত ১১৬ পৃ. । 
ত ওয়াফাউ'ল ওয়াফা, ১ম খণ্ড, ১১৬ পৃ.। 

টু তারিখুল ইয়াহুদ ফী বিলাদিল-আরব, ১১৬-১৭। 

৪. প্রাগুক্ত, ১১৭পৃ. I 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০২ 


ইয়াছরিব ছিল এইসব মহল্লা ও কেল্লাবন্দের নাম যা প্রকৃতপক্ষে কাছাকাছি 
বস্তিগুলোর একটি সমষ্টি ছিল যা পরবর্তীকালে শহরে পরিণত হয়েছিল । কুরআন 
করীমও এদিকেই ইঙ্গিত প্রদান করেছে £ 

bill 15571055415 OIC 

“আল্লাহ বস্তিবাসীদের থেকে তাঁর রাসূলকে যা কিছু প্রদান করেছেন” (সূরা 
হাশর ঃ ৭ আয়াত) । 

অন্যত্র বলা হয়েছে ৪ 

“ওরা তোমাদের সাথে একাট্টা হয়ে লড়াই করে না, কিন্তু লড়াই করে 
কেন্লাবন্দ বস্তিতে কিংবা প্রাচীরের পেছন থেকে” (সুরা হাশর, ১৪ আয়াত)। 

মদীনা তায়্যিবায় হাররাতের বিরাট গুরুত্ব ছিল হাররা-ই লাভা বলা হয় সেই 
পোড়া-কালো পাথরের এলাকাকে যা আগ্নেয়গিরির গলিত লাভা একে অপরের 
সঙ্গে জুড়ে দিয়েছে এবং যা একেবারেই অসংলগ্ন, ইতস্তত বিক্ষিপ্ত ও আড়াআড়ি 
তেরছাভাবে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। এর ওপর খালি পায়ে হাঁটা যেমন 
মুশকিল, তেমনি এর ওপর দিয়ে উট ও ঘোড়ার পক্ষেও চলা দুষ্কর । মদীনার দুটো 
হাররাহ বিখ্যাত। একটি পশ্চিম দিকে যাকে 'হারাতু'ল-ওয়াবরা” (১১,4! ৪১৯) 
বলা হয়। অপরটি পূর্বদিকে যা “হাররাহ ওয়াকিম' নামে মশহুর । আল্লামা মাজদুদ্দীন 
ফীরোযা বাদী তদীয় গ্রন্থ 5,৮ ৬০ ২0০1 1১0,01-য় কতিপয় হার্রাহর কথা 
উল্লেখ করেছেন যেগুলো মদীনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।৯ এই দু'টি 
হাররাহ (হাররাতুল-ওয়াবরা ও হারহি ওয়াকিম) মদীনাকে একটি দুর্গবেষ্টিত শহর 
বানিয়ে দিয়েছে যার ওপর কেবল উত্তর দিক থেকে সেনাভিযান হতে পারত (এবং 
এটাই সেই দিক যেদিকটিতে আহ্যাব যুদ্ধে খন্দক বা পরিখা খনন করে নিরাপদ ও 
সুরক্ষিত করা হয়েছিল)। দক্ষিণ দিকে ঘন খেজুর বাগান, বাগ-বাগিচা ও ঘন 
বসতির দরুন মিলিত ঘরবাড়িগুলো একটি অপরটির সঙ্গে এমনভাবে ঘেরাও যে, 
এদিক থেকেও বহিরাক্রমণ কঠিন। হিজরতের জন্য মদীনাকে নিবচিনের ক্ষেত্রে 
মদীনার এই সুদৃঢ় প্রাকৃতিক রক্ষা ব্যুহ ও সামরিক বৈশিষ্ট্যেরও ভূমিকা ছিল। 

হাররাহ ওয়াকিম ছিল মদীনার পূর্বদিকে । এটি ছিল হাররাতুল-ওয়াবরা থেকে 
বেশি জনবসতিপূর্ণ। নবী করীম (সা) যখন ইয়াছরিবে হিজরত করেন তখন 
১. বিস্তারিত দ্র. বর্তমান পুস্তকের “ইয়াছরিবের বৈশিষ্ট্য’ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৩ 


হাররাহ ওয়াকিমে ইয়াহুদীদের গুরুত্বপূর্ণ গোত্রসমূহ, যেমন বনূ-নাদীর, বনু কুরায়জা 
প্রভৃতি বসবাস করত । তাদের সাথে আওস গোত্রের গুরুত্বপূর্ণ শাখাসমূহ বনু 
আবদিল আশহাল, বনু জাফর, বনু হারিছা, বনু মু'আবিয়া সেখানেই অবস্থান করত । 
ওয়াকিম বনী আল-আশহালেরই এলাকায় ছিল যার নামে হাররাহ ওয়াকিম 
নামাংকিত ছিল ।১ 


ধর্মীয় অবস্থা ও সামাজিক অবস্থান 

মদীনার আরব জনসাধারণ বেশির ভাগ ক্ষেত্রেই কুরায়শদের আনুগত্য মেনে 
চলত আর মক্কাবাসী কুরায়শদেরকে কাবার মুতাওয়াল্লী, ধর্মীয় নেতা এবং আকীদা 
ও আমলের বেলায় অনুসরণীয় ও অনুকরণীয় উদাহরণ মনে করত । তারা আরব 
ভূখণ্ডে বিস্তৃত মূর্তিগুলোরই পূজা করত যেগুলোকে কুরায়শ ও হেজাযের লোকেরা 
পূজা করত । কতক গোত্রের কিছু এলাকাতিত্তিক মূর্তির সঙ্গে সম্পর্ক ছিল। এভাবে 
“মানাত' নামক মূর্তি মদীনার লোকদের সবচেয়ে প্রিয় ও পুরাতন মূর্তি ছিল এবং 
আওস ও খাযরাজ গোত্র একে সব চাইতে পবিত্র মনে করত । একে আল্লাহ্‌র 
শরীক জ্ঞান করত । এই মূর্তিটি কুদায়দ পাহাড়ের সম্মুখবর্তী সমুদ্বোপকূলের দিকে 
মক্কা ও মদীনার মাঝখানে “মুশাল্সাল' নামক স্থানে অবস্থিত ছিল। 'লাত' 
তায়েফবাসীদের প্রিয় মূর্তি ছিল। উধ্যা ছিল মক্কার জাতীয় মূর্তি । এজন্য এসব 
শহরের লোকদের তাদের স্ব স্ব মূর্তির সঙ্গে আবেগোদ্দীপক সম্পর্ক থাকত। 
মদীনার লোকদের ভেতর কেউ কাঠের কিংবা অন্য কোন জিনিসের মূর্তি নিজেদের 
ঘরে রাখলে তাকে “মানাত' নামেই ডাকত, যেমন বনী সালমার একজন সর্দার 
“আমর ইবনু'ল-জামূহ ইসলাম গ্রহণের পূর্বে বানিয়ে রেখেছিল ।২ 
| ইমাম আহমদ ইবন হাম্বল (র) উরওয়ার বরাতে হযরত আইশা (রা) থেকে 
4011 ১০৮৮০ ১০ 5১৭], | 21 আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন যে, 
তিনি বলেন, অনিসারগণ ইসলাম গ্রহণের পূর্বে 'মানাত' নামের ওপর তালবিয়াঃ 
(দ্র.) পড়ত এবং মুশাল্লাল-এর কাছে তার পূজা করত । তার নামে হজ্জ শুরুকারী 
সাফা ও মারওয়ার সাঈ (দ্র.) সহীহ-শুদ্ধ মনে করত না।৩ লোকে যখন এ বিষয়ে 
জানতে গিয়ে রাসূলুল্লাহ (সা)-কে বলল, হে আল্লাহ্র রাসূল! আমরা জাহিলী যুগে 
সাফা-মারওয়ার তাওয়াফকে দোষের ভাবতাম । তখন আল্লাহ তা'আলা এই আয়াত 


১. ৪৯৭। ০1১১১ ড. মুহাম্মদ হুসায়ন হায়কালকৃত:. ৫৭৭পৃ. । 
২. বুলুগুল আরাব ফী মা'রিফাতি আহওয়ালিল আরাব. আল্লামা মাহমুদ শুকরী আল-আলুসীকৃত। 
৩. এ বিষয়ে সাহাবায়ে কিরাম (রা.) থেকে আরও কয়েকটি বর্ণনা রয়েছে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৪ 


নাযিল করেন £ ৪১১1১ (৪০11 ১1 অর্থা সাফা ও মারওয়া আল্লাহ্‌র নিদর্শনসমূহের 
অন্তর্ভূক্ত ।১ 

আমরা মদীনার আর কোন মূর্তি সম্পর্কে জানি না যে, তা লাত, মানাত কিং 
উয্যা ও হোবলের মত বিখ্যাত হয়েছে এবং লোকে তার পুজা-অর্চনা করত ও তার 
জন্য মদীনার বাইরে থেকে আগমন করত । মনে হয় মক্কার মত মদীনায় মূর্তির 
আধিক্য ছিল না এজন্য যে, মক্কার প্রতিটি ঘরেই একটি বিশেষ মূর্তি থাকত। 
মক্কায় লোকে মূর্তি ফেরি করে বিক্রি করত । মোটকথা, মক্কা মূর্তিপূজার ক্ষেত্রে 
কেন্দ্রীয় মর্যাদার দাবিদার ছিল। সে ছিল নেতৃত্বের আসনে সমাসীন আর মদীনা ছিল 
এর ছায়াস্বরূপ। 


মদীনার লোকেরা বছরের দু'দিন খেলাধুলা ও আনন্দ-উৎসবের পর্ব হিসাবে 
পালন করত । নবী করীম (সা) যখন মদীনায় তশরীফ নেন তখন মদীনার লোকদের 
তিনি বললেন 8 ball ১৯2 Le 1১১ ৮৮৫2 ৮1055 4141 ls 
৯,১1৪ আল্লাহ তা'আলা তোমাদেরকে এই দু'দিনের থেকে উত্তম দিন দান 
করেছেন ঃ ঈদুল ফিতর ও ইদুল আযহা ।২ কোন কোন হাদীস ব্যাখ্যাতা জাহিলী 
যুগের উক্ত দুদিন সম্পর্কে বলেছেন যে, সে দু'দিনের একদিন হল নওরোয বা 
নববর্ষ এবং ২য় দিন মিহিরজান দিবস । সম্ভবত তারা এ দুই উৎসব ইরানের 
লোকদের থেকে নিয়েছিল ।৩ 


আওস ও খাযরাজ গোত্রের বংশীয় আভিজাত্যের স্বীকৃতি কুরায়শরাও দিত। 
তারা ছিল আরব আরিবার সঙ্গে সম্পর্কিত বনু কাহতানের অন্যতম শাখা । কুরায়শ 
তাদের সঙ্গে বৈবাহিক সূত্রেও সম্পর্কিত ছিল। অনন্তর কুরায়শ সদরি হাশিম ইবন 
বিনতে আমর ইবন যায়দ-এর সঙ্গে যিনি বনী আদী ইবন আন-নাজ্জারের কন্যা আর 
বনী আদী ছিল খাযরাজ গোত্রেরই একটি শাখা । এতদসন্ত্বেও কুরায়শরা 
নিজেদেরকে মদীনার আরব গোত্রগুলোর তুলনায় নিজেদেরকে শ্রেষ্ঠতর ভাবত । 
বদর যুদ্ধের দিন উতবা ইবন রবীআ. শায়বা ইবন রবীআ ওয়ালীদ ইবন উতবা যখন 
মুসলমানদেরকে তাদের সঙ্গে ছন্দযুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য আহ্বান করল তখন সে 
ডাকে সাড়া দিতে আনসারদের কিছু যুবক বের হল। তখন তারা জিজ্ঞেস করল, 
তোমরা কারা? তারা জওয়াবে বলল, আমরা আনসার । এতে তারা বলল, আমরা 
তোমাদেরকে চাই না। এরপর তাদের একজন চীৎকার দিয়ে ডেকে বলল, 


১. সূরা বাকারা, ১৫৮ আয়াত । 
২. বুখারী ও মুসলিম । 
৩. বুলুগুল-আরব। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৫ 


মুহাম্মাদ! আমাদের মুকাবিলায় আমাদের সমগোত্রীয় ও সমকক্ষ কাউকে পাঠাও । 
এরপর রাসূলুল্লাহ (সা) বললেন, উবায়দা ইবনুল হারিছ! তুমি অগ্রসর হও । হামযা! 
তুমি অগ্রসর হও । আলী! তুমি দাঁড়াও । এসব মুসলমান তাদের সম্মুখীন হলে এবং 
নিজেদের নাম বললে কুরায়শরা বলল ঃ হাঁ, এসব শরীফ লোক, আমাদের 
সমকক্ষ ।১ 

এর কারণ কি ? এর কারণ এই যে, কুরায়শরা কৃষিকাজকে (যাতে মদীনার 
লোকেরা নিজেদের এলাকাগত অবস্থার কারণে অভ্যস্ত ছিল) কিছুটা অবজ্ঞার চোখে 
দেখত । এর প্রকাশ আবু জেহেলের সেই কথা থেকেও পাওয়া যায় যাকে আফরার 
দুই আনসারী বালক হত্যা করেছিল । মৃত্যুর সময় সে হযরত আবদুল্লাহ ইবন 
মাসউদ (রো)-কে বলেছিল ঃ (১1৪ ১151 ৯:১৩] হায়! যদি এক কৃষক ছাড়া 
অন্য কেউ আমাকে হত্যা করত।২ 


অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা 

মদীনা তার ভূমির ধরন ও প্রকৃতির দিক দিয়ে একটি কৃষি এলাকা ছিল । এজন্য 
এর বাসিন্দাদেরকে কৃষি ও বাগবাগিচার ওপরই নির্ভর করতে হত। তাদের 
গুরুত্বপূর্ণ উৎপন্নজাত ফসলের মধ্যে ছিল খেজুর ও আঙ্গুর । কেননা তাদের 
সেখানে অনেক বাগান ছিল৩ যেগুলোর অনেকগুলোই ছিল বেড়া ঘেরা আর 
অনেকগুলো ছিল বেড়াবিহীন। ক্ষেতের ফসল ও খেজুর গাছ দুই কাণ্ডওয়ালা ও এক 
কাগুওয়ালা হত ।8 

শস্যক্ষেতে বিভিন্ন প্রকার খাদ্যশস্য ও শাক-সজী উৎপন্ন হত । দুর্ভিক্ষ ও শুষ্ক 
বছরে লোকের বেশির ভাগ খাদ্যের প্রয়োজন খেজুর পূরণ করত এবং প্রয়োজন 
মুহূর্তে মুদ্রা তথা টাকা-পয়সার ন্যায় এসবের দ্বারা কেনাবেচার ক্ষেত্রে সাহায্য 
নেওয়া হত। এভাবে খেজুর বাগান মদীনাবাসীদের জীবনে বিরাট কল্যাণ ও 


১. ইবন হিশাম, ১ম খণ্ড ৬২৫ পৃ. । 

২. আল্লামা মুহাম্মদ তাহির পাটনী. “মাজমাউল-বিহার” নামক গ্রন্থে এর অর্থ কৃষিজীবি ও কৃষক লিখেছেন । তিনি 
বলেন যে, কৃষিকাজ আরবদের নিকট ছিল নিম্নমানের পেশা । আবূ জাহলের একথা বলার অর্থ ছিল এই যে. 
আফরার ছেলেরা কৃষক । এজন্য যদি অন্য কেউ তাকে কতল করত তাহলে এতটা লজ্জা ও অপমানের ব্যাপার 
হত না। ১ম খণ্ড, ৬৮ পৃ. । 

৩. বীরহা সম্পর্কে হযরত আবু তালহা (রা)-র হাদীছ দেখুন যা বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। হাদীছসমূহ থেকে 
জানা যায় যে, মদীনায় এমন ঘন বাগানশ্রেণীও ছিল যে, গৃরিয়্যার মত ক্ষুদ্রাকৃতির পাখি এসব বাগানে প্রবেশ করলে 
বের হতে পারত না। আবু তালহা (রা)-র কাহিনীতে বর্ণিত হয়েছে যে, তিনি তাঁর বাগান সালাত আদায় 
করছিলেন । এমন সময় একটি গৃরিয়্যা বাগান থেকে বের হওয়ার আশায় একবার এদিক, একবার সেদিক উড়ে 
বেড়াচ্ছিল। তিনি সালাতের কথা ভুলে গিয়ে পাখির এই প্রাণান্তকর চেষ্টার দৃশ্য দেখতে থাকেন। এই কাহিনীর 
শেষাংশেই বর্ণিত হয়েছে যে. এই গাফিলতি ও অবহেলার দরুন তিনি এই বাগানটিকে দান করে দেন (দ্র 
মুওয়ান্তা ইমাম মালিক)। 

৪. দ্র. সুরাতুল-আন'আম. ১৪১ আয়াত ও সুরাতু'র-রাদ. ৪. আয়াত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৬ 


বরকতের পুঁজি ছিল। এর দ্বারা তাদের যেমন খাদ্যের অভাব ঘুচত, তেমনি 
শিল্পসামথী, নির্মাণ, জ্বালানি ও পশু পালের খাবার হিসাবেও তা কাজে লাগত ।১ 


মদীনার খেজুর ছিল বহু রকমের যার সবগুলোর নাম মনে রাখাও মুশকিল ।২ 
মদীনার লোকদের দীর্ঘ অভিজ্ঞতার ফলে খেজুর উৎপাদনের বৃদ্ধি ও উন্নত মানের 
করার বহু পন্থা জানা ছিল যেগুলোর ভেতর নারী-পুরুষের পার্থক্য এবং সেগুলো 
কলমের ব্যবহারও ছিল যাকে “তাবীর' বা 'কলম' শব্দ দ্বারা ব্যাখ্যা করত ।৩ 


বাগান কিংবা কৃষিকাজ করার অর্থ এই নয় যে, মদীনায় কোন প্রকার বাণিজ্যিক 
তৎপরতা ছিল না। অবশ্য এ কথা ঠিক যে, মদীনার বাণিজ্যিক তৎপরতা মক্কার 
মত উষ্ণ ও জোরদার ছিল না। কেননা পানিবিহীন উষর-ধুসর শুষ্ক মরু বিয়াবান 
মক্কা উপত্যকার লোকদের নির্ভরতা স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্য ও শীত-গ্রীষ্মের 
বাণিজ্যিক সফরের ওপর ছিল। 


মদীনার কিছু কিছু শিল্প ইয়াহুদীদের সঙ্গেই সম্পর্কিত ও নির্দিষ্ট ছিল যেগুলো 
তারা সম্ভবত য়ামান থেকে নিয়ে এসছিল। বনী কায়নুকা'র লোকেরা সাধারণভাবে 
স্বর্ণকার ও অস্ত্র নিমর্তার পেশা অবলম্বন করেছিল আর ইয়াহুদীরা ছিল মদীনার 
সবচেয়ে ধনিক ও বিত্তবান সম্প্রদায় । তাদের বাড়িঘর সব সময় ধন-সম্পদ ও 
স্বর্ণ-রৌপ্য দ্বারা ভর্তি থাকত 18 


মদীনার যমিন আগ্নেয়গিরির গলিত লাভা এলাকায় (হাররাত) বিদ্যমান থাকায় 
খুব উর্বর প্রমাণিত হয় যার উপত্যকাগুলোতে বন্যার পানিও খুব প্রবাহিত হত এবং 
জমির সাথে সাথে ক্ষেত-খামার ও বাগ-বাগিচাগুলোকে প্লাবিত ও শস্যা-শ্যামল 
করে তুলত । এগুলোর ভেতর সবচেয়ে বিখ্যাত উপত্যকা ছিল আকীক উপত্যকা । 
আবার আকীক উপত্যকা ছিল মদীনার খেলাধুলার জায়গা । এতে প্রচুর পানি থাকত 
আর এখানে বাগানে কুয়া খননের সাধারণ প্রচলন ছিল ।৫ 


১. বুখারী কিতাবু'ল ইলম 1 ৮৮০ ১৯১৮০ 0০ ia 21৮01 ১15১ cL 
তব এর বাবার বাত বাপু “ ER 

২. খেজুর সম্পর্কে আরবী ভাষায় যে বিস্তৃত শব্দভাণ্ডার পাওয়া যায় তা থেকে পরিমাপ করা যায় যে, 
আরবদের জীবন সাধারণভাবে এবং মদীনাবাসীদের জীবনে বিশেষভাবে খেজুরের গুরুত্ব ও ভূমিকা 
কতখানি ছিল । উদাহরণ হিসাবে ইবন কুতায়বার আদাবুল-কাতিব" “ছা'আলিবীর' ফিক্হুল-লুগাত” ও 
ইবন সায়্যিদার “আল-মুখাস্যাস”দ্র. । অনেক পণ্ডিত ব্যক্তি খেজুরের ওপর বইও লিখেছেন। 

৩. তাবীরের অর্থ স্ত্রী খেজুরের খোসা চিরে পুরুষ খেজুরের রেণু ভেতরে ফেলা (মুসলিম-এর ভাষা) । 

8. cdl ১3 ভ৪ IHD, 

৫. সহীহ বুখারী (৮). ১54) তে কা'ব ইবন মালিক (রা)-এর পরীক্ষার ঘটনা দ্র. । এতে বলা 
হয়েছে যে. “আমার ওপর যখন লোকের চাপ ও উপেক্ষা বৃদ্ধি পেল তখন আমি আবু কাতাদার বাগানের 
প্রাচীরের ওপর চড়লাম । আবু কাতাদা (রা) ছিলেন আমার চাচাতো ভাই । (শেষাবধি) 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৭ 


বাগানের চারপাশে প্রাচীর ঘেরা থাকত । এ ধরনের প্রাচীর ঘেরা বাগানকে 
মদীনার লোকেরা “হায়িত' (১৯) বলত । ঠিক তেমনি মদীনার অনেক কুয়ার 
পানি প্রাচুর্য ও মিষ্টতার জন্য মশহুর ছিল। এসব কুয়ার সঙ্গে ছোট ছোট খাল বা 
নালার ব্যবস্থা ছিল যে সবের মারফত মদীনাবাসী তাদের বাগানগুলোতে পানি 
সরবরাহ করত ।১ 


খাদ্যশস্যের মধ্যে প্রথম স্থান ছিল যবের এবং এর পরের স্থান ছিল গমের। 
শাক-সজী ও তরি-তরকারির খুবই প্রাচুর্য ছিল । কৃষি কাজ ছিল কয়েক ধরনের ঃ 
মুযাবানা, মুহাকালা, মুখাবারা, মু'আওয়ামা ২। এগুলোর মধ্যে কোন কোন কৃষি 
ব্যবস্থাকে ইসলাম বহাল রাখে আর কোন কোনটিকে নিষিদ্ধ করে, আবার কোন 
কোনটির সংস্কার সাধন করে। 


মক্কা ও মদীনায় যেসব মুদ্রার প্রচলন ছিল তা ছিল একই ধরনের । আমরা মক্কা 
অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। মক্কাবাসীদের তুলনায় মদীনার 
লোকদেরকে মাপ-জোখের বেশি মুখোমুখি হতে হত । কেননা সেখানকার 
বাসিন্দাদের পুঁজিই ছিল খাদ্যশস্য ও ফলমূল ৷ মদীনায় ব্যবহৃত পরিমাপক বস্তু ছিল 
এই ঃ মুদ্দ, সা, ফারাক, ইরক ও ওয়াসাক৩ আর ওজনের নিমিত্ত ছিল দিরহাম, 

শিকাক, দানিক, কীরাত, নাওয়াত, রতল, কিনতার ও আওকিয়া 18 
ভূমির উর্বরতা সত্ত্বেও খাদ্যের দিক দিয়ে মদীনা স্বনির্ভর ছিল না। এজন্য 

সেখানকার বাসিন্দারা বাইরে থেকেও খাদ্যশস্য আমদানি করত । তারা ময়দা, 

আটা, ঘি ও মধু সিরিয়া থেকে আমদানি করত । তিরমিযী শরীফে হযরত কাতাদা 
ইবন নু'মান (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, মদীনার লোকের প্রধান খাদ্য 

ছিল খেজুর ও যব । আর কেউ যখন সচ্ছল হত তখন কোন সওদাগর (৮-১)১ 

১. হযরত আবূ হুরায়রা (রা)-র সেই হাদীছ পড়ন যা ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং যে হাদীছে একটি 
বাগান প্লাবিত করার কথা রয়েছে। এতে “শরাজ” বা পানির নালা ও মাসহাত' বা ফাওড়ার সাহায্যে 
পানি সরবরাহের উল্লেখ রয়েছে। 

২. সিহাহ গ্ৰন্থসমূহে “কৃষি ও ক্ষেত-খামার” শীষক অধ্যায়সমূহ দেখুন । মুযাবানা বলা হয় গাছে থাকা 
অবস্থায় খেজুর নগদ খেজুরের মূল্যে বিক্রয় করাকে আর মুহাকালা বলা হয় খোসামুক্ত খাদ্যশস্য নগদ 
খাদ্যশস্যের অর্থাৎ যবের বদলে যব এবং গমের বদলে গম মেপে নেওয়াকে ৷ মুখাবারা ও মুযারা'আ 
কিছুটা একই ধরনের । উৎপন্ন শস্যের এক-তৃতীয়াংশ কিংবা এক-চতুর্থাংশের বিনিময়ে জমি বর্গ 
দেশযাকে মুখাবারা বা মুযারা'আ বলে । কিন্তু মুযারা'আর ক্ষেত্রে বীজ মালিকের আর মুখাবারার ক্ষেত্রে 
বাজ কৃষকের দিতে হয় । অভিধানবিদদের একদল উভয়কেই এক বলেছেন । এ ধরনের বগচাষের 


বিশুদ্ধতার ব্যাপারে উলামায়ে কিরামের মতভেদ বিখ্যাত (নববীকৃত মুসলিম শরীফের ভাষ্য)। কয়েক 
বছরের ফসল একেবারে বিক্রি করা, যেমন গাছের ফল দু'তিন বছরের একেবারের আগাম বিক্রি 


করাকে মুআওয়ামা বলে। 
৩ ও 8. বিস্তারিত জানতে চাইলে হাদীছ গ্রন্থসমূহ দেখুন আর ওজন সম্পর্কে জানতে চাইলে দেখুন _,২২1১]| 
হ91531 ১/৪১ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৮ 


সিরিয়া থেকে ময়দা নিয়ে আসত তখন তারা নিজেদের জন্য এসব ময়দা ক্রয় 
করত । কিন্তু পরিবার-পরিজন খেজুর ও যবই খেত।২ এই কাহিনী মদীনার 
খাদ্যাবস্থা ও জীবনমানের পার্থক্যের ওপর যথেষ্ট আলোকপাত করে যা হিজরতের 
পর হঠাৎ করে সামনে এসে দেখা দেয়নি । 


ইয়াহুদীরা, যাদের স্বভাব-প্রকৃতি ও ইতিহাস সর্বত্রই একইরূপ, মদীনায়ও তারা 
আরবদের তুলনায় অধিকতর বিত্তবান ও সম্পদশালী ছিল । আরবরা তাদের বেদুঈন 
প্রকৃতি ও জাতীয় মেযাজের কারণে ভবিষ্যত সম্পর্কে বেশি ভাবতে অভ্যস্ত ছিল না 
যে, এর জন্য ধন-সম্পদ সঞ্চয় করার চিন্তা করবে । সেই সঙ্গে তারা ছিল অত্যন্ত 
মেহমান নওয়ায তথা অতিথিবৎসল ও দানশীল । এজন্য তারা প্রায়শই ইয়াহুদীদের 
নিকট হাত পাততে ও ধারকর্জ করতে বাধ্য হত আর এসব ধারকর্জ অধিকাংশ 
ক্ষেত্রেই সূদী ও বন্ধকী ধরনের হত । 

মদীনার লোকদের নিকট উট, গাভী ও বকরীও ছিল । জমিতে পানি সেচ দেবার 
জন্য তারা উট ব্যবহার করত । আর এ ধরনের উটকে ০-০৬১]| 0:3। বলা 
হত। তাদের চারণক্ষেত্রও ছিল। এসব চারণক্ষেত্রের ভেতর সব্ধিক মশহুর 
চারণক্ষেত্র ছিল 5১ ও 3:15) | এখান থেকে লোকে জ্বালানি সংগ্রহ করত 
এবং পশুপালও চরাত।৩ ঘোড়া তারা যুদ্ধে ব্যবহার করত যদিও তা মক্কার তুলনায় 
কম পাওয়া ফেত। বনু সুলায়ম ঘোড়ার জন্য খ্যাত ছিল। তারা ঘোড়া বাইরে থেকে 
আমদানি করত। 

মদীনায় কয়েকটি বাজারও ছিল । এ সব বাজারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 
ছিল বনী কায়নুকার বাজার । এই বাজার ছিল স্বর্ণ-রৌপ্যের গহনা, শিল্পজাত দ্রব্যাদি 
ও বস্ত্রবাজার হিসাবে বিশেষ খ্যাত । সেই সময় মদীনায় সৃতী ও রেশমী কাপড়, 
রঙীন গালিচা ও নকশাকৃত পদাঁ ৪ সাধারণভাবে পাওয়া যেত । আতর বিক্রেতারা 
বিভিন্ন রকমের আতর ও মেশক বিক্রি করত । তেমনি আম্বর ও পারা৫ ব্যবসায়ীও 


১. ৮৪০ সম্পর্কে আল্লামা তাহির পাটনী বলেন, 4 ৪1. ও ০ তাদেরকে বলা হত যারা মাল-সামান শহর 
অবধি সরবরাহ করত । সাধারণত নাবাতী সম্প্রদায়ের লোকেরা এতে নিয়োজিত ছিল যারা মদীনায় আটা, তেল 
প্রভৃতি সরবরাহ করত (মাজমাউল-বিহার, ৩খ.. ১০; হায়দরাবাদ স.)। 

২. দ্র. আয়াত ১০৭ সূরা নিসা-এর তিরমিযী শরীফে বর্ণিত- | ₹4৮-৪০1 ১৯১৫০৯০০341 ০০ JAY 
(১5১1 01 ০৫ ০১ ৯৯৪ 4111 তাফসীর । 

৩. যাকৃত হামাবীর “মুজামুল বুলদান” ও সামহ্দীর “ওয়াফাউ'ল-ওয়াফা" দেখুন । 

8. বুখারী ও মুসলিম বর্ণিত হযরত আয়েশা (রা)-র হাদীছ দেখুন। এতে কুরাম-এর উল্লেখ রয়েছে । কুরাম সম্পর্কে 
আল্লামা পাটনী বলেন যে, তা সূক্ষ্ম পদাঁ কিংবা কয়েক রঙের পশমী চাদর অথবা সেই পদাঁ যা বাসর রত্রিতে 
দরকার হয় । বলা হয় যে. তা সজ্জিত ও নকশাকৃত হয়ে থাকে (মাজমাউ বিহারি'ল-আনওয়ার, ৪র্থ খণ্ড, ২৫৮)। 

৫. 4591531 2221201 ১ম খণ্ড, ৯৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২০৯ 


পাওয়া যেত। ক্রয়-বিক্রয়ের বহুবিধ পন্থার মধ্যে ইসলাম কোন কোনটি বহাল রাখে 
এবং কতকগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। যেমন নাজাশ ও ইহতিকার 
(গুদামজাতপূর্বক সঙ্কট সৃষ্টি করত অধিক মূল্যে বিক্রয়), ১১৫১] 5৪15 (পশুর 
স্তনে দুধ জমা করত খরিদ্দারকে অধিক দুধের কথা বলে প্রতারণাপূর্বক বিক্রয়), 
4১০1১৮11৮৪৪ (Glee) ২৮71 ৮১ 55041 ৮০0। ৮৪ 
_ ১১০৯১০২3১211 22 আওস ও খাযরাজ গোত্রের কিছু লোক 
(ইয়াহুদীদের দেখাদেখি) নিজেরা সুদী কারবার শুরু করেছিল । কিন্তু ইয়াহুদীদের 
তুলনায় এদের সংখ্যা ছিল খুবই কম। 

মদীনার সাংস্কৃতিক জীবনে সেখানকার বাসিন্দাদের মেযাজ ও রুচির কারণে 
বেশ উন্নতি পরিলক্ষিত হয়ে চলেছিল । ফলে সেখানে দ্বিতল গৃহ নিম শুরু 
হয়েছিল। 


কিছু কিছু ঘরের সঙ্গে পাইন বৃক্ষের বাগানও ছিল৷ তারা মিষ্ট পানি পানে 
অভ্যস্ত ছিল । আর এই মিষ্ট সুপেয় পানি তাদেরকে অনেক সময় দূর থেকে আনতে 
হত। উপবেশনের জন্য চেয়ারও ব্যবহৃত হত।১ সীসা ও পাথরের পেয়ালা ও 
আবহুর ব্যবহৃত হত এবং নানা ধরনের চেরাগও ব্যবহৃত হত।২ ঘর ও ক্ষেত- 
খামারের কাজে ছোট্ট টুকরি (ঝুড়ি) ও থলি ব্যবহার করা হত। বিত্তবান ও ধনাঢ্য 
লোক, বিশেষত ইয়াহুদীদের বাড়িতে বেশ আসবাবপত্র পাওয়া যেত । নানা প্রকার 
গহনাপাতি ব্যবহৃত হত, যেমন কংকন, বাযুবন্দ, পায়ের মল, খাড়ু, কানবালা, 
আংটি বা অঙ্গুরী, স্বর্ণ বা য়ামানী দানার হার প্রভৃতি ।৩ 

মহিলাদের মধ্যে কাপড় বুনন ও সূতা কাটার ব্যাপক প্রচলন ছিল এবং সেলাই, 
রঞ্জন করা, পাথর কাটা প্রভৃতি শিল্পের সঙ্গে হিজরতের পূর্ব থেকেই মদীনার 
লোকেরা পরিচিত ছিল। 


ইয়াছরিবের জটিল ও উন্নত সমাজ 


এভাবে এ কথা খুব সহজেই বোঝা যায় যে, রাসূলুল্লাহ (সা) ও মুহাজিরগণ 
মক্কা থেকে ইয়াছরিব নামক কোন গ্রাম পানে সফর করেননি, বরং তাঁরা এক শহর 


১. হাদীছ গ্রন্থ ও ফিকহের বিক্রয় অধ্যায় ও মাজমা বিহারিল-আনওয়ার দ্র. যেখানে এসব শব্দের ব্যাখ্যা এবং এর 
হালাল-হারাম সম্পর্কিত বিধান পাওয়া যাবে। 

২. দেখুন হিজরত সম্পর্কিত হাদীছ ও হযরত আবূ আয়্যুব আনসারীর গৃহে রসূল (সা)-এর অবস্থানের ঘটনা । 

৩. হযরত আয়েশা (রা)-র চরিত্রে অপবাদ (এ91) -এর ঘটনা সম্পর্কিত হাদীছ দ্র. যা বুখারী কিতাবুল-মাগাযী 
অধ্যায়ে উদ্ধৃত করেছেন। এতে € ১২ শব্দ রয়েছে যা সাদা-কালো দানাকে বলা হয়। 


১৪ = 
www.almodina.com 


নবীয়ে রহমত-২১০ 


থেকে আরেক শহরের দিকে স্থান ত্যাগ করেছিলেন এবং স্থানান্তরিত হয়েছিলেন । 
যদিও দ্বিতীয় শহরটি প্রথম শহরের তুলনায় জীবনের বহু প্রকাশ ও বিকাশের ক্ষেত্রে 
ভিন্নতর ছিল এবং তুলনামূলকভাবে মক্কা থেকে কিছুটা ক্ষুদ্রতর ছিল। কিন্তু 
সেখানকার অর্থাৎ ইয়াছরিবের জীবন জটিলতার দিক দিয়ে মক্কার তুলনায় অগ্রসর 
ছিল এবং রাসূলুল্লাহ (সা)-এর সামনে আগত সমস্যা ছিল বিভিন্ন ধরনের । কেননা 
সেখানে কয়েকটি ধর্ম, সমাজ ও সংস্কৃতি বর্তমান ছিল যে সবের ওপর নিয়ন্ত্রণ 
প্রতিষ্ঠা এবং মদীনাকে এক আকীদা-বিশ্বাস ও একই ধর্মের রঙে রঞ্জিত করার কাজ 
আল্লাহ্‌র পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত রাসূল (সা)-ই করতে পারতেন যাঁকে আল্লাহ পাক 
প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, মানবতার বিক্ষিপ্ত 
অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে একত্র করা এবং পরস্পর বিবদমান শক্তিকে হেদায়াত ও 
যোগ্যতা দান করেছিলেন এব যাঁকে এক চিত্তাকর্ষক ব্যক্তিত্ব দান করেছিলেন। 
আল্লাহ তা'আলা কত যথার্থই না বলেছেন £ 


রর 4৩8৩০ 0৩ ০৩২ না 


৪127 (৮.৯ ৯০৯| aC Si 

* MS 92১০45116১০ 

“যিনি তোমাকে তাঁর সাহায্য ও মু'মিনদের দ্বারা সাহায্য করেছেন, তিনি ওদের 

হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি 

তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতে না; কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি 
স্থাপন করেছেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়” (সুরা আনফাল £ ৬৩ আয়াত)। 


www.almodina.com 


মদীনায় 

মদীনা রাসূলুল্লাহ সো.)-কে কিভাবে অভ্যর্থনা জানিয়েছিল? 

আনসাররা আগেই জেনেছিলেন যে, রাসুলুল্লাহ (সা) মক্কা থেকে রওয়ানা হয়ে 
গেছেন। অনন্তর তাঁরা একে তাঁদের স্বাভাবিক নিয়মে পরিণত করে নিয়েছিলেন 
যে, প্রত্যহ ফজর বাদ তাঁরা শহরের শেষ প্রান্তে চলে যেতেন এবং রাসূলুল্লাহ 
(সা)-এর অপেক্ষা করতেন এবং রৌদ্রতাপ প্রখর ও তীব্র না হওয়া অবধি এবং 
সহ্যের বাইরে না চলে যাওয়া ও ছায়ায় আশ্রয় নিতে বাধ্য না হওয়া পর্যন্ত তাঁরা সে 
স্থান ত্যাগ করতেন না। এরপর তাঁরা যে যার ঘরে ফিরতেন। এ সময় ছিল গ্রীশ্ম 
মৌসুম । ফলে রৌদ্রতাপের তীব্রতা ছিল প্রচণ্ড। 

রাসূলুল্লাহ (সা) যে সময় মদীনায় গিয়ে উপস্থিত হন সে সময় আনসারগণ 
প্রতিদিনের স্বাভাবিক অপেক্ষার পর যার যার ঘরে প্রত্যাবর্তন করেছিলেন। সবে 
জনৈক ইয়াহুদী রাসূলুল্লাহ (সা)-কে মদীনা পানে অগ্রসর হতে দেখে। ইয়াহ্দী 
প্রতিদিন আনসারদেরকে এভাবে অপেক্ষা করতে দেখত । রাসূলুল্লাহ (সা)-কে 
দেখতে পেয়েই সে সজোরে ডাক দেয় এবং রাসূলুল্লাহ (সা)-র আগমন বার্তা 
সম্পর্কে আনসারদেরকে অবহিত করে । রাসূল (সা)-এর আগমনবাতাঁ পেতেই যে 
যার বাড়ি-ঘর থেকে বেরিয়ে পড়েন। তাঁরা দেখতে পান নবী (সা) একটি খেজুর 
গাছের ছায়ায় বিশ্রামরত, সাথে হযরত আবু বকর (রা)। হযরত আবু বকর (রা) 
রাসূলুল্লাহ (সা)-এর প্রায় সমবয়সীই ছিলেন । আনসারদের অধিকাংশই ইতোপূর্বে 
আর কখনও রাসূলুল্লাহ (সা)-কে দেখেননি । ফলে আগ্রাতিশয্যে তাঁরা উভয়কেই 
ঘিরে ধরেন এবং কখনও বা রাসূল ভ্রমে হযরত আবু বকরকেও সালাম করছিলেন । 
ভীড় বাড়ছিল। হযরত আবু বকর (রা) অনুভব করছিলেন যে, লোকেরা বুঝতে 
পারছে না উভয়ের মধ্যে কে মাখদূম আর কে খাদেম । এই ভ্রম দূর করবার 
মানসে একটি চাদর নবী (সা)-এর মাথার ওপর ছায়াস্বরূপ তিনি মেলে ধরলেন। 
ফলে এ ভ্রম দূরীভূত হয়।১ 

প্রায় পাঁচ শত আনসারের একটি বিরাট জামা'আত এই মুবারক কাফেলাকে 
অভ্যর্থনা জ্ঞাপন করে । অবশেষে তাঁরা অত্যন্ত সন্ত্রমের সাথে ও সৌজন্য সহকারে 
নবী করীম (সা) সমীপে নিবেদন পেশ করেন £ হুযুর! তশরীফ নিয়ে চলুন। আপনি 


১. সীরাত ইবন হিশাম, ৪৯২ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১২ 


এখন সর্বপ্রকারে ও সর্বপ্রযত্রে নিরাপদ । আপনি যাই বলবেন তা শোনা হবে ও মানা 
হবে । রাসূলুল্লাহ (সা) তাঁর সফরসঙ্গীসহ কাফেলার অগ্রভাগে থেকে সম্মুখে রওয়ানা 
হলেন । এদিকে রাসূলুল্লাহ (সো)-কে অভ্যর্থনা জানাতে গোটা মদীনা যেন ভেঙে 
পড়ল । সবাই তাঁকে খোশআমদেদ জানাতে উদ্‌গ্রীব । মহিলারা দালানকোঠার ছাদে 
উঠে এই নবাগত কাফেলাকে দেখছিল এবং একে অপরকে বলছিল ঃ এঁদের মধ্যে 
মহানবী (সা)-কে? হযরত আনাস (রা) বলেন ঃ এরপর আমরা আর কখনো এই 
দৃশ্য দেখতে পাইনি ।১ 
মানুষ পথে-ঘাটে, লোক চলাচলের রাস্তায়, ঘরের ছাদে, খিড়কি পথে ও 
দরজায়, এক কথায় সর্বত্রই জমায়েত । আবাল-বৃদ্ধ-বনিতা, মনিব-ভৃত্য সকলের 
মুখেই এক কথা এক আওয়াজ £ 
‘2 ১৯৫। 41041 1৮৯৯ la ১৮৫1 4141 14141 এ ১১৭১ ০৮৯ ১৮৫1 441 
4111 ১৯০১ ০৯ ১১৫। 4111 1১০৯৪ 
আল্লাহু আকবার, রাসূলুল্লাহ এসেছেন । আল্লাহু আকবার! মুহাম্মদ এসেছেন । 
আল্লাহু আকবার! আল্লাহ্র রাসূল আগমন করেছেন ।২ 
বারা" ইবন আযিব (রা) তখন খুব ছোট ছিলেন, অল্পবয়স্ক ছিলেন । তিনি 
বলেন, আমি মদীনাবাসীকে রাসূলুল্লাহ (সা)-এর আগমনে যত খুশী হতে দেখেছি 
অন্য কিছুতে তত খুশী হতে দেখিনি । দাস-দাসীরাও আনন্দের আতিশয্যে এই বলে 
চীৎকার করে ফিরছিল ঃ রাসূলুল্লাহ (সা) এসেছেন, আল্লাহ্‌র রাসূল এসেছেন ।৩ 
মুসলমানেরা তাঁর শুভাগমনে খুশী ও আনন্দাতিশয্যে তাকবীর ধ্বনি দেয় । মনে 
হচ্ছিল তাঁদের জীবনে এর চেয়ে বড় আনন্দ যেন আর কখনও আসেনি! মনে হচ্ছিল 
মদীনা যেন মুচকি মুচকি হাসছে আর গর্বে ও আনন্দে ফুলে ফুলে উঠছে। মদীনার 
কচি শিশুরা হেলেদুলে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করছিল £8 
1১41 0১ ০৮ 5 0945 5১511 815 
£1১441 05505 + 0545 3441 অইও 
tll ১০১ ০৮ + 03৪ ৬৬৮ ৪2 
তরজমা ৪ 
১. ছানিয়্যাতুল বিদা পাহাড়ের দিক থেকে পূর্ণিমার চাঁদের উদয় ঘটেছে। 
১. ইমাম আহমদ উদ্ধৃত আনাস ইবন মালিক (রা) বর্ণিত হাদীছ (ইবন কাছীর, ২য় খণ্ড, ২৬৯)। 
772 145 
8 


সা সু পা 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১৩ 


২. যতদিন আল্লাহ্‌র নাম নেবার মত একজনও থাকবে আমাদের ওপর 
শুকরিয়া আদায় করা ওয়াজিব হবে। 
৩. আমাদের মধ্যে প্রেরিত ওহে সজ্জন! আপনি বাধ্যতামূলক আনুগত্যের 
নির্দেশ নিয়ে এসেছেন।১ 
হযরত আনাস ইবন মালিক আনসারী (রা) সে সময় খুবই অল্পবয়স্ক ছিলেন। 
তিনি বলেন, যে দিন রাসূলুল্লাহ (সা) মদীনায় তশরীফ নেন সেদিন আমি উপস্থিত 
ছিলাম । আমি এর চাইতে সুন্দর ও আলোকোজ্জ্বল দিন আর দেখিনি যেদিন 
রাসূলুল্লাহ (সা) আমাদের এখানে (মদীনায়) তশরীফ আনেন ।২ 


কুবা মসজিদ ও মদীনার প্রথম জুমু“আ 

রাসূলুল্লাহ (সা) কুবায় চার দিন অবস্থান করেন এবং এখানে একটি মসজিদের 
বুনিয়াদ রাখেন । জুমু'আর দিন তিনি সেখান থেকে সামনে অগ্রসর হয়ে বনী 
সালেম ইবন আওফ মহল্লায় গিয়ে উপস্থিত হন। সালাতের সময় হলে তিনি 
এখানেই মহল্লার মসজিদে জুমু'আ আদায় করেন । এটিই ছিল জুমু'আর প্রথম 
সালাত যা তিনি মদীনায় আদায় করেন ।৩ 


১. হাফেজ ইবন কায়্যিম তদীয় যাদুল-মা'আদ গ্রন্থে এক্ষেত্রে একটি জ্ঞান ও তত্ত্বগত আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। 
তিনি বলেন, আলোচ্য কবিতায় যে ছানিয়্যাতুল-বিদার উল্লেখ দেখা যায় তা মক্কা থেকে মদীনায় আসার পথে (যা 
দক্ষিণ থেকে উত্তরমুখী) পড়ে না। কেননা ছানিয়্যাতুল-বিদা সিরিয়াগামী কিংবা সিরিয়া থেকে আসার পথে 
অবস্থিত । তাঁর গবেষণাপ্রসৃত সিদ্ধান্ত এই যে, রাসূলুল্লাহ (সা) যখন তাবুক থেকে সম্মান ও বিজয়ী বেশে 
প্রত্যাবর্তন করেন তখন এই কবিতা পাঠ করা হয়েছিল। খোদ সহীহ বুখারীতে তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালের 
বর্ণনায় ছানিয়্যাতুল-বিদার উল্লেখ করা হয়েছে। 
কিন্তু সীরাত লেখকগণ, সাধারণভাবে যাঁদের মধ্যে প্রাচীন সীরাতকারগণও রয়েছেন, এই কবিতাকে রাসূলুল্লাহ 
(সা)-এর মক্কা থেকে মদীনায় আগমনকালে পঠিত ও গীত বলে বর্ণনা করেছেন। বর্তমান লেখক সে সব সুধী 
মনীষীকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে, যারা মদীনায় অলি-গলি সম্পর্কে ওয়াকিফহাল, বলেন যে, মক্কা থেকে 
আগমনকারী কোন লোকও এ পথ ধরতে পারেন এবং হিজরত যে অবস্থায় সংঘটিত হয়েছিল তাতে এটা 
যুক্তিসঙ্গত মনে হয় যে, তিনি সাধারণের ব্যবহৃত রাস্তা পরিত্যাগপূর্বক ছানিয়্যাতুল-বিদা হয়ে মদীনামুখী 
হয়েছিলেন। সেই সাথে এও মনে রাখতে হবে যে, মদীনায় ছানিয়্যাতুল-বিদা নামে কেবল একটি জায়গাই ছিল না, 
মক্কার পথেও এমন একটি টিলা ছিল যার নিম্নে আকীক নামক উপত্যকা অবস্থিত ছিল এবং তা চতুর্দিক দিয়ে 
আগ্নেয়শিলা দ্বারা বেষ্টিত । এটা সে যুগে মদীনার লোকদের একটি পর্যটনকেন্দ্র ছিল। গ্রীষ্মকালে সিরিয়ার লোকেরা 
এখানে মিলিত হত। এও সম্ভব যে, এই কবিতায় উল্লিখিত স্থানের দিকেই ইঙ্গিত করা হয়েছে । কোন কোন 
ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় যে, মদীনাবাসী মক্কায় গমনোদাত লোকদেরকে বিদায় দিতে এ পর্যন্ত আসতেন 
ssl ১৪১1 ১০1 ১৬০ পৃ ওয় সংস্করণ) । 
স্বয়ং এই কবিতাতেও এর অভ্যন্তরীণ সাক্ষ্য পাওয়া যায় যে. এই কৃতজ্ঞতা ও আনন্দ গীত সে সময় গাওয়া হয়েছিল 
যখন তিনি প্রথম মদীনায় পদার্পণ করেছিলেন । কবিতার স্বতঃস্কুর্ততা, আনন্দাতিশয্য, বিশেষ করে কবিতার শেষ 
পরক্তিটিই বলে দিচ্ছে যে, এটি তখনই আবৃত্তি করা হয়েছিল যখন মদীনাবাসী রাসূলুল্লাহ (সা)-কে প্রথম সন্দর্শন 
সৌভাগ্য লাভে ধন্য হয়েছিল । যদি তাবুক যুদ্ধের সময়ও এটি পঠিত হয়ে থাকে যা কিছু বিশুদ্ধ বর্ণনায় দেখা যায় 
তবে তা অসম্ভব নয়। এ ধরনের কবিতার পুনরাবৃত্তি বিরল নয়। 

২. দারিমী। 

৩. ইবন হিশাম, ৪৯৪পূ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১৪ 


আবূ আয়্যব আনসারী (রা)-র গৃহে 

রাসূলুল্লাহ (সা) যখন শহরের পথ ধরে অগ্রসর হচ্ছিলেন তখন পথিমধ্যে 
লোকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হুযুর আকরাম (সা) সমীপে দরখাস্ত পেশ 
রূরতে থাকে হযরত (সা) যেন তাদের ঘরে অবস্থান গ্রহণ করেন। তিনি তাদের 
ঘরে সম্মান, মর্যাদা ও সাজ-সামান ও সংখ্যাসহ অবস্থান করুন । কখনওবা তারা 
আগ্রহাতিশয্যে উটের রশি ধরেও টানছিল। তিনি তখন বলছিলেন £ ওকে যেতে 
দাও! ওতো আল্লাহ্‌র পক্ষ থেকে আদিষ্ট । এমনটি কয়েকবারই হয়েছিল । 

রাসূলুল্লাহ (সা) যখন বনী নাজ্জারের মহল্লা দিয়ে অতিক্রম করছিলেন তখন 
মহল্লার ছোট ছোট শিশু ও কিশোরীরা নিম্নোক্ত কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁকে 
অভ্যর্থনা জানায় ঃ 

০৮৯ ০০ ৮৯০ lib + ০৮৭ ১০০০ 31৬৯ ৯ 

“আমরা নাজ্জার গোত্রের মেয়ে। কী সৌভাগ্য আমাদের যে, মুহাম্মাদ 
আমাদের প্রতিবেশী!১ 

(এভাবে চলতে চলতে) তিনি যখন বনী মালিক ইবন আন-নাজ্জারের ঘর 
পর্যন্ত পৌছলেন তখন উটনী এক স্থানে, যেখানে আজ মসজিদে নববীর দরজা 
অবস্থিত, আপনাআপনি বসে পড়ল । সে সময় সেখানে খেজুরের একটি বাগান 
ছিল৷ জায়গাটি ছিল বনী নাজ্জারের দু'টি য়াতীম বালকের । তারা রাসূল (সা)-এর 
মাতৃকুলের দিক দিয়ে আত্মীয়তা সূত্রেও সম্পর্কিত ছিল। 

রাসূলুল্লাহ (সা) উটনী পৃষ্ঠ থেকে নেমে আসেন । আবু আয়্যুব আনসারী 
(খালিদ ইবন যায়দ আন-নাজ্জারী আল-খাযরাজী) তক্ষুণি তাঁর সামানপত্র নামিয়ে 
বাসায় যান। রাসূলুল্লাহ (সা) এখানেই অবস্থান গ্রহণ করেন৷ আবু আয়ুব আনসারী 
(রা) হুযূর আকরাম (সা)-এর মেহমানদারী, সেবা-যত্ন ও ভক্তি-সম্মান প্রদর্শনে 
কোন ক্রটিই রাখেননি । রাসূলুল্লাহ (সা) আবু আয়্যুব আনসারী (রা)-র দ্বিতল গৃহের 
নীচতলায় অবস্থান গ্রহণ করেন। কিন্তু এতে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি অবমাননা 
হবে বিধায় তিনি তার নিজের ব্যবহৃত দ্বিতল রাসূল (সা)-এর জন্য ছেড়ে দিতে 
ইচ্ছে করেন। তিনি নীচ নেমে রাসূল (সা)-এর খেদমতে এ ব্যাপারে আর্জি পেশ 
করেন এবং ওপর তলায় অবস্থান নিতে অনুরোধ জানান । জওয়াবে তিনি বলেন ঃ 
আবু আয়্যব! আমি আমার ও আমার সাক্ষাৎপ্রার্থীদের পক্ষে নীচের তলায় অবস্থান 
অধিকতর সুবিধাজনক হবে বলে মনে করি। 
১. বায়হাকী, আনাস ইবন মালিক (রা)-এর বর্ণনা, ইবন কাছীর ২খ, ২৭৪ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১৫ 


আবু আয়্যুব আনসারী (রা)-র অবস্থা তেমন সচ্ছল ছিল না। কিন্তু আজ স্বয়ং 
তাঁরই গরীবালয়ে হুযূর আকরাম (সা)-এর অবস্থানে তাঁর খুশীর অন্ত ছিল না। এই 
বিরল ও দুর্লভ সম্মান ও সৌভাগ্যের (আল্লাহ তা“আলা যা তাকে দান করেছিলেন)১ 
কৃতজ্ঞতা প্রকাশে তাঁর ভাষা ছিল অক্ষম । প্রেম ও ভালবাসাই খেদমতের আদব 
শেখায় (অর্থাৎ প্রেমাম্পদের খেদমত কিভাবে করতে হবে তার জন্য কোন 
নিয়মনীতি শেখার দরকার হয় না, প্রেমাবেগই এর জন্য যথেষ্ট) । আবূ আয়্যুব 
আনসারী (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (সা)-এর রাত্রের খাবার তৈরি করে 
পাঠাতাম । খাবার শেষে ভোজ্য উচ্ছিষ্ট কিছু ফিরে আসলে আমি ও আমার স্ত্রী উম্মু 
আয্্যুব তা রাসূল যেখানটায় মুখ লাগিয়ে খেয়েছেন সেখান থেকে খেয়ে নিতাম 
এবং বরকত হাসিল করতাম । রাসূল (সা) নীচতলায় থাকতেন আর আমরা 
থাকতাম ওপর তলায় । একবার পানি রাখার মশকটা ভেঙে যায় । ফলে আমি আর 
উন্মু আয়্যুব আমাদের পরিধেয় একমাত্র চাদর দিয়ে গড়িয়ে পড়া পানি শুষে নিলাম 
যাতে তা কোনভাবে গলিয়ে নীচে অবস্থানরত আল্লাহ্‌র রাসূল (সা)-এর কষ্টের 
কারণ না হয়। 
মসজিদে নববী ও গৃহ নিমা্ণ 

রাসূলুল্লাহ সো) য়াতীম বালকদয়কে ডেকে পাঠান এবং তাদের কাছ থেকে 
জায়গাটি মসজিদ নির্মাণের জন্য খরিদ করতে আগ্রহ প্রকাশ করেন । তারা বললঃ 
হে আল্লাহ্‌র রাসূল! আমরা আপনাকে এটি হাদিয়া হিসাবে পেশ করছি। কিন্তু তিনি 
এভাবে গ্রহণ করতে অস্বীকার করলেন, বরং কোন না কোনভাবে মূল্য দিয়ে 
জমিটুকু গ্রহণ করেন এবং সেখানে মসজিদ তৈরি করেন ।২ 

মসজিদ নির্মাণে তিনি স্বয়ং অংশ গ্রহণ করেন । তিনি ইট বহন করতেন আর 
সাহাবীরা তাঁকে অনুসরণ করতেন । এ সময় তিনি আবৃত্তি করতেন $ 

৯১৯৫1 Layla G+ 5১৯১| ০] ০৯১। oll 

“হে আল্লাহ! আখেরাতের পুরস্কারই তো প্রকৃত পুরস্কার; অতএব, আনসার ও 
মুহাজিরদেরকে আপনি দয়া করুন।”৩ 

মুসলমানরা সে সময় খুবই আনন্দোৎফুল্প ছিলেন । তাঁরা উদ্দীপনামূলক কবিতা 
পাঠ করতেন এবং আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতেন। 


২. সহীহ বুখারী, ২2২! (০11 ১০১-০ 51 (১৪০ শীর্ষক অধ্যায় । 
৩. ইবন কাছীর, ২খ. ২৫১ পৃ.। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১৬ 


রাসূলুল্লাহ (সা) আবু আয়্যব আনসারী (রা)-র ঘরে সাত মাস অবস্থান 
করেন।১ মসজিদ ও বাসগৃহ নির্মাণের পর তিনি সেখানে স্থানান্তরিত হন। 

রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় আগমনের পর মুহাজিরদের আগমন ধারা 
অব্যাহত থাকে । শেষাবধি মক্কায় কেবল দু'ধরনের লোকই অবশিষ্ট থেকে যায় £ 
(১) যারা ফেতনা কিংবা পরীক্ষা-নিরীক্ষায় নিপতিত হয়েছিলেন অথবা (২) শত্রু 
হস্তে বন্দী ছিলেন যেখান থেকে মুক্তির দৃশ্যত কোন রাস্তা ছিল না। অপরদিকে 
আনসারদের এমন কোন ঘর ছিল না যেখানে লোক ইসলাম কবুল না করেছে ।২ 


মুহাজির ও আনসারদের ভ্রাতৃবন্ধন 

রাসূলুল্লাহ (সা) মুহাজির ও আনসারদের মধ্যে পরস্পরের শোকে-দুঃখে ও 
ভ্রাতৃবন্ধনের সূত্রপাত ঘটান। আনসার ও মুহাজিরগণ একে অপরের সঙ্গে 
ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এমনভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হতেন যে, 
অবশেষে তা লটারীতে গিয়ে উপনীত হত । তাঁরা মুহাজিরদেরকে নিজেদের 
ঘরবাড়ি, ঘরের তৈজসপত্র, টাকা-পয়সা, স্থাবর-অস্থাবর সম্পত্তি, এমন কি যাবতীয় 
বিষয়-আশয় তাদের পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন যাতে সেগুলো তাঁরা তাঁদের 
প্রয়োজনমত ব্যবহার করতে পারেন এবং মুহাজিরদের প্রয়োজনকে অগ্রাধিকার 
প্রদান করতেন। 

একজন আনসারী তাঁর মুহাজির ভাইকে বলেছেন £ দেখ, এই আমার 
ধন-সম্পদ; এর অর্ধেক তোমার, যেটা খুশী গ্রহণ কর । আমার দু'জন স্ত্রী। এদের 
যাকে তোমার পছন্দ বল, আমি তাকে তালাক দেই এবং তোমার সঙ্গে বিয়ে দিই। 
মুহাজির উত্তর দেন £ আল্লাহ তা'আলা তোমার ঘরে-বাইরে ও বিষয়-আশয়ে 
বরকত দান করুন (ওসব তোমারই থাকুক)। দয়া করে তুমি আমাকে বাজারের 
রাস্তাটা বাতলে দাও (ওখানেই আমি আমার ভাগ্য পরীক্ষা করব)। 

আনসারদের কাজ ছিল মুহাজিরদের অনুকূলে আপন স্বার্থ কুরবানী এবং তাদের 
মুহাজির ভাইদের স্বার্থকে অগ্রাধিকার প্রদান । আর মুহাজিরদের কাজ ছিল এর 
থেকে মুখ ফিরিয়ে নেয়া ও আত্মমযাঁদাবোধকে সমুন্নত রাখা ।৩ 


১. ইবন কাছীর, ২য় খণ্ড, ২৭৯ পৃ.; এটি ইবন সা“দ-এর মতে ওয়াকিদীর বর্ণনা; ফাতহুল-বারী প্রণেতা ইবন হাজার 
এমত সমর্থন করেছেন। কিন্তু ইবন ইসহাক বলেন, রাসূলুল্লাহ (সা) মদীনায় আগমনের বছর রবিউল আওয়াল 
থেকে সফর মাস পর্যন্ত অবস্থান করেন, সেখানে মসজিদ নিমাণ করেন এবং বসবাসের জন্য ঘর তৈরি করেন। 
এভাবে তিনি হযরত আবু আয়্যুব (রা)-এর এখানে দশ মাসের বেশি অবস্থান করেন।” 

২. ইবন হিশাম, ১ম খণ্ড, ৪৯৯-৫০০। 

৩. সহীহ বুখারী lai nll ৩৮ 7০০ sl ‘2! এবং U2 ৮৯1 < 
«১১০। শীর্ষক অধ্যায়ে আবদুর রহমান ইবন আওফ ও সাদ ইবনু'র রবী" (রা)-র ঘটনা দ্র. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২১৭ 


ভ্রাতৃবন্ধন ও এর গুরুত্ব 

এই ভ্রাতৃবন্ধন আপন প্রকৃতির দিক দিয়ে ছিল একক ও অনন্য, ইসলামী ও বিশ্ব 
ভ্রাতৃত্বের বুনিয়াদ, দাওয়াতের অধিকারী (দাঈ) একটি উম্মাহর প্রতিষ্ঠার সূচনা যা এক 
নতুন পৃথিবী নিমাঁণের জন্য আন্দোলিত হচ্ছিল এবং যা সঠিক, বিশুদ্ধ ও নির্দিষ্ট 
আকীদা-বিশ্বাস এবং দুনিয়াকে দুর্ভাগ্য ও বিশৃংখলার হাত থেকে মুক্তি দানকারী নেক 
মকসুদ, ঈমান ও অর্থপূর্ণ ভ্রাতৃত্ব ও এক্যবদ্ধ কর্মতৎপর সম্পর্কের জন্য প্রতিষ্ঠা 
ঘটছিল। এভাবেই মুহাজির ও আনসারদের মধ্যে এই সীমিত ভ্রাতৃত্ব মানবতার 
জগতে নতুন জীবন ও যিন্দেগীর পূর্বাভাস প্রমাণিত হয় । এজন্যই আল্লাহ তা'আলা 
একটি ছোট্ট শহরের এক ছোট্ট জামাআতকে সম্বোধন করতে গিয়ে বলেন ঃ 


১৯:১৫ 30০53 ১৮৯০৯। ৪ 955 LG ১১০০ Yl 

“যদি তোমরা তা না কর তাহলে পৃথিবীতে এক মহা ফেতনা ও বিরাট বিপর্যয় 
দেখা দেবে” (সূরা আনফাল ঃ ৭৩ আয়াত)। 
মহানবী (সা)-এর মদীনার বিভিন্ন জাতিগোষ্ঠী ও 
ইয়াহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন 

রাসূলুল্লাহ (সা)-এর এ সময় মুহাজির ও আনসারদের সমন্বয়ে মদীনার বিভিন্ন 
জাতি-গোত্র-সম্প্রদায় ও ইয়াহুদীদের নিয়ে একটি চুক্তি সম্পাদন করেন ।এতে 
সকলকে শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করা হয়, অমুসলিমদের যার যার ধর্ম 
পালন ও আপন সহায়-সম্পত্তি রক্ষার অধিকার স্বীকার করা হয়, তাদের যাবতীয় 
মৌলিক অধিকার এবং যার যার দায়িত্ব ও কর্তব্যের রূপ ও সীমারেখা চিহ্নিত করা 
হয়।১ 
আযানের হুকুম 

রাসূলুল্লাহ (সা) যখন মদীনার বুকে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা লাভ করলেন 


১. দেখুন ইবন হিশাম, ৫০১ পৃ. এই রাজনৈতিক দলীলের গুরুত্ব অনুধাবনের জন্য (যাকে 
পৃথিবীর প্রচীনতম সুসংবদ্ধ লিখিত সংবিধান বলা যেতে পারে যা অদ্যবধি পূর্ণাঙ্গরূপে 
মিলান) এভন তির সাংস্কৃতিক ও সামরিক বিষয়সমূহে রাসূল (সা)-এর 
প্রজ্ঞা ও এশী দিক-নির্দেশনা এবং অবস্থার সুষম পযাঁলোচনার জন্য দেখুন ড. হামীদৃল্লাহ, 
সাবেক অধ্যাপক, আন্তজাতিক আইন, উছমানিয়া বিশ্ববিদ্যালয়, হায়দারাবাদ-এর নিবন্ধ, যার 
আরবী তরজমা বর্তমান গ্রন্থকার কর্তৃক le ০০৯০ ২০৬৬৯ দাইরাতুল-মা'আরিফ 
আল-উছমানিয়া, হায়দরাবাদ থেকে ১৩৫৫ হি.তে প্রকাশিত হয়েছিল । 

(ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ প্রকাশিত সীরাত স্মরণিকা, মওলানা মুশাহিদ লিখিত 
বর্তমান অনুবাদক কর্তৃক অনুদিত “ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার’ নামক পুস্তক 
ওড. হামীদুল্লাহ লিখিত বিভিন্ন বইয়ে এর বিস্তারিত বিবরণ দেখা যেতে পারে ।- অনুবাদক) । 


www.almodina.com 


'নবীয়ে রহমত-২১৮ 


এবং ইসলাম দৃঢ়তা ও সুসংহত রূপ লাভ করল তখন সালাতের জন্য 
মুসলমানদেরকে ডাকার সেই সব পন্থা যা ইয়াহুদী ও খৃষ্টানদের ভেতর প্রচলিত 
ছিল সেগুলো, যেমন ঘন্টা বাজানো, শিংগায় ফুক দেয়া, আগুনের মশাল জ্বালানো 
প্রভৃতি অপছন্দ করলেন। তখন পর্যন্ত মুসলমানরা কোনরকম পূর্ব ঘোষণা ও 
ডাকাডাকি ছাড়াই সালাতের ওয়াক্তে আপনাআপনিই হাজির হয়ে যেতেন । এমনি 
মুহূর্তে আল্লাহ পাক আযান দ্বারা মুসলমানদেরকে ধন্য ও গৌরবাৰিত করেন এবং 
স্বপ্নের মাধ্যমে কোন কোন সাহাবীকে এর বাস্তব রূপ ও দৃশ্যও দেখানো হয়। 
অনন্তর তিনি এই আযানকেই নির্ধারিত করেন এবং শারঈভাবেই এর প্রচলন 
ঘটান । অতঃপর আযান দানের এই মহান খেদমত হযরত বেলাল ইবন রাবাহ 
হাবশী (রা)-কে সোপর্দ করা হয়। তিনি রাসূলুল্লাহ (সা)-এর মুওয়াযযিন এই 
উপাধিত ভূষিত এবং কেয়ামত অবধি যত মুওয়াযযিন আসবেন তাঁদের ইমাম 
হওয়ার অনন্য গৌরব লাভ করেন। 


মদীনায় নিফাক ও মুনাফিকদের আবিভবি 

মক্কায় নিফাক অর্থাৎ মুনাফিকী ছিল না ৯ আর তা এজন্য যে, সেখানে ইসলাম 
ছিল পরাজিত ও অসহায় । তার ভেতর অবস্থার পরিবর্তনের কোন শক্তি ছিল না। 
সে কাউকে সুবিধা প্রদান কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখত না, বরং মক্কায় ইসলাম 
কবুল করার অর্থই ছিল সর্বপ্রকার বিপদ-আপদ ও ক্ষয়ক্ষতি বরণ, শত্রুতা ক্রয়, 
জেনেশুনে শত্রুকে উত্তেজিত করে তোলা ও তাকে আরও উক্কে দেওয়া । এরূপ 
দুঃসাহস একমাত্র সেই ব্যক্তিই করতে পারত যে কথায় সত্যবাদী ও সুদৃঢ় 
ইচ্ছাশক্তির অধিকারী, যার ঈমান মজবুত এবং যে নিজেকে, নিজের জীবন ও 
ভবিষ্যৎকে বিপদের মুখে নিক্ষেপ করতে প্রস্তুত হত। মক্কায় উভয় শক্তির মধ্যে 
ভারসাম্য ছিল না। কাফির মুশরিকরা ছিল প্রবল শক্তির অধিকারী ও বিজয়ী আর 
মুসলমানরা ছিল মজলুম ও দুর্বল । কুরআন মজীদ এই অবস্থার একটি চিত্র আপন 
তেজস্বী ভঙ্গীতে পেশ করেছে এভাবে ঃ 


TEES Mo GEGEN 

৯ Fl 24 Ls 

»:১০৫এ। 1৮৯5৪ 

“আর স্মরণ কর যখন তোমরা ছিলে অল্প আর দুর্বল, আর ছিলে ভীত-সন্তরস্ত যে, 

১. অধিকাংশ মুফাসসির ও এঁতিহাসিকের এটাই অভিমত ৷ কুরআন মজীদের যেসব সূরায় নিফাক ও 

মুনাফিকদের উল্লেখ করা হয়েছে তার সবগুলো মদীনায় নাযিল হয়েছে। সূরা বারাআতে বলা হয়েছে ঃ 

আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফিক ও কিছু লোক মদীনাবাসী কঠোর মুনাফিকীতে অনড় (সুরা 
তওবাহ, ১০১ আয়াত)। 

www.almodina.com 


নবীয়ে রহমত-২১৯ 


না জানি তোমাদেরকে লোকে ছোঁ মেরে নিয়ে যায়” (সূরা আনফাল, ২৬ আয়াত) । 

ইসলাম যখন মদীনায় স্থানান্তরিত হল আর রাসূলুল্লাহ (সা) ও সাহাবা-ই কিরাম 
(রা) শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা লাভ করলেন, ইসলাম চতুর্দিকে বিস্তার লাভ 
করতে লাগল, ইসলামী সমাজ তার সমগ্র শর্ত ও আবশ্যকীয় উপাদানসহ অস্তিত্ব 
লাভ করল তখন অবস্থার মধ্যে এক ধরনের বিশেষ পরিবর্তন দেখা দিল এবং 
নিফাক তথা মুনাফিকী মাথা গজাল । এটি ছিল এক ধরনের স্বভাবগত ও মনস্তাত্ত্বিক 
বিষয় যা থেকে পালাবার কোন পথ ছিল না। সম্ভবও ছিল না এজন্য যে, নিফাক সব 
সময় সেখানেই জন্ম নেয় এবং হাত-পা মেলে যেখানে দুটো পরস্পরবিরোধী 
দাওয়াত ও প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব বর্তমান থাকে । এমতাবস্থায় এ দুয়ের মধ্যবর্তী ও 
দ্বিধাগ্রস্ত পক্ষ এই দুই দাওয়াত ও নেতৃত্বের মাঝখানে দ্যোদুল্যমান অবস্থায় থাকে । 
তারা দ্বিধাগ্রস্ত ও চিন্তাযুক্ত থাকে যে, কোন দাওয়াতকে তারা কবুল করবে এবং 
কোনটিকে তারা পরিত্যাগ করবে । কখনও তারা একটি দাওয়াত কবুল করে নেয় 
এবং সেই শিবিরে গিয়ে নাম লেখায়, তার সঙ্গে আবেগউদ্দীপক ও বিশ্বস্ততার 
সম্পর্কও কায়েম করে। কিন্তু তাদের পার্থিব স্বার্থ ও প্রতিপক্ষ দাওয়াতের বিস্তার, 
তার বিজয়, প্রাধান্য ও উত্থান তাকে তার যথার্থ অবস্থান গ্রহণ এবং প্রথম 
দাওয়াতের পতাকাতলে আসার ঘোষণা প্রদান থেকে বিরত রাখে এবং তারা তাদের 
প্রাচীন পরিবেশের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করতে পারে না । কুরআন মজীদ 
দ্বিধাগ্রস্ততা ও অস্থিরচিত্ততার এই অবস্থার খুবই নাযুক ও জীবন্ত চিত্র অংকন 
করেছে। ইরশাদ হচ্ছে ই 


LUI ১৯ 420 907 ১5581017512 


2315 031 2০9 ০55৯৩ ৬০ নত ও 205 91575 
Sal SILA 3৯ এ1১ b 

“মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দবন্দে জড়িত হয়ে আল্লাহ্‌র ইবাদত করে। 
যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের ওপর কায়েম থাকে আর যদি কোন 
পরীক্ষায় পড়ে তবে পৃববিস্থায় ফিরে যায় । ইহকাল ও পরকালে সে ক্ষতিগ্রস্ত আর 
এটাই প্রকাশ্য ক্ষতি” (সূরা হজ্জ, ১১ আয়াত)। 

এদের গুণপনা অপর এক আয়াতে এভাবে বর্ণনা করা হয়েছে ঃ 

IIA ০811 55০55581193 1) 022 0১2১2 
“মাঝখানে ঝুলন্ত অবস্থায়, না এদিকে আর না ওদিকে” (সূরা নিসা, ১৪৩)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২০ 


আওস ও খাযরাজ গোত্রের এবং ইয়াহুদীদের সঙ্গে সম্পর্কিত এসব 
মুনাফিকদের নেতৃত্বে ছিল আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল। বু'আছ যুদ্ধের পর 
সকলে একমত হয়ে তাকে তাদের নেতা বলে স্বীকার করে নিয়েছিল। ইসলাম 
যখন এখানে প্রবেশ করে তখন তার রাজমুকুট পরিধানের প্রস্তুতি চলছিল । যখন 
সে দেখতে পেল যে, লোক বিপুল সংখ্যায় ও দ্রুততার সঙ্গে ইসলাম কবুল করছে 
তখন বিষয়টি কাঁটার মত তার দিলে খচখচ করে বিধতে থাকল । সে কিছুতেই 
স্বস্তি পাচ্ছিল না। ইবনে হিশামের বর্ণনা ঃ রাসূলুল্লাহ (সা) যে মুহুর্তে মদীনায় 
তশরীফ নেন সে সময় আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল ছিল মদীনাবাসীর সদরি। 
আওস ও খাযরাজ গোত্র ইসলাম আগমনের পূর্বে তাকে ব্যতিরেকে আর কারো 
নেতৃত্বের ব্যাপারেই একমত হতে পারছিল না। এই দুই গোত্রের আর কাউকেই 
তারা তাদের নেতা বানাতে রাজী ছিল না। তার সম্প্রদায় রাজমুকুট হিসেবে শিরে 
ধারণের জন্য (১৬১৬৩) একটি মুকুটও বানিয়ে রেখেছিল যা সে তাদের সম্রাট 
হিসেবে পরিধান করবে। এরকম একটি অবস্থায় আল্লাহ তাআলা তাঁর রাসূল 
(সা)-কে এখানে পাঠালেন। এরপর তার জাতি ও সম্প্রদায় তাকে পরিত্যাগপূর্বক 
যখন মুসলমান হয়ে গেল তখন তার দিলে কঠিন হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হল। সে 
অনুভব করল যে, রাসূলুল্লাহ (সা) তাকে তার সদরী ও সম্মান থেকে বঞ্চিত 
করলেন । কিন্তু যখন সে এও দেখতে পেল যে, তার জাতিগোষ্ঠী কোন অবস্থাতেই 
ইসলাম পরিত্যাগ করতে রাজী নয় তখন সেও নেহায়েত অনিচচ্ছা সত্বেই ইসলামে 
প্রবেশ করল বটে, কিন্তু মুনাফিকী, অন্তর্জালা ও হিংসা-বিদ্বেবকে আগাগোড়া 
অন্তর মাঝে লুকিয়ে রাখল ।১ 

এ ধরনের সব লোকই ইসলামের প্রতি শক্রতায় নেমে পড়ল যাদের অন্তরে 
কোন ক্ষোভ ছিল এবং যারা ছিল নেতৃত্বের অভিলাষী । সে এই নবতর ধর্মকে 
অপয়া ভাবতে লাগল যে ধর্ম তার পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিল, তার সকল 
আশা-ভরসাকে ধুয়ে-মুছে সাফ করে দিল, যা মদীনার রঙ পাল্টে দিয়ে মুহাজির ও 
আনসারদেরকে একদেহ একপ্রাণ উম্মাহ তৈরি করল, যাঁরা রাসূলুল্লাহ (সা)-এর 
জন্য নিজেদের জীবন উৎসর্গ করত এবং তাঁর প্রতি ভালবাসাকে নিজেদের 
পিতা-পুত্র ও স্ত্রীর ভালবাসার ওপরও অগ্রাধিকার প্রদান করত । এই দৃশ্যে এসব 
মুনাফিকের অন্তর রাগে-দুঃখে ও হিংসা-বিদ্বেষে ভরে গেল এবং তারা মহানবী 
(সা)-এর বিরুদ্ধে নানা রকম ফন্দি-ফিকির ও চক্রান্ত করতে লাগল । এভাবেই 
মদীনায় ইসলামী তথা মুসলিম সমাজের ভেতরেই একটি বিরোধী যুদ্ধক্ষেত্র সৃষ্টি 
১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৫৮৪-৮৫ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২১ 


হয়ে যায় যাদের সম্পর্কে সতর্ক থাকা মুসলিম সমাজের পক্ষে জরুরী হয়ে দাঁড়ায় । 
কেননা এই দলটি কোমরের ছুরি হিসাবে থেকে যায় এবং ইসলাম ও মুসলমানদের 
জন্য প্রকাশ্য শত্রুর চেয়েও অধিক বিপজ্জনক প্রমাণিত হয় । 

এটাই কারণ যে, কুরআন মজীদে অধিক সংখ্যায় তাদের কথা বর্ণিত হয় এবং 
তাদের কৃতকর্মের মুখোশ খুলে দেয় । ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বিভিন্ন 
ধরনের । এজন্য সীরাত গ্রন্থসমূহে অনিবার্ধভাবেই তাদের উল্লেখ এসেছে এবং 
বর্তমান গ্রস্থেও তা থাকবে ইনশাল্লাহ । 

প্রথম দিকে কিছুটা নিরপেক্ষ ও নিশ্চুপ থাকার পর প্রথমবার ইয়াহ্‌দীদের 
শত্রুতা ও বিদ্বেষাত্মক মানসিকতার চিহ্যাদি পরিস্ফৃট হতে শুরু হয় । তাদের অবস্থান 
প্রথমে মুসলমান ও মুশরিকদের এবং মক্কাবাসী ও মদীনাবাসীদের মধ্যে নিরপেক্ষ 
ছিল, বরং সে সময় সম্ভবত ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের টান 
তুলনামূলকভাবে বেশিই ছিল । তার কারণ ছিল এই যে, নবুওয়াত, রিসালাত ও 
আখেরাত দিবসের ওপর (ঈমানের বেলায় কিছু কিছু খুঁটিনাটি বিষয়ে মতভেদ থাকা 
সত্তেও), অধিকন্তু আল্লাহ তা'আলার যাত ও সিফাত তথা তাঁর সত্তা, গুণাবলী ও 
তৌহিদী আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে তারা ছিল মুসলমানদের খুবই কাছাকাছি, যদিও 
এই আকীদা-বিশ্বাসও অজ্ঞ ও মূর্খ জাতিগোষ্ঠীর প্রতিবেশে দীর্ঘকাল থাকা ও 
মূর্তিপূজার পরিবেশে নিবসিনের এই দীর্ঘ কাল অতিবাহিত করার দরুন খুবই দুর্বল 
হয়ে গিয়েছিল এবং এতে চরম বাড়াবাড়ি ও কোন কোন নবীর পবিত্রতার ধারণাও 
অন্তৰ্ভুক্ত হয়ে গিয়েছিল যার কিছুটা পেছনের পৃষ্ঠাগুলোতে বিবৃত ও বর্ণিত হয়েছে ।১ 

সমস্ত কার্যকারণ এটা বলত যে, তারা ইসলামের সহযোগী ও সহযোদ্ধা হতে 
না পারলেও কমপক্ষে এ ব্যাপারে তারা অবশ্যই নিরপেক্ষ থাকবে এজন্য যে, 
ইসলাম তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে সমর্থন করে এবং রাসূলুল্লাহ (সা) বনী 
ইসরাঈলের সমস্ত নবীর ওপর ঈমান আনয়নের দাওয়াত দিয়ে থাকেন । কুরআন 
মজীদ মুমিনদের ভাষায় বলে £ রে 2 
০০৯1 ১১০35558455 Ls EES EL 416 ৯৭ ০, 

0 

ওপর ও তাঁর রাসূলদের ওপর ঈমান রাখে (এবং তারা বলে), আমরা তাঁর 
১. দেখুন 'জাহিলিয়াত যুগ’ ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২২ 


রাসূলদের মাঝে কোনরূপ ফরক করি না” (সুরা বাকারা, ২৮৫ আয়াত)। 

যদি এমনটি হত তাহলে আজ কেবল ইসলামের ইতিহাসই নয়, বরং দুনিয়ার 
ইতিহাসের গতিধারাই ভিন্নতর হত এবং ইসলামের দাওয়াতকে সেইসব সমস্যা ও 
সংকটের সম্মুখীন হতে হত না যা ইসলাম ও ইয়াহুদীবাদের ছন্দ এবং সেই সব 
প্রথম দিককার মুসলমান (যারা নিজেদের লালন-পালনের অবস্থায় ছিলেন) ও 
ইয়াহুদী (যারা শক্তিশালী, প্রভাবশালী, ধনবান ও শিক্ষিত ছিল)-দের ভেতর 
লড়াই-সংঘাত সৃষ্টি করে দিয়েছিল। এর পেছনে দুটো মৌলিক কারণ ছিল। 
প্রথমটি হল ইয়াহুদীদের ভেতরকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণ মানসিকতা, স্থবির ও 
পরশ্রীকাতর প্রকৃতি এবং অপরটি হল তাদের বাতিল তথা ভ্রান্ত আকীদা-বিশ্বাস, 
নীচু প্রকৃতির আখলাক-চরিত্র ও মন্দ অভ্যাস যেগুলোর ব্যাপারে কুরআন মজীদে 
নানা জায়গায় সমালোচনা করা হয়েছে এবং তাদের সেই দীর্ঘ ইতিহাসের পর্দা 
উন্মোচন করা হয়েছে যা আম্বিয়ায়ে কিরাম (আ)-এর সঙ্গে লড়াই সংঘর্ষে লিপ্ত 
হওয়া, তাঁদের পেশকৃত দাওয়াত ও পয়গামের মুকাবিলা করা, তাঁদেরকে হত্যা 
করার অমার্জনীয় ধৃষ্টতা, শত্রুতা ও বিদ্রোহাত্মক আচরণ, সত্যের পথে বাধা প্রদান, 
আল্লাহ তা'আলার ওপর অপবাদ আরোপ, সম্পদ প্রীতি, নিষিদ্ধ হওয়া সত্বেও সুদী 
কায়কারবারের প্রতি আকর্ষণ, অবৈধভাবে লোকের সম্পদ ভক্ষণ, হারাম মালের 
প্রতি আগ্রহ ও উৎসাহবোধ, তাওরাতে নিজেদের ইচ্ছা ও মর্জিমাফিক রদবদল, 
পরিমার্জন ও পরিবর্ধন, জীবনের প্রতি সীমাতিরিক্ত ভালবাসা এবং এ ধরনের আরও 
বহু কিছু তাদের জাতীয় ও বংশগত বৈশিষ্ট্যাবলী দ্বারা পূর্ণ । 


যদি রাসূলুল্লাহ (সা)-এর স্থলে কোন রাজনৈতিক নেতা হতেন তাহলে এই 
জটিল ও সঙ্গীন অবস্থা (যা সেই সময় মদীনায় কায়েম ছিল) পরিমাপপূর্বক তারই 
আলোকে কল্যাণ উপযোগী পদক্ষেপ নিতেন। তিনি যদি ইয়াহুদীদের সঙ্গে 
তোয়াজ-তদবির ও খোশামুদীর ব্যাপার নাও করতেন, তাহলে কমপক্ষে তাদেরকে 
উত্তেজিত করা ও তাদের শত্রুতা ক্রয় করা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন 
করতেন । কিন্তু তিনি (রাসূলুল্লাহ) রিসালাত ও নবুওয়াতের তাবলীগ, দীনে হক 
তথা সত্য-সুন্দর জীবন-ব্যবস্থার স্পষ্ট ও খোলাখুলি ঘোষণা, হক ও বাতিলের 
পার্থক্যকরণ এবং ফাসাদ ও গোমরাহীর মুকাবিলা ও উৎখাত উৎসাদনে ছিলেন 
আল্লাহ্‌র পক্ষ থেকে আদিষ্ট এবং তাঁকে এ ব্যাপারে যিম্মাদার ও দায়িত্বশীল বানানো 
হয়েছিল যে, তিনি দুনিয়ার তাবৎ জাতিগোষ্ঠী, ব্যক্তি, দল বা সম্প্রদায়কে, যাদের 
মধ্যে ইয়াহুদী ও খুষ্টানেরাও অন্তর্ভুক্ত, ইসলামের প্রকাশ্য ও খোলাখুলি দাওয়াত 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৩ 


জানাবেন, এজন্য তাঁকে বৃহৎ থেকে বৃহত্তর কুরবানী দিতে হোক এবং যত রকমের 
কঠিন থেকে কঠিনতর বিপদ-আপদ ও সমস্যা-সংকটের সম্মুখীনই হতে হোক। 
এটি নবুওয়াতের সেই মেযাজ ও রীতি-পদ্ধতি যার ওপর সমগ্র আব্বিয়া-ই কিরাম 
(আ) সর্বদাই আমল করেছেন। এই মেযাজ ও রীতি-পদ্ধতিই রাজনীতি ও 
নবুওয়াতের রাস্তাসমূহকে পৃথক করে দেয় এবং আশ্বিয়া-ই কিরাম ও জাতীয় 
নেতৃবৃন্দের মধ্যে বুনিয়াদী পার্থক্যের সৃষ্টি করে। 


ইয়াহুদীদের আকীদা-বিশ্বাস, ত্রাদের জীবন-যিন্দেগী ও তাদের সীরাত তথা 
জীবন-চরিত ও কর্মকাণ্ডের ওপর এতে কার্যকর আঘাত লাগে । ফলে তা তাদেরকে 
ইসলাম ও মুসলমানদের বিরোধিতা ও শক্রতায় টেনে নামায় । অনন্তর তারা তাদের 
এত দিনের পুরনো দৃষ্টিভঙ্গি ও আচরণ বদলে দেয় এবং গোপন ও প্রকাশ্য উভয় 
পন্থায় ইসলামের বিরোধিতায় ও প্রতিছন্দিতার ময়দানে নেমে পড়ে । ইয়াহ্‌দী মনীষি 
ইসরাঈল ওয়েলফিনসন এই বিবাদ ও শক্রতার কারণ কি তার ওপর কিছুটা 
সাহসিকতা সহকারে ও স্পষ্ট ভাষায় আলোকপাত করেছেন । তিনি বলেন ৪ 
থাকত এবং ইয়াহুদীদের থেকে তাঁর নবুওয়াত ও রিসালাত মেনে নেবার দাবি না 
করা হত তাহলে আর ইয়াহুদী ও মুসলমানদের ভেতর কোন ঝগড়া দেখা দিত না। 
ইয়াহুদীরা সেক্ষেত্রে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে রাসূল (সা)-এর শিক্ষামালাকে দেখত, 
তাঁকে সমর্থন করত এবং জানমাল দিয়ে তাঁকে সাহায্য করত, এমন কি তিনি 
(রাসূল) এ সব মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিতেন (আরব উপদ্বীপে যার রাজত্ব চলছিল) 
এবং পৌত্তলিক আকীদা-বিশ্বাসের অবসান ঘটাতেন যা গোটা আরবে ছড়িয়ে ছিল। 
কিন্তু এর জন্য শর্ত ছিল এই যে, তিনি তাদের ব্যাপারে ও তাদের ধর্মের ব্যাপারে 
কোনরূপ মাথা ঘামাবৈন না এবং তাদেরকে এই নতুন নবুওয়াত ও রিসালাত কবুল 
করতে বাধ্যও করবেন না এজন্য যে, ইয়াহুদী মানসিকতা এমন কোন জিনিসের 
সামনে নরম হতে রাজী হয় না যা তাকে তার ধর্ম থেকে সরিয়ে দিতে চায় । তারা 
বনা ইসরাঈল ব্যতিরেকে আর কোন বংশের নবীকে মেনে নিতে রাজী হতে পারে 
না।”১ 


ইয়াহুদীদেরকে এ বিষয়টিও উত্তেজিত করে তোলে যে, তাদের কোন কোন 


১.১ 5১১৩ ৮৪ ১৩৫০৭ 2০১, ১২৩ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৪ 


ইসলাম কবুল করেন । ইয়াহুদীরা ধারণাও করতে পারেনি যে, তাঁর মত একজন 


মানুষ মুসলমান হয়ে যাবেন । এটি তাদের বুকের হিংসা ও মনের দহন জ্বালাকে 
আরও বেশি উষ্কে দেয়, বাড়িয়ে দেয় ।১ 


ইয়াহুদীরা কেবল ইসলামের বিরোধিতা এবং এর থেকে দূরে সরে যাওয়া ও 
নির্জনতা অবলম্বন করেই ক্ষান্ত হয়নি, বরং আরো সামনে অগ্রসর হয়ে তারা 
মুশরিক ও মূর্তিপূজকদেরকে সেই সব মুসলমানের ওপর প্রকাশ্য অগ্রাধিকার দিতে 
থাকে যারা তৌহিদী আকিদা-বিশ্বাসের ক্ষেত্রে ইয়াহুদীদের শরীক ও সমর্থক ছিল। 
এটাই আশা করা গিয়েছিল আর যুক্তি-বুদ্ধির দাবিও ছিল এই যে, যখন কুরায়শদের 
ধর্ম ও রাসূলুল্লাহ (সা)-এর আনীত দীনের তুলনা করা হবে এবং এতদুভয়ের মধ্যে 
অগ্রাধিকার প্রদান ও বাছাইয়ের প্রশ্ন আসবে তখন তারা মুসলমানদের সাথে তাদের 
মতানৈক্য সত্ত্বেও শির্ক ও মূর্তি পূজার ওপর ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্য 
দেবে । কিন্তু ইসলাম দুশমনি তাদেরকে এর অনুমতি দেয়নি । অনন্তর একবার 
ইয়াহুদী আলেমরা যখন কুরায়শ সদরিদের সঙ্গে দেখা করতে মক্কায় যায় তখন 
কুরায়শা সদরিগণ তাদেরকে বলেছিল, আপনারা সর্বপ্রথম আহলে কিতাব আর 
আমাদের ও মুহাম্মাদ (সা)-এর মধ্যে যে মতানৈক্য ও বিভেদ চলছে তাও 
আপনাদের জানা । এ ব্যাপারে আপনারা কি বলেন, আমাদের ধর্মই উত্তম না ওদের? 
তারা জওয়াব দেয় ঃ আপনাদের (অর্থাৎ কুরায়শদের) ধর্ম ওদের ধর্ম থেকে উত্তম 
এবং আপনারাই বেশি সত্যের ওপর প্রতিষ্ঠিত ।২ 

এই ইয়াহুদী মনীষী (ড. ইসরাঈল ওয়েলফিনসন) এই ঘটনার ওপর মন্তব্য 
করতে গিয়ে লিখেন ঃ 

“কিন্তু একটি কথা, যে ব্যাপারে এসব লোককে আসলেই ভর্ঘসনা করা যেতে 
পারে এবং যে ব্যাপারে এমন প্রত্যেক লোক কষ্ট পাবে যারা এক আল্লাহ্‌য় বিশ্বাসী, 
চাই তারা ইয়াহুদীদের ভেতরকার কেউ হোক অথবা মুসলমানদের ভেতরকার 


১. ইয়াহ্দীদের যেসব লোক মুসলমান হয়েছিলেন এবং রাসূলুল্লাহ (সা)-র সাহচর্য লাভে ধন্য 
হয়েছিলেন তাঁদের সংখ্যা ৩৯ জনের মত হয় । তাঁদের নাম ও জীবনকাহিনী তাবাকাত-ই 
সাহাবা যেমন 'আল-ইসাবা', 'আল-ইস্তীআব', “উসদুল-গাবা” প্রভৃতি গ্রন্থে বর্ণিত হয়েছে। 
এদের মধ্যে কেউ কেউ জলীলুল-কদর আলিম ও শ্রেষ্ঠতম সাহাবীদের অন্তর্গত ছিলেন (এই 
ংখ্যা দরু'ল-মুসান্নিফীন, আজমগড় প্রকাশিত মুজীবুল্লাহ নদভী «১৮৯. CU Jal 
০১0৩ থেকে উদ্ধৃত) 

২. ইবন হিশাম, ২য় খণ্ড, পৃ. ২১৪। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৫ 


কেউ, আর সেই কথোপথন যা ইয়াহুদী ও কুরায়শ মূর্তিপূজকদের মধ্যে অনুষ্ঠিত 
হয়েছিল সেই কথোপকথনে এঁ সব ইয়াহুদী কুরায়শের ধর্মকে ইসলামের 
পয়গন্বরের ধর্মের ওপর অগ্রাধিকার প্রদান করেছিল ।” 

সামনে অগ্রসর হয়ে তিনি লেখেন £ 


“সামরিক প্রয়োজন জাতির জন্য চালবাজি, মিথ্যা কথন ও শত্রুর ওপর বিজয় 
লাভের জন্য ফেরেববাজী তথা প্রতারণার নানা কলাকৌশলকে বৈধ বলে অভিহিত 
করেছে। কিন্তু সব কিছু সত্ত্বেও ইয়াহ্দীদের এই মারাত্মক ভুলে জড়িয়ে পড়া 
কিছুতেই সঙ্গত হয়নি। কুরায়শের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সামনে এ কথার স্পষ্ট 
উল্লেখ সমীচীন হয়নি যে, মূর্তিপূজা ইসলামের একতৃবাদ (আল্লাহ্‌র ওয়াহদানিয়াত 
যার অপর নাম তৌহীদ) থেকে শ্রেয়, চাই এর দরুন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য না-ই 
বা হাসিল হল। যেই বনী ইসরাঈল দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে মূর্তিপূজারী 
জাতিসমূহের মুকাবিলায় নিজেদের প্রাচীন বাপ-দাদার নামের ওপর তৌহীদী পতাকা 
উডটীন রেখেছে এবং যারা ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে এই “আকীদা-বিশ্বাসের 
খাতিরে সংখ্যাতীত বিপদ-আপদ ও কষ্ট-মুসীবত বরদাশত করেছে এবং হত্যা ও 
রক্তের সাগর পাড়ি দিয়েছে, তাদের এটা কর্তব্য ছিল মুশরিকদেরকে ব্যর্থ ও বিফল 
করে দেবার জন্য নিজেদের জীবনের সার্বিক সম্পদ ও মূল্যবান থেকে মূল্যবান 
বস্তুও কুরবানী দেওয়া ।” 


০১৯10 0১৮১৫ ৮৮2 ০০০25 929 ০৪ এ 5 
esl ce se ৪০. ‘0 MA AR ৬ দি MONO Het EA পা 
1১১০) ১2341 ০০৭ 4১৯ ০১৯ ১৯ ১:30 Ss oil 

“তুমি কি সেইসব লোক দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়ে 
ছিল, যারা মূর্তি ও শয়তানের ওপর বিশ্বাস রাখে আর কাফিরদের সম্পর্কে বলে যে, 
এরা মুমিনদের তুলনায় সোজা সঠিক পথে আছে?” (সূরা নিসা, ১৫১ আয়াত)। 
কেবলা পরিবর্তন 


রাসূলুল্লাহ (সা) ও তামাম মুসলমান এ যাবত বায়তু'ল-মুকাদ্দাসের দিকে মুখ 
ফিরিয়ে সালাত আদায় করছিল । মদীনায় আগমনের পর এক বছর চার মাস কাল 


১৫ - 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৬ 


এদিকেই মুখ ফিরিয়ে সালাত আদায় করা হয়। রাসূলুল্লাহ (সা)-এর আন্তরিক 
কামনা ছিল যে, কা“বাকে মুসলমানদের কেবলা বানিয়ে দেয়া হোক । আরব 
মুসলমানগণও (যাদের লালন-পালন কাবার প্রতি ভালবাসা ও সম্মানবোধের ওপর 
হয়েছিল আর এই ভালাবাসা ও শ্রদ্ধাবোধ তাদের রক্ত-মাংসে ও অস্থি-মজ্জায় মিশে 
গিয়েছিল) অন্তর দিয়ে কামনা করত যে, যদি কাবা তাদের কেবলা হত। তারা 
কোন জায়গাকেই কাবা এবং সায়্যিদুনা ইবরাহীম (আ) ও ইসমাঈল (আ)-এর 
কেবলার সমকক্ষ মনে করত না। বায়তু'ল-মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত 
আদায় করা এবং তাকে নিজেদের কেবলা হিসাবে মেনে নেওয়া তাদের জন্য ছিল 
রর 
নেয়, (21519 (১৬ ৬৬ “আমরা শুনলাম ও মেনে নিলাম” এবং Yু ০, 
(2১) ৬১০ ১ “আমরা এর ওপর ঈমান আনলাম; ত আমর 
প্রতিপালকের পক্ষ থেকেই” ব্যতিরেকে তাদের মুখ দিয়ে আর কিছু বের হয়নি। 
তারা রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণ ও আল্লাহ্‌র সামনে মস্তক অবনত করে দেওয়া 
ছাড়া আর কিছু জানত না, চাই তা তাদের ইচ্ছা-অভিরুচি, অভ্যাস ও রুচি-প্রকৃতির 
অনুকূল কিংবা প্রতিকূলই কেন না হোক । আল্লাহ যখন তাদের এই পরীক্ষা নিয়ে 
নিলেন এবং তারা তাকওয়া তথা আল্লাহভীতি ও আনুগত্যের পূর্ণ প্রমাণ দিয়ে দিলেন 
তখন রাসূলুল্লাহ (সা) ও তামাম মুসলমানদের মুখ কাবার দিকে ফিরিয়ে দিলেন। 
মিড 

২1৫4শ৯ UK, 


Wal ssn cle Co NE BR FCA 


£060.08 


EAE A 

“এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ করেছি যাতে তোমরা 
সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের 
জন্য । আর আপনি যে কেবলার ওপর ছিলেন তাকে আমি এজন্যেই কেবলা 
বানিয়েছিলাম যাতে এ কথা প্রতীয়মান হয় যে, কে রাসূলের অনুসারী থাকে আর 
কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয় 
যাদেরকে আল্লাহ হেদায়াত দান তথা পথপ্রদর্শন করেছেন” (সূরা বাকারা, ১৪৩ 
আয়াত)। 


5 ৩56০০ | নে 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৭ 


মুসলমানগণ আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করতে গিয়ে নিজেদের মুখ 
তখনই কাবার দিকে ঘুরিয়ে দিলেন এবং সেটাই কেয়ামত অবধি মুসলমানদের 
কেবলা নির্ধারিত হয়। মুসলমান দুনিয়ার যে কোন অংশেই হোক না কেন, 
নিজেদের মুখ এ দিকে ঘুরিয়ে সালাত আদায় করার জন্য আদিষ্ট ।১ 


মদীনার মুসলমানদের সঙ্গে কুরায়শদের সংঘর্ষ 

মদীনায় যখন ইসলাম সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হল এবং কুরায়শরা দেখতে 
পেল যে, ইসলামের বিস্তৃতি, জনপ্রিয়তা ও প্রহণযোগ্যতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, 
আর এই অবস্থা যদি আরও কিছু দিন চলে, তাহলে তাদের আর তখন করার মত 
কিছুই থাকবে না, সব কিছুই তাদের হাতছাড়া হয়ে যাবে, তখন তারা এর 
বিরোধিতায় ও শত্রুতা সাধনে কোমর বেঁধে লেগে গেল এবং চতুর্দিকে ইসলামের 
চি 275 
এখতিয়ার ও ক্ষমার হুকুম এবং 111 1২519 52421 1২৭ “আর 
তোমরা তোমাদের হাত সংযত রাখ এবং সালাত কায়েম কর”-এর তা“লীম 
দেওয়া হচ্ছিল । উদ্দেশ্য ছিল, এই যে জীবন, এই স্বাদ-আহাদ ও আরাম-আয়েশ 
তাদের চোখে যেন নিম্প্রভ ও মূল্যহীন হয়ে যায় এবং (আল্লাহ্র) আনুগত্য ও 
নফসের বিরোধিতা, আত্মোৎসর্গ ও কুরবানীর মত কঠিন কাজ যেন তাদের জন্য 
সহজ হয়ে যায়। 


কিতাল (যুদ্ধ)-এর অনুমতি প্রদান 
মুসলমানদের শক্তি যখন আরও কিছুটা বৃদ্ধি পেল এবং তাদের বাযু আরেকটু 


শক্ত হল তখন তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হল। কিন্তু এ কেবল অনুমতিই 
ছিল, একে তাদের ওপর ফরয করা হয়নি ।২ বলা হল ঃ 


2 9545 


580152705 | 1১৫4১৮0১128: 0230: ৩১ 
৯০১১৫] 
“যুদ্ধের অনুমতি দেওয়া হল তদেরকে যাদের সাথে কাফিররা যুদ্ধ করে; 
কেননা তারা অত্যাচারিত । আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম” (সুরা 
হজ্জ, ৩৯ আয়াত)। 


১. সিহাহ সিত্তা ও কুরআন মাজীদে এসব আয়াতের তাফসীস দেখুন যেখানে কেবলা পরিবর্তনের 
কথা বলা হয়েছে। 
২. বিস্তারিত যাদু'ল মা'আদ দ্র.। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৮ 


আবদুল্লাহ ইবন জাহ্‌শ-এর সারিয়্যা ও আবওয়া যুদ্ধ 

রাসূলুল্লাহ (সা) বিভিন্ন গোত্র ও এলাকায় ছোট ছোট অভিযান (সারিয়্যা) ও 
অতর্কিত আক্রমণ পরিচালনার সূচনা করেন। এর ধরন অধিকাংশ সময় নিয়মিত 
যুদ্ধে গড়াত না। একে আমরা বড় জোর পারস্পরিক শক্তি পরীক্ষা, সংঘর্ষ ও 
অতর্কিত আক্রমণ হিসাবে ব্যাখ্যা করতে পারি। এর উদ্দেশ্য ছিল কাফির 
মুশরিকদেরকে ভীত-সন্ত্স্ত করে তোলা এবং ইসলামের শান-শওকত ও 
কর্মতৎপরতার প্রকাশ আর এসব ছোটখাট লড়াই-সংঘর্ষ ও অতর্কিত আক্রমণ 
থেকে এর পূর্ণ ফায়দা পাওয়া যায়। 


এই সুযোগে আমরা বিশেষভাবে “আবদুল্লাহ ইবন জাহ্‌শ (রা)-এর সারিয়্যার 
কথা উল্লেখ করব। এই সারিয়্যা সম্পর্কে একটি আয়াতও নাযিল হয়েছিল । 
অধিকন্তু এ থেকে এই গুরুত্বপূর্ণ হাকীকতের ওপরও আলোকপাত ঘটবে যে, 
কুরআন মজীদ মুসলমানদের কোন অন্যায়-বিচ্যুতি ও ভুলকে সমর্থন করে না, বরং 
সে বিভিন্ন জাতিগোষ্ঠী ও দল সম্পর্কে কোন ফয়সালা দেবার ও রায় কায়েম করবার 
ক্ষেত্রে ইনসাফের তুলাদণ্ডে প্রতিটি কাজ ওজন করে। ঘটনাটি সংক্ষেপে এখানে 
পেশ করা হচ্ছে। 

রাসূলুল্লাহ (সা) দ্বিতীয় হিজরীর রজব মাসে “আবদুল্লাহ ইবন জাহ্‌শ 
আল-আসাদীকে একটি অভিযানে প্রেরণ করেন এবং সাথে মুহাজিরদের আটজনকে 
পাঠান । তিনি তাকে একটি লিখিত পত্র দেন এবং নির্দেশ দেন যে, এই পত্র এখন 
খুলবে না। দু'দিনের পথ অতিক্রম করার পর পত্র খুলবে এবং পাঠ করবে । এরপর 
পত্রোল্লিখিত নির্দেশ পালন করবে, কিন্তু সাথীদের কাউকে সেই নির্দেশ পালনে 
বাধ্য করবে না। 


আবদুল্লাহ ইবন জাহশ (রা) দুদিনের পথ অতিক্রম করে পত্র খুললেন এবং 
দেখতে পেলেন, এতে লেখা রয়েছে £ যখন তোমরা এই পত্র দেখবে তখন 
সামনে অগ্রসর হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলিস্তান (দ্রাক্ষাকুঞ্জ) গিয়ে 
অবতরণ করবে এবং সেখান থেকে কুরায়শদের গতিবিধির ওপর নজর রাখবে 
এবং আমাদেরকে তাদের খবরাখবর পাঠাতে থাকবে । ‘আবদুল্লাহ ইবন জাহশ 
(রা) পত্র পাঠান্তে বললেন £ {০৮ , ৬২ আমার মনিবের হুকুম আমার চোখের 
মণিতুল্য । এরপর তিনি স্বীয় সঙ্গী-সাথীদেরকে বললেন ঃ রাসূলুল্লাহ (সা) আমাকে 
নির্দেশ দিয়েছেন যে, সামনে অগ্রসর হয়ে আমরা যেন নাখলিস্তানে অবতরণ করি 
এবং সেখান থেকে কুরায়শদের গতিবিধির ওপর তীক্ষ নজর রাখি এবং সেসব 


www.almodina.com 


নবীয়ে রহমত-২২৯ 


খবর তাঁকে অবহিত করি । তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে, এ ব্যাপারে 
আমি যেন কাউকে বাধ্য না করি। এখন তোমাদের মধ্যে যার শাহাদাতের প্রতি 
সুতীব্র আগ্ৰহ ও বাসনা রয়েছে সে আমাদের সঙ্গে আসবে, আর যে তা চাও না সে 
ফিরে যাও। অবস্থা যা-ই হোক না কেন, আমাকে যে কোন মূল্যে রাসূলুল্লাহ 
(সা)-এর হুকুম তামিল করতেই হবে । এরপর তিনি সামনে রওয়ানা হলেন। তার 
সকল সঙ্গী-সাথীই তার সাথে থেকেছেন, পেছনে থাকতে একজনও রাজি হননি । 


সম্মুখে অগ্রসর হয়ে তিনি ও তার সঙ্গী-সাথীরা নাখলিস্তানে অবস্থান নিলেন। 
ইতোমধ্যে একটি কুরায়শ কাফেলা সেখান দিয়ে অতিক্রম করে । এই কাফেলায় 
'আমর ইবনু'ল-হাদরামীও ছিল। কুরায়শ এই কাফেলা দেখে ভয় পেয়ে যায়। 
তাদের ছাউনিও কাছাকাছিই ছিল। ইতোমধ্যে 'উক্কাশা ইবনে মিহসান, যার মাথা 
ছিল ন্যাড়া, মাথা তুলে চাইল । কুরায়শরা তাকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হল এবং 
বললঃ ওদের ভয় পাবার কিছু নেই। এরা তো উমরা করতে যাচ্ছে। ১ এ ঘটনা ছিল 
দ্বিতীয় হিজরীর রজব মাসের শেষ তারিখের ।২ এরপর মুসলমানরা নিজেদের মধ্যে 
পরামর্শ করল এবং সিদ্ধান্ত হল, যদি তোমরা এসব কাফিরকে এই রাত্রে ছেড়ে 
দাও তাহলে এরা মসজিদুল হারামে প্রবেশ করবে এবং তোমাদেরকে সেখানে 
যেতে বিরত রাখবে । আর যদি তোমরা ওদের সঙ্গে লড়াই-সংঘর্ষে প্রবৃত্ত হতে চাও 
তাহলে সম্মানিত ও পবিত্র মাসে যুদ্ধ করতে হয় । এতে সকলে দ্বিধা-দ্বন্দবের মাঝে 
নিক্ষিপ্ত হয় এবং তাদের এ ধরনের পদক্ষেপে কিছটা ভয়ের সঞ্চার হয় । অতঃপর 
তারা নিজেদেরকে উৎসাহিত করে তোলে এবং সবাই একমত হয় যে, এদের 
যতজনকে সম্ভব হত্যা করা হবে এবং তাদের মাল-সামান হস্তগত করা হবে। 
অনন্তর তাদের মধ্যে থেকে সর্বপ্রথম ওয়াকেদ ইবন “আবদুল্লাহ আত-তামীমী তীর 
নিক্ষেপ করেন এবং “আমর ইবনুল-হাদরামীকে মৃত্যুমুখে পাঠিয়ে দেন। দু'জনকে 
বন্দী করা হয়। “আবদুল্লাহ ইবন জাহ্‌শ (রা) ও সঙ্গী-সাথীবৃন্দ কাফেলা ও দু'জন 
বন্দীসহ প্রত্যাবর্তন করেন। 


১. আরবরা রজব মাসে উমরা করাকে অগ্রাধিকার প্রদান করত । 

২. রজব সম্মানিত চারটি মাসের প্রথম মাস। সম্মানিত এই মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং 
জাহিলী যুগে ও ইসলামের প্রথম দিকে আরব এ নিয়ম কঠোরভাবে মেনে চলত । বাকি তিন মাস হল 
যি'ল-কা'দা, যিল-হাজ্জাহ ও মুহাররাম । জমহুর উলামার মতে এই আয়াত সূরা বারা'আতের নিম্নোক্ত 
আয়াত দ্বারা রহিত হয়ে গেছে +১০১৯৬ ২.২ ৩২৫১1 1১175051 অধিকন্তু ৩৫:১1 1450, 
৮6755515055 < ৪৫ হযরত সাঈদ ইবনুল-মুসায়্যিব (র) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, 
মুসলমানরা কি পবিত্র মাসে কাফিরদের সাথে যুদ্ধ করতে পারে? জওয়াব ছিল ঃ হ্যা, পারে । 
ইসলামী বিজয় অভিযান ও যুদ্ধ-জিহহাদে এরই ওপর আমল করা হত । ইতিহাসে এটা পাওয়া যায় না 
যে, প্রতি বছর এক মাস রজব কিংবা বাকি তিন মাস যুদ্ধ বন্ধ থাকত এবং মুসলিম ফৌজ ছাউনিতে 
ফিরে আসত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩০ 


মদীনায় তারা রাসূলুল্লাহ (সা)-র সামনে হাযির হতেই তিনি তাদেরকে বলেন, 
আমি তোমাদেরকে সম্মানিত মাসে যুদ্ধ করতে তো বলিনি? এরপর তিনি তাদের 
আনীত কোন জিনিস গ্রহণ করতে অস্বীকার করেন, যা তারা যুদ্ধলব্ধ সম্পদ 
(গনীমত) হিসেবে এনেছিল। 

রাসূলুল্লাহ (সা) যখন তাদেরকে এ কথা বললেন, তখন তো তাদের হাত-পা 
ফুলতে শুরু করল এবং তাদের আশঙ্কা হল যে, এখন তাদের ধ্বংস সুনিশ্চিত। 
অপরদিকে মুসলমানরাও তাদের খুব ভাল-মন্দ বলল এবং ভর্থসনা করল। 
কুরায়শরা বলল, নাও! মুহাম্মাদ তো সম্মানিত ও নিষিদ্ধ মাসেও যুদ্ধ-বিগ্রহ ও 
রক্তপাত জায়েয করে দিল। এ সময় আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল 
করলেন ঃ 
এ EEG fl nally 2 48 409০০৮১০৯৯৩ ৬ 

* Joe ACS, ০ Ue ki 

"সম্মানিত মাস সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে যে, তাতে যুদ্ধ করা কেমন? 
বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ । আর আল্লাহ্‌র পথে প্রতিবন্ধকতা সৃষ্টি 
করা ও কুফরী করা, মসজিদুল-হারামের পথে বাধা দেয়া ও সেখানকার 
অধিবাসীদেরকে বহিষ্কৃত করা আল্লাহ্‌র নিকট তার চেয়েও বড় পাপ । আর ফেতনা 
হত্যা অপেক্ষাও মহাপাপ” (সূরা বাকারা, ২১৭ আয়াত) । 

আল্লামা ইবনুল-কায়্যিম “যাদুল-মা‘আদ” গ্রন্থে লিখেন £ 

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা দোস্ত ও দুশমনের মধ্যেও আদল ও ইনসাফ 
করেছেন এবং আপন মকবুল ও পসন্দনীয় বান্দাদের এই সম্মানিত মাসে গোনাহে 
লিপ্ত হওয়াকে সমর্থন করেননি, বরং একে এক গুরুতর বিষয় বলে অভিহিত 
করেছেন এবং সাথে সাথে এও প্রকাশ করে দিলেন যে, তাদের দুশমন মুশরিকরা 
সম্মানিত মাসে গোনাহে লিপ্ত হওয়ার চেয়ে অনেক বেশি নিন্দা ও শাস্তির যোগ্য ৷ 
বিশেষ করে এ অবস্থায় যে, তার মকবুল বান্দারা এ ক্ষেত্রে ভিন্নতর ব্যাখ্যার আশ্রয় 
নিয়েছিল। বলা যায় যে, তাদের এ ব্যাপারে এক ধরনের বিচ্যুতি হয়েছিল যা আল্লাহ 
তা'আলা তৌহীদী আকীদা, আনুগত্য ও ইবাদত এবং রাসূলুল্লাহ সো)-র সাথে 
হিজরত ও আল্লাহ্‌র জন্য কুরবানীর বদৌলতে ক্ষমা করেছিলেন।”১ 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৪১ পৃ. ৷ 


চর 


৬৬) 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩১ 


রাসূলুল্লাহ (সা) আল-আবওয়া" যুদ্ধে ১ যাকে বুওয়াত-ও বলা হয়, স্বয়ং শরীক 
হয়েছেন । এটা ছিল তার প্রথম যুদ্ধ । এটি যুদ্ধ পর্যন্ত গিয়ে গড়ায়নি। অনন্তর তিনি 
ফিরে আসেন । এরপর কয়েকটি ছোটখাট ও বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। 


সিয়াম ফরয হল 


ইসলামী আকীদা-বিশ্বাস যখন মুসলমানদের অন্তর মানসে খুব দৃঢ়ভাবে গেঁথে 
গেল, যখন সালাতের জন্য তাদের পূর্ণ মানসিকতা সৃষ্টি হল আর তা বৃদ্ধি পেতে 
পেতে ইশ্ক বা ভালবাসার পর্যায়ে গিয়ে উপনীত হল এবং তাদের মধ্যে শরীয়তের 
হুকুম-আহকাম ও আল্লাহ্‌র নির্দেশ পালন করার এমন এক মন ও মেযাজ সৃষ্টি হয়ে 
গেল যে, মনে হচ্ছিল তারা যেন এ সব হুকুম-আহকামের অপেক্ষায় আছেন তখন 
আল্লাহ তা'আলা সিয়ামের হুকুম নাযিল করলেন। 


এটি ছিল হিজরতের দ্বিতীয় বর্ষের ঘটনা । এ সময় এই আয়াত নাযিল হয় £ 
32301 ৮০ ৯৫ (১৫ ৮১০ | ৮৫1০ ১1, = sal ll 44 


* 025 তা তি, 
“হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম নর ফরয করা হয়েছে যেরূপ 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা তাকওয়া 
অর্জন করতে পার” (সূরা বাকারা, ১৮৩ আয়াত) । 
দ্বিতীয় এই আয়াত নাযিল হয় ঃ 


4 0% EE) 2 te 


202 পুত 


২5757787555 

“রমযান মাসই হল সেই মাস যাতে নাযিল করা হয়েছে কুরআন যা মানুষের 

জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায়-অন্যায়ের 

মাঝে পার্থক্য বিধানকারী । কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে এ 
মাসের সিয়াম পালন করবে” (সূরা বাকারা, ১৮৫ আয়াত)।২ 


১. বিস্তারিত সীরাত ইবনে হিশাম, ১ম খণ্ড, ৫৯। 
২. সিয়ামের গূঢ় তত্ত্ব, হুকুম ও এর শরঈ গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানার জন্য “আরকানে 
আরবা"আ” পাঠ করুন। 


www.almodina.com 


বদর যুদ্ধ ৪ দ্বিতীয় হিজরী 


বদর যুদ্ধের গুরুত্ব 
যুদ্ধ সংঘটিত হয় যে যুদ্ধে মুসলিম উম্মাহর ভাগ্য ও দাওয়াতে হকের ভবিষ্যতের 
ফয়সালা হয় যার ওপর গোটা মানব জাতির ভাগ্য নির্ভর করছিল । 

এরপর থেকে আজ পর্যন্ত মুসলমানরা যত বিজয় ও সাফল্য অর্জন করেছে, 
তাদের আজ পর্যন্ত যতগুলো সাম্রাজ্য কায়েম হয়েছে, তার সবগুলোই এই প্রকাশ্য 
ও অবধারিত বিজয়েরই কাছে ঝণী যা বদর প্রান্তরে সেই মুষ্টিমেয় দল লাভ 
করেছিল। এজন্যই আল্লাহ তা'আলা এই যুদ্ধকে “ইয়াওমুল-ফুরকান” বা 
ফয়সালার দিন বলে আখ্যায়িত করেছেন। 
5০০১। 0৯ ০০০ GL CUS Ce dG iol pk 

* ০/৮০]| 5 

“যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহ্র ওপর এবং সে বিষয়ের ওপর যা আমি 
আমার বান্দার ওপর অবতীর্ণ করেছি ফয়সালার দিনে যে দিন সম্মুখীন হয়ে যায় 
সেনাদল” (সূরা আনফাল, ৪১ আয়াত)। 

এই যুদ্ধের পশ্চাত্বর্তী কারণ হল ঃ রাসূলুল্লাহ (সা) অবগত হন যে, আবূ 
সুফিয়ান সিরিয়া থেকে কুরায়শদের এক বিরাট তেজারতী কাফেলা নিয়ে মক্কা 
যাচ্ছে। কাফেলায় প্রচুর মালমাত্তা ও দ্রব্যসামগ্রী রয়েছে। এ ছিল এমন এক সময় 
যখন মুসলমান ও মক্কার মুশরিকদের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল এবং কুরায়শরা 
ইসলামের ক্রমবর্ধমান শক্তির মুকাবিলা, সত্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং 
মুসলমানদের জন্য বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করতে চেষ্টার কোন ক্রটি করেনি । 
তারা এজন্য তাদের সকল ধন-সম্পদ ও উপায়-উপকরণ, সমরোপকরণ ও জরুরী 
আসবাবপত্র ওয়াকফ করে রেখেছিল এবং তাদের সামরিক বাহিনী মদীনার সীমান্ত 
ও চারণক্ষেত্রগুলো পর্যন্ত পৌছে যেত। 

রাসূলুল্লাহ (সা) যখন জানতে পারলেন যে, আবু সুফিয়ান, ইসলামের নিকৃষ্টতম 
দুশমন, এত বড় এক বিরাট কাফেলাসহ আসছে তখন তিন লোকদেরকে সম্মুখে 
অগ্রসর হয়ে তাদের মুখোমুখি হতে নির্দেশ দিলেন। কিন্তু এর জন্য তিনি খুব বেশি 
ব্যবস্থা ও চিন্তা-ভাবনা করেননি এজন্য যে, আর যা-ই হোক এটি একটি বাণিজ্যিক 
কাফেলা বৈ তো নয়, কোন সামরিক অভিযানে বহির্গত সেনাদল তো নয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৩ 


ওদিকে আবূ সুফিয়ান সংবাদ পেলেন যে, রাসূলুল্লাহ (সা) এই কাফেলার 
মুকাবিলার জন্য মদীনা থেকে রওয়ানা হয়েছেন তখন তিনি তাৎক্ষণিকভাবে তার 
দূত মক্কায় পাঠান এবং কুরায়শদের নিকট এই মর্মে ফরিয়াদ জানান যে, তারা যেন 
তার সাহায্যার্থে এগিয়ে আসে এবং মুসলমানদেরকে সম্মুখে অগ্রসর হওয়ার পথে 
বাধা দেয়। আবূ সূফিয়ানের এই ফরিয়াদ মক্কায় পৌছতেই কুরায়শরা পূর্ণ সমর 
প্রস্তুতি গ্রহণ শুরু করে এবং খুব দ্রুততার সঙ্গে এক বিপুল বাহিনী নিয়ে মুকাবিলার 
উদ্দেশ্যে রওয়ানা হয়। কুরায়শ নেতৃবর্গের মধ্যে এমন কোন নেতা ছিল না যে 
এতে শরীক ছিল না। তারা পার্শ্ববর্তী সকল গোত্রকেই এতে শরীক করে। 
কুরায়শদের বিভিন্ন শাখার লোক এতে শামিল ছিল। এমন কেউ ছিল না যে এতে 
শরীক না হয়েছে । এই বাহিনী বিরাট জাঁকজমক, অহঙ্কার, ক্রোধ ও প্রতিশোধমূলক 
আবেগ-উত্তেজনাসহ রওয়ানা হয়। 


আনসারদের প্রস্তাব এবং তাদের আনুগত্য ও প্রাণোৎসর্গ 


রাসূলুল্লাহ (সা) যখন জানতে পারলেন যে, কুরায়শদের এক বিরাট বাহিনী 
রওয়ানা হয়েছে তখন তিনি সাথী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। সে সময় 
তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল আনসারদের দিকে । এজন্য যে, তিনি 
আনসারদের থেকে এই মর্মে বায়'আত গ্রহণ করেছিলেন যে, তাঁরা মদীনায় তাঁকে 
পূর্ণ হেফাজত ও সাহায্য করবেন। মদীনা থেকে রওয়ানা হওয়ার সময় তিনি এটা 
জানতে চান যে, এই মুহূর্তে আনসাররা কী চিন্তা করছে? সবে মুহাজিররা 
নিজেদের কথা বললেন এবং খুব ভালভাবে রাসূলুল্লাহ (সা)-কে নিজেদের 
সমর্থনের নিশ্চিত আশ্বাস দিলেন। তিনি পুনর্বার পরামর্শ কামনা করলেন । 
মুহাজিরগণ পুনরায় তাঁকে সমর্থন দান করেন। এরপর তিনি যখন তৃতীয়বার 
জিজ্ঞেস করলেন তখন আনসারগণ বুঝতে পারলেন যে, রাসূলুল্লাহ (সা)-এর 
জিজ্ঞাসার লক্ষ্য আনসারদের দিকে । অনন্তর হযরত সা'দ ইবন মু'আয (রা) 
তাৎক্ষণিক জওয়াব দান করেন এবং আরজ করেন ঃ ইয়া রাসূলাল্লাহ! সম্ভবত 
আপনার কথার লক্ষ্যবস্ত আমরা এবং আপনি আমাদের কথা শুনতে চাচ্ছেন। ইয়া 
রাসূলাল্লাহ! খুব সম্ভব আপনার এই ধারণা হচ্ছে যে, আনসাররা তাদের স্বদেশে ও 
নিজেদের ভূখণ্ডে আপনাকে সাহায্য করার দায়িত্ব হণ করেছে। আমি আনসারদের 
পক্ষে থেকে বিনীত নিবেদন পেশ করছি এবং তাদের পক্ষ থেকে বলছি যে, আপনি 
যেখানে খুশি চলুন, যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক স্থাপন করুন এবং যার সঙ্গে ইচ্ছা 
সম্পর্ক ছিন্ন করুন, আমাদের ধন-সম্পদ যত খুশি গ্রহণ করুন এবং যত খুশি 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৪ 


আমাদেরকে দান করুন আর তা এজন্য যে, আপনি যা-ই কিছু গ্রহণ করবেন তা 
আপনি যা পরিত্যাগ করবেন তার তুলনায় আমাদের নিকট বেশি প্রিয় হবে । আপনি 
যা হুকুম করবেন আমরা তা অবনত মস্তকে মেনে নেব । আল্লাহ্‌র কসম! আপনি 
যদি চলা শুরু করেন, এমন কি “বারকু গামাদান” ১ পর্যন্তও পৌছে যান তবু আমরা 
আপনার সঙ্গে চলতে থাকব । আল্লাহ্র কসম করে বলছি, আপনি যদি এই সমুদ্রেও 
প্রবেশ করেন সে ক্ষেত্রে আমরাও আপনার সঙ্গে সমুদ্রেই ঝাঁপিয়ে পড়ব । 


হযরত মিকদাদ (রো) বললেন £ আমরা আপনাকে তেমন কথা বলব না যে 
কথা মূসা আ)-র কওম তাঁকে বলেছিল ঃ 


5১০0 Gyn 01 9505 255 551 LAG 
“যাও, তুমি ও তোমার রব উভয়ে মিলে যুদ্ধ কর, আমরা এখানেই বসে 


থাকব।”২ আমরা তো আপনার ডাইনে লড়ব, বামে লড়ব, আপনার সামনে লড়ব 
এবং আপনার পেছনেও লড়ব। 


রাসূলুল্লাহ সে)-র চেহারা এতদশ্রবণে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল । সাহাবাদের 
মুখ থেকে উচ্চারিত এসব কথায় তিনি খুবই খুশি হন। এরপর তিনি সকলকে লক্ষ 
করে বলেন £ 1১১১১1১1১৯৮ “চল এবং সুসংবাদ গ্রহণ কর ।”৩ 


জিহাদ ও শাহাদাতের প্রতি বালকদের আগ্রহ 


মুহাজিরবৃন্দ বদর প্রান্তরের দিকে রওয়ানা হলে উমায়র ইবন আবী ওয়াক্কাস 
(রা) *।মক এক বালক, যাঁর বয়স তখন ষোল বছর, মুজাহিদদের সঙ্গে রওয়ানা 
হন। তাঁর ভয় ছিল, না জানি রাসূলুল্লাহ (সা) তাঁকে অল্পবয়স্ক ভেবে ফেরত দেন। 
এজন্য তিনি রাসূলুল্লাহ (সা)-এর চোখে ধরা পড়া থেকে বাঁচতে লুকিয়ে 
বেড়াচ্ছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা হযরত সাদ ইবন আবী ওয়াক্কাস (রা) তাঁকে লুকিয়ে 
বেড়াবার কারণ জিজ্ঞেস করায় তিনি তাঁর ভয়ের কথা, আশঙ্কার কথা ব্যক্ত করেন 
এবং বলেন, আমি এই জিহাদে শরীক হতে চাই। সম্ভবত আল্লাহ তা“আলা 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৭২ পৃ.; সীরাত ইবন হিশামে বারকু গামাদানের পরিবর্তে “বারকুলগিমাদ” 
বলা হয়েছে। এটি য়ামানের একটি জায়গার নাম । একটি ভাষ্যমতে এটি হিজর (ছামূদ গোত্রের বস্তি)- 
এর একটি দূরদরজা এলাকা । সৃহায়লী (ইবন হিশামের ভাষ্যকার) বলেন, আমি তাফসীরের কিছু কিছু 
কিতাবে দেখেছি যে, এটি আবিসিনিয়ার একটি শহর । যাই হোক, এটি এমন এক শহর যা মদীনা 
তায়্যিবা থেকে অনেক দূরে এবং দূরবর্তী এলাকা হিসাবে কিংবদত্তীতে পরিণত হয়েছে । যেমন আমরা 
বলে থাকি, কালাপানির দ্বীপান্তর, কোহকাফ শহর ইত্যাদি । 

২. সুরা মাইদা, ২৪ আয়াত। 

৩. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৪২-৪২ পৃ.: সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৬১৪ পৃ., বুখারী ও মুসলিম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৫ 


আমাকেও শাহাদাত দান করবেন। তাঁর আশঙ্কাই অবশেষে অবশেষে সত্য হয়ে 
দেখা দিল। রাসূলুল্লাহ (সা) এই ধারণায় যে, সে এখনও যুদ্ধের বয়সে পৌছেনি, 
তাঁকে ফেরত পাঠাতে চান। এতে তিনি কাঁদতে থাকেন। এতদৃষ্টে রাসূলুল্লাহ 
(সা) অভিভূত হন এবং তাঁকে যুদ্ধে অংশ গ্রহণের অনুমতি প্রদান করেন । অনন্তর 
তিনি এই যুদ্ধেই শাহাদাত লাভ করেন এবং আপন উদ্দিষ্ট লক্ষ্যে পৌছেন।১ 


মুসলমান ও কাফিরদের মধ্যে সামরিক শক্তির পার্থক্য 

রাসূলুল্লাহ (সা) দ্রতবেগে যুদ্ধ ময়দানের দিকে রওয়ানা হলেন । তাঁর সঙ্গে ছিল 
৩১৩ জন মুসলমান । সমরোপকরণের স্বল্পতা এর থেকেই অনুমান করা যাবে যে, 
মুসলিম মুজাহিদদের নিকট কেবল দু'টি ঘোড়া ও সত্তরটি উট ছিল। এক একটি 
উটের পিঠে দু'জন তিনজন করে পালাক্রমে বসেছিলেন । ২ এ ক্ষেত্রে কি সেনাপতি 
আর সাধারণ সৈনিক, অফিসার কিংবা অধীনস্থ সেপাইয়ের কোনরূপ পার্থক্য ছিল 
না। এমতরপ ব্যবস্থাপনার মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ (সা) নিজে হযরত আবূ বকর, 
ওমর (রো) ও বিশিষ্ট সাহাবায়ে কিরাম সকলেই শরীক ছিলেন। 

জিহাদের সাধারণ পতাকা (৮1111) মুস'আব ইবন উমায়র(রো)-কে, 
মুহাজিরদের পতাকা (4১1১) হযরত আলী (রা) এবং আনসারদের পতাকা হযরত 
সা‘দ ইবন মু‘আয (রা)-কে প্রদান করা হয়। 

আবু সুফিয়ান যখন জানতে পেলেন যে, মুসলিম বাহিনী রওয়ানা হয়ে গেছে 
তখন তিনি নিম্ন সমুদ্রোপকুলের দিকে গমন করেন এবং এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত 
হয়ে যে, এখন আর তার কোনরূপ ভয়-ভীতির আশঙ্কা নেই আর কাফেলাও 
নিরাপদ, কুরায়শদেরকে এই পয়গাম পাঠান, তোমরা এখন ফিরে যাও। যে 
কাফেলার নিরাপত্তা বিধানের জন্য তোমরা এসেছিলে সে উদ্দেশ্য হাসিল হয়ে 
গেছে। এতদশ্রবণে মক্কী বাহিনীর লোকজন ফিরে যেতে চাইল, কিন্তু আবূ জেহেল 
ফিরে যেতে অস্বীকার করল এবং অন্যদেরকেও ফিরতে বাধা দিল। সে যুদ্ধ 
ব্যতিরেকে ফিরে যেতে কিছুতেই প্রস্তুত ছিল না।৩ কুরায়শ ফৌজের সংখ্যা ছিল 
এক হাজারের ওপর আর এর মধ্যে নিবাঁচিত সমস্ত বড় সদরি, যুদ্ধবাজ যুবক, 
সমীহ করার মত স্বীকৃত ঘোড়সওয়ার এবং অভিজ্ঞ সিপাহী শামিল ছিল । রাসূলুল্লাহ 
(সা) এতদৃষ্টে বলেন £ মক্কা তার সমস্ত কলিজার টুকুরোগুলোকে আজ তোমাদের 
সামনে নিক্ষেপ করেছে। 
১. উসদুল গাবা, ৪র্থ খণ্ড, ১৪৮ পৃ. । 


২. যাদু'ল মাআদ, ১ম খণ্ড, ৩৪২ পৃ. । 
৩. প্রাগুক্ত, ৩৪৩ পৃ.; সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৬১৮-১৯পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৬ 


পরামর্শের গুরুত্ব 


কুরায়শ বাহিনী বদর প্রান্তরে পৌছে উপত্যকার একদিকে ছাউনি ফেলল আর 
মুসলমানরা শিবির স্থাপন করল অপরদিকে ৷ এরই মাঝে হযরত হুবাব ইবনুল- 
মুনযির (রা) রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাজির হলেন এবং আরজ করলেন £ 
ইয়া রাসূলাল্লাহ! এই মনযিল, আমরা যে শিবির স্থাপন করেছি তা কি আল্লাহ 
তা'আলার নির্দেশে যার মধ্যে কোন প্রকার রদবদল আমাদের জন্য অনুমোদিত নয়, 
নাকি এ সিদ্ধান্ত সামরিক কর্মকৌশল, তদবীর ও কুশলী ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? 
রাসূলুল্লাহ (সা) বললেন ঃ না, এতো কৌশল ও বুদ্ধিমত্তার ব্যাপার আর এ ক্ষেত্রে 
শত্রুর চোখে ধুলো দেবার সকল ব্যবস্থাই অবলম্বন করা যেতে পারে । তিনি 
বললেন ঃ তাহলে হে আল্লাহ্‌র রাসূল! আমি বিনীত নিবেদন পেশ করব যে, এখানে 
শিবির স্থাপন সেই দৃষ্টিকোণ থেকে উপযোগী নয় । তিনি অন্য এক জায়গা চিহ্নিত 
করলেন যা যুদ্ধের জন্য অধিকতর উপযোগী ও অনুকূল ছিল । রাসূলুল্লাহ (সা) 
বললেন £ তুমি অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছ। এরপর তিনি তাঁর সকল 
সঙ্গী-সাথীকে নিয়ে সেদিকে চললেন এবং সেখানে অবস্থান গ্রহণ করলেন। 
জায়গাটা ছিল পানির কাছাকাছি ।৯ 

রাসূলুল্লাহ (সা) ও সাহাবায়ে কিরাম (রা) রাত্রি পর্যন্ত সর্বাথে পানির কাছে 
পৌছে গেলেন এবং এর হাওয তৈরি করলেন । তিনি কাফিরদেরকেও এর থেকে 
পানি পানের অনুমতি দিলেন ।২ 


এই রাত্রে আল্লাহ বৃষ্টির ব্যবস্থাও করে দিলেন যা কাফির মুশরিকদের জন্য 
দুভেগি ও দুরবস্থা ডেকে আনল । ফলে তাদের অগ্রযাত্রা থেমে গেল। 
মুসলমানদের জন্য এই বৃষ্টি রহমতের বারিধারা হিসাবে প্রমাণিত হল যে বৃষ্টি 
প্রান্তরের বালুকণাগুলোকে আরও বেশি শক্ত ও দৃঢ় করে দিল এবং তাদের 
অন্তর-মানস শান্ত ও ভয়শূন্যতা দ্বারা পূর্ণ করলেন। আল্লাহ তা'আলা বলেন ঃ 
১৯০১৫০৮৭৫০৪ ২১০৫5525541 ৮5055 

“আর তিনি তোমাদের ওপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে 
তোমাদেরকে পবিত্র করে দেন এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন 


১. সীরাত ইশম হিশাম, ১ম খণ্ড, ৬২০। 
২. প্রাগুক্ত, ৬২২, সংক্ষেপে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৭ 


শয়তানের অপবিভ্রতা আর যাতে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের পাগুলো” 
(সূরা আনফাল, ১১ আয়াত)। 


সিপাহসালার হিসাবে রাসূলুল্লাহ (সা) 

এ সময় তিনি অস্বাভাবিক ও অতুলনীয় নেতৃত্বসুলভ যোগ্যতা (তাঁর চিরন্তন ও 
বিশ্বজয়ী রিসালাতের সঙ্গে যা সাদৃশ্যপূর্ণ, এ সবের বুনিয়াদ এবং ইলহাম ও 
হেদায়াতের উৎস), পূর্ণ ওজ্জবল্য ও প্রভাবের সঙ্গে দেদীপ্যমান ছিলেন । তাঁর 
্রজ্ঞাপূর্ণ কাতারবন্দী ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, বিপদ ও আকস্মিক হামলা রোধের 
কৌশল, শক্রর সামরিক শক্তি, তাদের সৈন্যসংখ্যা, ছাউনি ও বিভিন্ন প্রাটুনের 
অবস্থানের সঠিক পরিমাপ, এগুলো ছিল সেই সব জিনিস যেগুলো থেকে তাঁর 
অস্বাভাবিক সামরিক মেধার পরিমাপ করা যায়। এর প্রয়োজনীয় বিস্তৃত বিবরণ 
সীরাত গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে ।১ 


সমর প্রস্তুতি 

মহানবী (সা)-এর জন্য যুদ্ধক্ষেত্রের সামনে একটি টিলার ওপর ছাউনি ফেলা 
হয়। এরপর তিনি ময়দানে গমন করেন এবং জায়গায় জায়গায় হাত দিয়ে ইশারায় 
বলতে থাকেন, ইনশাআল্লাহ এখানে অমুক মারা যাবে, এখানে অমুকের পতন 
হবে, এই স্থানে অমুক নিহত হবে । অনন্তর একটি জায়গায়ও এর বিপরীত ঘটেনি, 
তিনি যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়, এতটুকু এদিক ওদিক 
হয়নি। যে জায়গা তিনি চিহ্নিত করেছিলেন তার আদৌ হেরফের হয়নি । 

উভয় বাহিনী সামনাসামনি হতেই রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন : আল্লাহ! এই 
কুরায়শ-এর লোকেরা আজ পূর্ণ অহঙ্কার ও গর্বভরে এসেছে । এরা তোমার সঙ্গে 
যুদ্ধ করতে চায় এবং তোমার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করছে।' 

রাতটা ছিল জুমু'আর এবং রমযানের ১৭ তারিখ । ভোর হতেই কুরায়শ বাহিনী 
সর্বপ্রকার সামরিক অস্ত্রে সজ্জিত অবস্থায় ময়দানে এসে হাযির হয় এবং পরস্পর 
পরস্পরের মুখোমুখি অবস্থান গ্রহণ করে । 
দরবারে ইলাহীতে কান্নাকাটি, দু“আ ও মুনাজাত 

রাসূলুল্লাহ (সা) কাতার ঠিক করেন। এরপর তিনি 'আরীশে প্রত্যাবর্তন 
করেন। সাথে হযরত আবু বকর (রা)-ও ছিলেন। এরপর তিনি আল্লাহ্র দরবারে 
১. বদর যুদ্ধে তিনি যে প্রতিরক্ষা, নিরাপত্তামূলক পদক্ষেপ ও কুশলী সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার 


বিস্তারিত বিশ্লেষণ জে, আকবর খানের "হাদীসে দেফা' (মহানবীর প্রতিরক্ষা কৌশল নামে প্রকাশিত) 
এবং ইরাকী জেনারেল মাহমুদ শীছ খাত্তাব-এর 4১৪11 1১৬ ১|| নামক গ্রন্থে দেখুন । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৮ 


কান্নাকাটি, দু'আ ও মুনাজাত পেশের ব্যাপারে কোনরূপ কার্পণ্য করেননি । তিনি 
বেশ ভালই জানতেন যে, আজ যদি মুসলমানদের ভাগ্যের ফয়সালা সংখ্যা ও 
শক্তির ওপর নির্ভর করে হয় তাহলে এর ফল কী দাড়াবে । এ সেই ফল যা কোন 
শক্তিশালী, শক্তিধর ও বিরাট জামা'আতের মুকাবিলায় কমযোর ও স্বল্প সংখ্যার 
অধিকারী দলের ক্ষেত্রে সর্বদা ঘটে থাকে । তিনি যখন নিক্তির উভয় পাল্লার দিকে 
দৃষ্টি ক্ষেপণ করলেন তখন পরিষ্কার দেখতে পেলেন যে, কাফির-মুশরিকদের পাল্লা 
ভারী । উভয়ের মাঝে কোন তুলনাই চলে না। তিনি মুসলমানদের পাল্লার ওপর 
সেই প্রস্তর খণ্ডটি স্থাপন করলেন যার ফলে মুসলমানদের পাল্লা আকম্মিকভাবেই 
ভারী হয়ে গেল। তিনি মহান শাহানশাহ রাজাধিরাজের দরবারে আপন ফরিয়াদ পেশ 
করলেন এবং তার সাহায্য-সমর্থনের প্রার্থী হলেন যার ফয়সালা ও নির্দেশ কেউ 
উপেক্ষা করতে পারে না, পারে না টলিয়ে দিতে । তিনি এই ক্ষুদ্র মুসলিম বাহিনীর 
(যে বাহিনী সর্বপ্রকার সাজ-সরঞ্জাম থেকে ছিল বঞ্চিত) অনুকূলে আল্লাহ তা“আলার 
নিকট সুপারিশ করলেন। তিনি বললেন £ 
৮৮৯০১| ৬৮৪ 0৯০১ ১৮৮০১ ২2৮০2৮11১১৬ 411৫০ ০1 ll 
“হে আল্লাহ! যদি তুমি এই ক্ষুদ্র জামা'আতটিকে ধ্বংস করে দাও তাহলে 
দুনিয়ার বুকে তোমার ইবাদত করবার কেউ থাকবে না।” তিনি আত্মবিস্ৃত প্রায় ও 
বেকারার অবস্থায় আল্লাহ তা'আলার দরবারে দু'আ করছিলেন আর বলছিলেন ৪ 
Jnl ৮১০৯০৩৮০১১১) ll 
“হে আল্লাহ! তুমি আমাকে যার প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ কর । আল্লাহ! আমি 
তোমার সাহায্য চাই; তোমার সাহায্য আমার প্রয়োজন ৷” 
তিনি তার দু'হাত উঠিয়ে দু'আ করছিলেন, এমন কি তার পবিত্র কাধ থেকে 
চাদর গড়িয়ে পড়ে । হযরত আবু বকর (রো) তাকে সান্ত্বনা দিচ্ছিলেন এবং আশ্বস্ত 
করছিলেন । তিনি রাসূলুল্লাহ (সা)-এর এত বেশী ক্রন্দন ও বেকারার অবস্থা দেখতে 
ও সইতে পারতেন না।১ 


উম্মতের সঠিক পরিচয় এবং তার আসল অবস্থান ও পয়গাম নির্ধারণ 


রাসূলুল্লাহ (সা) সেই সব কতিপয় পবিত্রাত্মার জন্য এই নাযুক ও সঙ্কটময় 
মুহূর্তে যেই সংক্ষিপ্ত শব্দসহকারে দু'আ করেছেন তার ভেতর তার চিত্রমুগ্ধকারক 


১. দেখুন যাদু'ল মা'আদ। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৩৯ 


মিষ্ট বচন ও আস্থা, অশান্ত ও অস্থিরচিত্ততা, আত্মিক প্রশান্তি ও তৃপ্তি এবং নম্রতা ও 
বিনয়ের সমস্ত দিক একই সঙ্গে মুক্ত ও বিকশিত ছিল । এটাই এই উম্মতের সঠিক 
ও সর্বোত্তম পরিচয়, পৃথিবীর জাতিগোষ্ঠীসমূহের মাঝে তার আসল অবস্থানগত 
মর্যাদা ও পয়গাম এবং দুনিয়ার বাজারে মূল্য, উপকারিতা ও প্রয়োজীয়তার পূর্ণ 
বিশ্লেষণ ও নির্দিষ্টকরণসহ চিহ্নিতকরণ এবং এ কথার প্রকাশ ও ঘোষণা ছিল যে, 
এই উম্মত যেই সীমান্ত ও যুদ্ধক্ষেত্রের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধানে আদিষ্ট ছিল 
তা ছিল আল্লাহ্র দিকে দাওয়াত প্রদান এবং ইখলাসের সাথে তার ইবাদত ও 
পরিপূর্ণ অনুসরণের ক্ষেত্রে । 

এই ফাতহুম-মুবীন বা অবধারিত ও সুস্পষ্ট বিজয় (যা সর্বপ্রকার 
আন্দা-অনুমান ও অভিজ্ঞতাকে ভুল প্রমাণিত করে) তার সেই সব বাণীসমষ্টির 
ওপর চিরদিনের জন্য সমর্থনসূচক মোহর মেরে দেয় এবং এর বাস্তব ও কার্যকর 
প্রমাণ দেয় যে, তার এ কথা হরফে হরফে সঠিক ছিল । আর এই উম্মাহর সঠিক, 
সত্য ও উজ্জ্বল চিত্র এটাই। 

অতঃপর রাসূলুল্লাহ (সা) সেনাবাহিনীর সামনে তশরীফ নিলেন এবং তাদেরকে 
আল্লাহ্‌র রাস্তায় জিহাদ ও শাহাদাত লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন । ইতোমধ্যে উত্বা 
ইবন রবী“আ, ভ্রাতা শায়বা ও পুত্র ওয়ালীদ সামনে অগ্রসর হল এবং কাতারের 
মাঝখানে এসে দাড়িয়ে গেল । তারপর তারা প্রতিদ্বন্দ্ী আহবান করল । এর জওয়াবে 
আনসারদের মধ্যে থেকে তিনজন যুবক দাড়িয়ে গেল। তাদের দেখে তারা জিজ্ঞেস 
করলঃ তোমারা কারা? তারা জানালেনঃ আমরা আনসার । বললঃ তোমরা শরীফ 
মানুষ বটে, তবে আমাদের সমপর্যায়ের নও । আমাদের মুকাবিলায় আমাদের 
ভই-ভাতিজা (কুরায়শ)-দের মধ্যে থেকে কাউকে পাঠাও । এ সময় রাসূলুল্লাহ (স) 
বললেনঃ উবায়দা ইবনু'ল-হারিছ, হামযা ও আলী (রা)! ওদের মুকাবিলায় তোমরা 
তিনজন অগ্রসর হও । এদেরকে দেখে তারা আশ্বস্ত হল এবং বললঃ হা, এবার 
আমাদের যোগ্য প্রতিদ্বন্থী মিলেছে । এরা আমাদের প্রতিদ্বন্্বী বটে । 

সর্বপ্রথম এঁদের মধ্য থেকে প্রবীণতম হযরত “উবায়দা ইবনুল'-হারিছ চীৎকার 
করে উৎবাকে দ্বন্দৃযুদ্ধে আহ্বান করলেন । হযরত হামযা (রা) শায়বাকে এবং 
হযরত “আলী (রা) ওয়ালীদ ইবন উৎবাকে ছন্দযুদ্ধে আহ্বান করলেন । অতঃপর 
হযরত হামযা ও “আলী (রা) আপন আপন প্রতিদ্বন্থীকে মুহূর্তের মধ্যেই ধরাশায়ী ও 
নিহত করেন। হযরত উবায়দা (রা) ও উৎবার মধ্যে কিছুক্ষণ যুদ্ধ চলে । কিন্তু 
চূড়ান্ত নিষ্পত্তি ঘটতে বিলম্ব হচ্ছিল বিধায় হযরত হামযা ও হযরত আলী (রা) স্ব স্ব 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪০ 


তলোয়ার হস্তে উৎবার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে হত্যা করেন । অতঃপর 
আহত হযরত উবায়দা (রা)-কে যুদ্ধক্ষেত্র থেকে উঠিয়ে আনেন । আঘাত মারাত্মক 
ছিল বিধায় কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাত বরণ করেন ।১ 


যুদ্ধের সূচনা 

এর পরপরই উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয় এবং যুদ্ধ শুরু হয়ে যায়। 
এ সময় মুসলমানদেরকে লক্ষ করে রাসূলুল্লাহ (সা) বলেনঃ অগ্রসর হও সেই 
জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান-যমীন বরাবর । 


প্রথম শহীদ 

রাসূলুল্লাহ (সা)-এর যবান মুবারকে এ কথা উচ্চারিত হতেই হযরত উমায়র 
ইবনু'ল-হুমাম আনসারী (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! সেই জান্নাত কি আসমান 
ও যমীন বরাবর? তিনি বললেন, হ্যা । এতে উমায়র (রা) বলে উঠলেনঃ বাহ! বাহ! 
রাসূলুল্লাহ রো) তখন তাকে লক্ষ করে বললেন £ এ তুমি কী বলছ ? উমায়র (রা) 
বললেনঃ হে আল্লাহ্‌র রাসূল! না, অন্য কিছু নয়। আমি এই ধারণার বশে বলছি 
যাতে এই জান্নাত আমার ভাগ্যে জুটে যায়। তিনি বললেনঃ হ্যা, হ্যা, তুমি এই 
জান্নাত লাভ করবে । এরপর উমায়র (রা) তার তুনীর থেকে কিছু খেজুর বের 
করলেন এবং খেতে লাগলেন । এরপর হঠাৎ করেই বলে উঠলেনঃ যদি আমি এই 
খেজুরগুলো শেষ হওয়া অবধি অপেক্ষা করি তাহলে অনেক বেশি দেরী হয়ে যাবে। 
এতক্ষণ বেঁচে থাকার মত ধৈর্য আমার নেই । এই বলে অবশিষ্ট খেজুরগুলো তিনি 
ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে 
গেলেন। বদর যুদ্ধে তিনিই ছিলেন প্রথম শহীদ ।২ 

অপরদিকে মুসলিম মুজাহিদবৃন্দ কাতারবন্দী অবস্থায় সীসা ঢালা প্রাচীরের মতই 
কাফির বাহিনীর মুকাবিলায় দাঁড়িয়েছিলেন । ধৈর্য ও দৃঢ়তার তারা প্রতিমূর্তি, দিল 
তাদের আল্লাহ্‌র স্মরণে মশগুল, আর যবান তারই যিকর ও তাসবীহ পাঠে সিক্ত। 
রাসূলুল্লাহ (সা) পূর্ণরূপে যুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন শক্রর সবচেয়ে কাছাকাছি 
এবং তার চেয়ে বেশি বীর বাহাদুর সে সময় আর কাউকে চোখে পড়ত না।৩ 
আল্লাহ তা'আলা মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা প্রেরণ করেন এবং তারা 
মুশরিকদেরকে তছনছ করে ছাড়েন। আল্লাহ তা'আলা বলেন £ 


১. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৬২৫ পৃ. । 
২. যাদু'ল-মা“আদ, ১ম খণ্ড, ৩৪৫: সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, ৪২১। 
৩. প্রাগুক্ত, ২য় খণ্ড, ৪২৫। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪১ 
10651111752 


8. পপ প০:৬. 


HE ৩৮১1১০০০৯০৮) 1১৮১৫ 0 ৮5 ৩৪০10 

+ OE Kis 1১৯০5 

“আর স্মরণ কর, যখন তোমার প্রভু-প্রতিপালক নির্দেশ দান করেন 

ফেরেশতাদেরকে যে, আমি সাথে আছি তোমাদের ৷ সুতরাং তোমরা মুসলমানদের 

অবিচলিত রাখ; আমি কাফিরদের অন্তরে ভীতির সঞ্চার করে দেব। সুতরাং তাদের 

গর্দানের ওপর আঘাত হান এবং আঘাত হান তাদের সর্বাঙ্গে” (সূরা আনফাল, ১২ 
আয়াত)। 


জিহাদের প্রতি আগ্রহ এবং শাহাদাত লাভের ব্যাপারে ভ্রাতৃ 
প্রতিযোগিতা 

আজ প্রতিযোগিতা চলছিল শাহাদাতের মাধ্যমে অনন্ত সৌভাগ্য লাভের 
ব্যাপারে আর এ প্রতিযোগিতা চলছিল রক্ত সম্বন্ধীয় ভাই এবং হৃদয়ের গভীর বন্ধনে 
আবদ্ধ বন্ধুদের মধ্যে । হযরত আবদুর রহমান ইবন “আওফ (রা) বর্ণনা করেন, 
বদর যুদ্ধে আমি আমার বাহিনীর মধ্যে অবস্থান করছিলাম । এমন সময় হঠাৎ চোখ 
তুলতেই দেখতে পেলাম আমার ডাইনে ও বামে দু'জন অল্পবয়স্ক তরুণ । এ দু'জন 
তরুণকে দেখে আমি খুব আশ্বস্ত হতে পারলাম না।৯ আমি চিন্তা করছিলাম । 
এমন সময়ে তরুণ দু'জনের একজন তার সাথীর অগোচরে আমার কানের কাছে 
এসে চুপিসারে বললঃ চাচা! আমাকে একটু আবূ জেহেলকে দেখিয়ে দিন। আমি 
বললাম ৫ তাকে তোমার কি দরকার? সে বললঃ আমি আল্লাহ্‌র সঙ্গে প্রতিজ্ঞা 
করেছি যে, তাকে যেখানেই দেখতে পাই অমনি তার কম্ম সাবাড় করব, অন্যথায় 
নিজের জীবনটাই বিলিয়ে দেব । অপরজনও তেমনি চুপিসারে একই কথা আমার 
কানে কানে বলল । হযরত আবদুর রহমান ইবন আওফ (রা) বলেন, আমি আবু 
জেহেলের দিকে কেবলই ইশারা করেছি অমনি তরুণ দু'জন বাজপাখীর মতই তার 
ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সেখানেই তাকে লাশে পরিণত করল । তরুণদ্বয় ছিল 
'আফরার কলিজার টুকরো নয়নের পুত্তলি ।২ 

আবু জেহেলের পতন হলে রাসূলুল্লাহ (সা) বলেনঃ আবূ জেহেল ছিল এই 
উম্মতের ফেরাউন ।৩ 


১. যদি সংকট মুহুর্ত এসে উপস্থিত হয় তাহলে এ দু'জন তরুণ আমার কোন সাহায্যে আসবে? 
১ বুখারী ও মুসলিম; কথাগুলো সহীহ বুখারীর (কিতাবু'ল-মাগাষী, বদর যুদ্ধ শীর্ষক অধ্যায় । 
5. সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড 888 পৃ. । 

১৬ - 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪২ 


প্রকাশ্য ও অবধারিত বিজয় 
এই যুদ্ধ মুসলমানদের প্রকাশ্য ও অবধারিত বিজয় এবং কাফির-মুশরিকদের 
লাঞ্কুনাদায়ক পরাজয়ের ভেতর দিয়ে সমাপ্ত হলে রাসূলুল্লাহ (সা) বলেন £ 


* ১১৯৬ ০১১৯১ (১৯৩ ১১০০ ১৮৯১৩ ১৯৪৩ ৩০০ || 411 ১০৯৭|। 

“আল্লাহ্‌র যাবতীয় প্রশংসা যিনি তার ওয়াদা পূরণ করেছেন, আপন বান্দাকে 
সাহায্য করেছেন এবং একাই সকল দল ও গোষ্ঠীকে পরাভূত করেছেন ।” 

কুরআন মজীদের নিম্নোক্ত আয়াত উল্লিখিত অবস্থার প্রতিনিধিত্ব করছে ঃ 


৪:27 29 £9 - 020 9 ৪ 2b 22 AEA 


+ LIS 
“আর আল্লাহ পাক তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছিলেন। সে সময় 
তোমরা ছিলে অসহায় । অতএব তোমরা আল্লাহকে ভয় কর যাতে তোমরা 
কৃতজ্ঞতা প্রকাশ করতে পার” (সূরা আল-ইমরান, ১২৩ আয়াত)। 
যুদ্ধের সমাপ্তিতে নিহত কাফিরদের লাশগুলো বদর প্রান্তরের গভীর 
কুয়াগুলোতে নিক্ষেপের জন্য রাসূল (সা) নির্দেশ দেন। নিক্ষেপের পর তিনি 
সেখানে গমন করেন এবং কুয়ার প্রান্তে দাড়িয়ে নিহতদের লক্ষ করে বলেনঃ ওহে 
কুয়ার অধিবাসীবৃন্দ! তোমাদের প্রভু প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তা কি 
সত্য পেয়েছ ? আমার প্রভু আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমি সম্পূর্ণই 
সত্য পেয়েছি। 


এই যুদ্ধে কাফিরদের সত্তরজন নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হয় এবং সত্তরজন বন্দী 
হয়।১ 


মুসলমান পক্ষে মুহাজিরদের ছয় এবং আনসারদের আটজন শাহাদাত বরণ 
করেন ।২ 


বদর যুদ্ধের প্রভাব-প্রতিক্রিয়া ও ফলাফল 


রাসূলুল্লাহ (সা) বিজয়ী বেশে মদীনায় প্রত্যাবর্তন করেন। এই সাফল্য ও বিজয় 
লাভের ফলে মদীনা ও তার পার্শ্ববর্তী এলাকায় তার প্রভাব প্রতিষ্ঠিত হয় এবং বিপুল 
ংখ্যক মদীনাবাসী ইসলাম গ্রহণ করে। 


১. বুখারী, বারাআ ইবন "আযিব (রা) বর্ণিত । 
২. সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, ৪৬৩ পু. 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৩ 


এর আগে যুদ্ধের বিজয়বার্তা ঘোষণার জন্য তিনি দু'জন বিশেষ দূত মদীনায় 
প্রেরণ করেন। এঁদের একজন ছিলেন হযরত “আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)। তিনি 
যুদ্ধের সুসংবাদ শোনাতে থাকেন এবং বলতে থাকেনঃ হে আনসার সম্প্রদায় । 
রাসূলুল্লাহ (সা)-র জীবনের নিরাপত্তা এবং কাফিরদের হত্যা ও গ্রেফতারী 
তোমাদের জন্য বরকতময় হোক । কুরায়শদের যেসব নেতা ও বীরপুরুষ এ যুদ্ধে 
মারা যায় তাদের একেকজনের নাম তিনি ঘোষণা করতে থাকেন এবং ঘরে ঘরে 
গিয়ে এই ঘটনা শোনাতে থাকেন । শিশুরা এসব কাহিনী তাদের সাথে সুর করে ও 
আগ্রহের সঙ্গে শোনাত, কবিতা পাঠ করত এবং গান গাইত। কিছু কিছু লোক এ 
সব সংবাদের সত্যতায় বিশ্বাসী ছিল আর কিছু লোক ছিল সন্দিহান ও দ্বিধাঘিত। 
ইতোমধ্যে রাসূলুল্লাহ (সা) স্বয়ং মদীনায় প্রত্যাবর্তন করলেন। এরপর বন্দীদেরকে 
নিয়ে আসা হয়। এসব কয়েদীর তত্ত্বাবধানে ছিলেন রাসূলুল্লাহ (সা)-র গোলাম 
শুকরান।৯ তিনি যখন রাওহা নামক স্থানে পৌছলেন তখন মুসলমানরা অগ্রসর হয়ে 
তাঁকে অভ্যর্থনা জ্ঞাপন করেন, তাঁকে ও সঙ্গী মুসলমানদেরকে, যাঁদেরকে আল্লাহ 
তা'আলা বিজয়মপ্তিত ও গৌরবান্বিত করেছিলেন, মুবারকবাদ পেশ করেন। 

ওদিকে মক্কার মুশরিকদের ঘরে ঘরে শোকের মাতম উঠল এবং নিহতদের 
জন্য কান্নার রোল পড়ল ।২ ইসলামের শত্রুদের অন্তরে মুসলমানদের ভীতিকর 
প্রভাব পড়ল । আবূ সৃফিয়ান মানত করলেন, যতদিন না রাসূলুল্লাহ (সা)ও 
মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবেন ততদিন তিনি গোসল তো দুরের কথা মাথায় এক 
ফোঁটা পানিও ঢালবেন না । মক্কার দুর্বল ও অসহায় মুসলমানগণ কাফিরদের পরাজয় 
ও মুসলমানদের বিজয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং তাঁরা নিজেদের ভেতর শক্তি 
ও সম্মানবোধ অনুভব করেন । 
ঈমানী সম্পর্ক রক্ত সম্পর্কের উর্ধ্বে 

এই যুদ্ধে আবূ উযায়র ইবন উমায়র ইবন হাশিমকে বন্দী করে নিয়ে আসা 
হয়। সে ছিল হযরত মুস'আব ইবন উমায়র (রা)-এর সহোদর ভ্রাতা । মুস'আব 
ইবন উমায়র (রা) ছিলেন এই যুদ্ধে মুসলমানদের পতাকাবাহী । আর তাঁর ভাই ছিল 
কুরায়শ বাহিনীর পতাকাবাহী । 

ঘটনা এই যে, একবার হযরত মুস“আব ইবন উমায়র (রা) যখন তাঁর ভাইয়ের 
পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে, একজন আনসারী তাঁর ভাইয়ের 


১. সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, 8৪৭০-৭৩ । 
২. সীরাত ইবন হিশাম, ১ম খণ্ড, ৬৪৭৪৮ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৪ 


হাত বাঁধছে। হযরত মুস'আব (রা) আনসারীকে বললেন £ বেশ ভালভাবে কষে 
বাঁধ। এর মা বিরাট ধনী মহিলা । এর মুক্তিপণ বাবদ বেশ ভাল অংকের টাকা পাবার 
আশা রয়েছে। এতদশ্রবণে আবূ উযায়র মুস'আবের দিকে মুখ ফিরিয়ে বলল £ 
ভাই! তুমি ভাই হয়ে তাকে এই পরামর্শ দিচ্ছ? হযরত মুস“আব ইবন উমায়র (রা) 
বললেন ৪ তুমি আমার ভাই নও! আমার ভাই তো সেই যে তোমাকে কষে 
বাঁধছে ৷ 


যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের আচরণ 

রাসুলুল্লাহ (সা) যুদ্ধবন্দীদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দেন এবং বলেন, 
1১১২ :44!4-০+5| “ওদের সঙ্গে ভাল ব্যবহার করবে”। উল্লিখিত আবু 
উযায়রই বর্ণনা করেন, তারা যখন আমাকে বন্দী করে নিয়ে এল তখন জনৈক 
আনসারীর ঘরে আমার জায়গা মিলল । তারা আমাকে দুই বেলা রুটি খেতে দিত 
আর নিজেরা খেজুর খেয়ে থাকত । এ ছিল রাসূলুল্লাহ (সা)-এর উপদেশ ও 
নির্দেশেরই ফল। কেউ কোথাও থেকে এক টুকরা রুটি পেলেও তা আমাকে এনে 
দিত । আমার লজ্জা লাগত তা গ্রহণ করতে, তাই আমি তা ফিরিয়ে দিতাম । কিন্তু 
তারা আমাকে জোর করে দিত এবং নিজেরা তা হাত দিয়েও ধরত না।২ এসব 
যুদ্ধবন্দীর মধ্যে রাসূলুল্লাহ (সা)-এর চাচা ‘আব্বাস ইবন আবদি'ল-মুত্তালিবও 
ছিলেন, ছিলেন পিতৃব্য পুত্র আকীল ইবন আবী তালিবও 1৩ 

তদীয় কন্যা হযরত যয়নব (রা)-এর স্বামী আবু'ল-“আস ইবনু'র-রবীও 
ছিলেন । এঁদের সঙ্গে কোনরূপ বিশেষ ব্যবহার করা হয়নি । সাধারণ যুদ্ধবন্দীদের 
সঙ্গে যেরূপ ব্যবহার করা হয়েছিল এদের সঙ্গেও সেই একই ব্যবহার করা হয়। 


বাচ্চাদের লেখাপড়া শেখাবার বিনিময়ে বন্দীমুক্তি 

বদরের যুদ্ধবন্দীদেরকে রাসূলুল্লাহ (সা) ক্ষমা করেন এবং তাদের মুক্তিপণ 
গ্রহণ করেন। যে যে রকম ধনী ও বিত্তবান ছিল তার মুক্তিপণও ছিল সেই 
অনুপাতে । যার দেবার মত কিছুই ছিল না তাকে বিনা পণেই মুক্তি দেওয়া হয়। 
মোটের ওপর কুরায়শরা তাদের বহু বন্দীকেই মুক্তি পণের মাধ্যমে মুক্ত করে। 
১. সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, ৪৭৫ পৃ; 
২. প্রাপক্ত ; 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩২. পু. 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৫ 


এমন কিছু বন্দীও ছিল যাদের মুক্তিপণ দেবার মত কিছু ছিল না। তাদের সম্পর্কে 
তিনি সিদ্ধান্ত নেন যে, তারা আনসারদের শিশুদেরকে লেখাপড়া শেখাবে ।১ 
একজন বন্দী দশজন মুসলিমকে লেখাপড়া শেখাবে ঠিক করে দেওয়া হয়।২ 
হযরত যায়দ ইবন ছাবিত (রা) এভাবেই লেখাপড়া শিখেছিলেন। এই নিদেশে জ্ঞান 
অর্জনকে যতখানি গুরুত্ব প্রদান করা হয়েছে এবং লেখাপড়া শেখাকে যতটা 
উৎসাহিত করা হয়েছে তা বেশি ব্যাখ্যার প্রয়োজন করবে না। 


অপরাপর যুদ্ধ ও ছোটখাটো অভিযান 


পূর্বেই বলা হয়েছে যে, আবূ সুফিয়ান কসম খেয়েছিলেন, যতদিন না 
মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারবেন ততদিন মাথায় এক ফোঁটা 
পানিও ঢালবেন না। তিনি তার কসম পূর্ণ করবার নিয়তে কুরায়শদের দু'শ 
অশ্বারোহীসহ আক্রমণের উদ্দেশ্যে বের হন। বনী নাদীর নেতা সাল্লাম ইবন 
মাশকামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইতে সে কেবল অনুমতিই দিল না, বরং 
ডেকে যথাযথ মেহমানদারীও করল এবং মদীনার অবস্থা সম্পর্কে তাকে অবহিতও 
করল । আবু সুফিয়ান কিছু লোক গোয়েন্দাগিরি উদ্দেশে "পাঠান যারা দু'জন 
আনসারকে শহীদ করে । 

রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামসহ তাদের পশ্চাদ্ধাবনে বহির্গত হন। কিন্তু 
আবু সুফিয়ান তার দলবসহ মুসলমানদের পৌছবার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম 
হন, পেছনে রেখে যান বিপুল পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্য যার বেশির ভাগ 
ছিল ছাতু । এজন্য এই গাযওয়াকে “গাযওয়াতুস সাবীক” বা ছাতুর যুদ্ধও বলে ।৩ 


বনী কায়নুকা“র সঙ্গে ব্যবহার 

বনী কায়নুকা ছিল প্রথম ইয়াহুদী গোত্র যারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কৃত 
(সা) তাদেরকে অবরোধ করেন । পনর রাত এ অবস্থায় অতিক্রান্ত হয়। অবশেষে 
তারা মস্তক অবনত করে এবং রাসূলুল্লাহ (সা)-এর ফয়সালা মেনে নিতে সম্মত 
হয়। বনী কায়নুকা'র মিত্র আবদুল্লাহ ইবন উবাই (মুনাফিক সদরি) তাঁর খেদমতে 
তাদের নিমিত্ত সুপারিশ পেশ করে। অনন্তর তিনি তাদের কথা বিবেচনাপূর্বক 
১. মুসনাদ আহমাদ, ১ম খণ্ড, ২৪৭ পূ. ৷ 


২. তাবাকাত ইবন সা'দ ২য় খণ্ড ১৪ পৃ. । 
৩: সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, 88-8৫: আরবী ভাষায় ছাতুকে সাবীক (52+) বলে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৬ 


অবরোধ তুলে নেন।১ কায়নুকা*র ছিল সাত শত যুদ্ধবাজ সৈনিক এবং পেশায় 
এদের অধিকাংশই স্বর্ণকার ও দোকানদার ছিল ।২ 


নবী করীম (সা) এ সব ইয়াহুদীদেরকে এই শর্তে সাধারণ ক্ষমা ঘোষণা দেন 
যে, তারা মদীনা থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাবে । অনন্তর তাদের বেশির 
ভাগ লোক পরম নির্ভয়ে সিরিয়ার দিকে চলে যায় এবং তাদের অস্থাবর সম্পত্তিও 
সাথে নিয়ে যায়। বনী কায়নুকা তাদের বিদ্রোহ ও প্রতিজ্ঞা ভঙ্গের কারণে মৃত্যুদণ্ডের 
অপেক্ষা করছিল, কিন্তু তারা নিরাপদে ইয়াছরিব থেকে চলে যায় ।৩ 


কা'ব ইবনুল আশরাফ ছিল একজন বিরাট ইয়াহ্‌দী সদরি । সে রাসূলুল্লাহ 
(সা)-কে আগাগোড়া কষ্ট দিত এবং অভিজাত মুসলিম মহিলাদের সম্পর্কে গায়কী 
কবিতা বলত । বদর যুদ্ধের পর সে মক্কায় গিয়ে কাফিরদের রাসূলুল্লাহ (সা) ও 
মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে শুরু করে । এমতাবস্থায় সে মদীনায় 
পৌছে। রাসূলুল্লাহ (সা) তার আগমন সংবাদ পেয়ে বলেন £ কা'ব ইবনুল আশরাফ 
আল্লাহ ও তার রাসূলকে খুব কষ্ট দিয়েছে। তার কি কেউ কোন ব্যবস্থা করতে 
পারে? আনসারদের কিছু লোক এই খেদমত আঞ্জাম দেবার জন্য তক্ষুণি দাঁড়িয়ে 
গেল এবং তার কম্ম সাবাড় করল ।8 


১. প্রাগুপ্ত, ৪৭-৪৯। 

২. যাদু'ল মা'আদ, ১ম খণ্ড, ৩৪৮ পৃ. । 

৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৮ পৃ. মন্টগোমারী ওয়াট তাঁর Mohammad 
Prophet. and statesman ” নামক গ্রন্থ বলেন ৪ 
বনী কায়নুকা’র বহিষ্কার ছিল এমন একটি কাজ যা নবী করীম (সা)-এর কেন্দ্রকে সুদৃঢ় করে। 
এই বহিষ্কারের পেছনে কায়নুকা'র ইয়াহুদী ও কতক মুসলিম বণিকের মধ্যে সৃষ্ট ঝগড়া কাজ 
করেছে বলা হয়। এটি মদীনার এক বাজারে সংঘটিত হয়। 
মন্টগোমারী ওয়াট এ ব্যাপারেও একমত নন যে, এই বহিষ্কারের কারণ বনী কায়নুকায় একজন 
মুসলিম মহিলার ওপর ইয়াহুদীদের সীমা লংঘন ও বাড়াবাড়ি ছিল যা সীরাত গ্রন্থসমূহে 
উল্লিখিত । তিনি লিখেন যে, মুহাম্মদ (সা) ইয়াহুদীদের বহিষ্কারেরর পদক্ষেপের কারণ এর 
চেয়ে গভীর যা সেই সাময়িক ঘটনার প্রতি সম্বন্ধযুক্ত ও সম্পর্কিত করা হয়। প্রকৃত কারণ ছিল 
“ইয়াহুদীদের মুসলিম সমাজ জীবনে মিশে না যাওয়া” । 
তিনি আরও লেখেন যে, মুহাম্মদ (সা) ইয়াহুদী ও তাঁর প্রতিদ্বন্্ী মক্কার কুরায়শদের মধ্যকার 
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারেও অবগত হয়ে থাকবেন যা মুসলমানদের ও ইয়াহুদীদের মধ্যে 
পারস্পরিক চুক্তির প্রাণসত্তার পরিপন্থী মনে করা হয়েছে। উস্তাদ মুহাম্মদ আহমদ বাশমীলের 
বনী কায়নুকা যুদ্ধ দেখুন । 

8. যাদু'ল-মা'আদ, ২য় খণ্ড, ৩৪৮, সংক্ষেপে । 

www.almodina.com 


ওহুদ যুদ্ধ 
(শাওয়াল ৩ হি.) 

জাহিলী মযাদাবোধ ও প্রতিশোধ-স্পৃহা 

বদর যুদ্ধে কুরায়শদের বড় বড় সদরি মারা যায় এবং অবশিষ্ট ফৌজ বিক্ষিপ্ত 
অবস্থায় মক্কার দিকে পালিয়ে যায় । এই ঘটনার প্রতিক্রিয়া মক্কাবাসীদের মন-মানসে 
তীব্র হয়ে দেখা দেয়। এই পরাজয় তাদের জন্য এক মহাদুর্ঘটনার চেয়ে কম ছিল 
না। অনন্তর সেই সব লোক যাদের বাপ-বেটা ও ভাই মারা গিয়েছিল তারা সকলে 
আবু সুফিয়ানের নিকট গমন করে এবং তার সঙ্গে ও কুরায়শ কাফেলায় যেসব 
লোকের অংশ ছিল সেসব লোকের সঙ্গেও এ ব্যাপারে পরামর্শ করে এবং তাদের 
টাকা-পয়সায় রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে একটি নতুন যুদ্ধ প্রস্তুতি শুরু করে । 
কবিরা নিয়ম মাফিক তাদের আত্মসম্মানে ঘা দিতে শুরু করে এবং তাদের জাহিলী 
অহংবোধ উষ্কে দেয় । 

হিজরতের তৃতীয় বর্ষে শাওয়াল মাসের মাঝামাঝি কুরায়শদের এই বাহিনী 
পরিপূর্ণ সাজ-সরঞ্জামসহ রওয়ানা হয় । কুরায়শ যুবকদের সঙ্গে অপরাপর গোত্রের 
লোকেরাও ছিল যারা কুরায়শদেরকে তাদের নেতা হিসাবে মান্য করত ৷ তাদের 
সঙ্গে মহিলারাও ছিল যাদেরকে এই বাহিনীর সঙ্গে এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল 
যাতে পুরুষেরা তাদের কারণে পালানোর পথ বেছে না নিতে পারে ।১ কুরায়শ 
নেতৃবর্ণের সঙ্গে তাদের স্ত্রীরা ছিল। মোটের ওপর কুরায়শ বাহিনী রওয়ানা হয় এবং 
মদীনার সামনে গিয়ে ছাউনি ফেলে। 

রাসূলুল্লাহ (সা)-এর অভিমত ছিল, মুসলমানরা মদীনাতেই থাকবে এবং ওদের 
সঙ্গে কোনরূপ লড়াই সংঘর্ষে যাবে না। যদি তারা হামলা করেই বসে তাহলে 
তাদের সঙ্গে যুদ্ধ করবে । রাসূলুল্লাহ (সা) শহর ছেড়ে এবং মদীনার বাইরে গিয়ে 
তাদের সঙ্গে মুকাবিলায় যেতে পছন্দ করছিলেন না। আবদুল্লাহ ইবন উবাই-এর 
অভিমতও ছিল রাসূল (সা)-এর অনুরূপ । কিন্তু কতক মুসলমান যাঁরা বদর যুদ্ধে 
শরীক হতে পারেননি এবং যাদের আফসোস থেকে গিয়েছিল, তাঁরা বললেন $ ইয়া 
রাসূলাল্লাহ! আপনি বাইরে বেরিয়ে শত্রুর মুকাবিলা করুন যাতে তারা এটা বুঝতে 
না পারে যে, আমরা কাপুরুষতা ও দুর্বলতার কারণে বাইরে বের হচ্ছি না। এই সব 


১. সীরাত ইবন হিশাম. ২য় খণ্ড, ৬০-৬২। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৮ 


লোক যখন রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এ ধরনের কথাবার্তা বলছিলেন তখন 
রাসূলুল্লাহ (সা) ঘরে তশরীফ নেন এবং লৌহবর্ম পরিধানপূর্বক বাইরে বেরিয়ে 
আসেন । এ সময় এ সব লোক যারা মদীনার বাইরে গিয়ে মুকাবিলার আহ্বান 
জানাচ্ছিল লজ্জিত হয়। তারা বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে আপনার 
মর্জির বিরুদ্ধে এই কাজে উদ্বুদ্ধ করেছি যা আমাদের করা উচিত নয় । যদি আপনি 
চান তবে তশরীফ রাখুন এবং এখানে থেকেই মুকাবিলা করুন । রাসূলুল্লাহ (সা) 
তখন বললেন ঃ এটা নবীর শানের পরিপন্থি যে, যুদ্ধসাজে সজ্জিত হওয়ার পর 
যুদ্ধের পূর্বেই অস্ত্র রেখে দেয়।১ অতঃপর রাসূলুল্লাহ (সা) এক্‌ হাজার সাথীসহ 
মুকাবিলার উদ্দেশ্যে বের হলেন । মদীনা থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পর 
আবদুল্লাহ ইবন উবাই এক-তৃতীয়াংশ লোক নিয়ে রাসূল (সা)-কে পরিত্যাগ পূর্বক 
ফিরে যায় । সে বলল ৪ আমার কথা তিনি প্রত্যাখ্যান করলেন এবং যুবকদের কথা 
মেনে নিলেন ।২ 


ওহুদ প্রান্তরে 

রাসূলুল্লাহ (সা) অগ্রাভিযান করত ওহুদ পর্বতের পাদদেশে (যা মদীনা 
মুনাওয়ারা থেকে তিন কি.মি. দূরত্বে অবস্থিত) ছাউনি ফেলেন। তিনি ওহুদ পর্বত 
পেছনে রাখেন এবং সেনাবাহিনীও সেই হিসাবে মোতায়েন করেন ।৩ এরপর তিনি 
বলেন 8 যতক্ষণ না আমি হুকুম দেই কেউ যুদ্ধের সূচনা করবে না। এরপর তিনি 
নিয়ম মাফিক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গী-সাথী ছিল ৭০০ জন। 
আবদুল্লাহ ইবন জুবায়র (রা)-কে তীরন্দায বাহিনীর অধিনায়ক নিযুক্ত করেন। 
এদের সংখ্যা ছিল ৫০ জন। তিনি তাদেরকে পরিষ্কার ভাষায় নির্দেশ দিলেন যে, 
তীর নিক্ষেপের মাধ্যমে অশ্বারোহী বাহিনীর অগ্রাভিযান রুখবে এবং এ বিষয়ে 
খেয়াল রাখবে যেন তারা আমাদের পেছনে এসে হামলা না করতে পারে, চাই যুদ্ধ 
পরিস্থিতি আমাদের অনুকূলেই থাকুক অথবা প্রতিকুলে ।8 তিনি তাদেরকে এও 
নির্দেশ দেন যে, তারা কোন অবস্থাতেই যেন তাদের অবস্থান পরিত্যাগ না করে 
এবং এই স্থান থেকে কোনমতেই যেন না সরে, যদি শত্রু মুসলিম বাহিনীকে ছোঁ 
মেরে তুলেও নিয়ে যায় তবুও নয়।৫ 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৩। 
২. প্রাগুক্ত, ৬৪ পৃ.। 
৩. যুদ্ধক্ষেত্রের সঠিক অবস্থান ও সামরিক কৌশল অনুধাবনের জন্য ড. মুহাম্মদ হামীদুল্রাহর গ্রন্থ “নববী 
যুগের যুদ্ধক্ষেত্র” পাঠ করুন। 
8. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৬ পৃ. ৷ 
৫. যাদুল মা'আদ, ১ম খণ্ড, ৩৪ পু. ৷ 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৪৯ 


রাসূলুল্লাহ (সা) এ সময় দুটো লৌহবর্ম পরিধান করেছিলেন এবং মুস‘আব 
ইবন উমায়র (রা)-কে মুসলিম বাহিনীর পতাকা প্রদান করেন । 


সমবয়সীদের মধ্যে প্রতিযোগিতা ও অগ্রগামী হওয়ার প্রেরণা 


রাসূলুল্লাহ (সা) কতিপয় বালককে বয়সের স্বল্পতার কারণে যুদ্ধক্ষেত্র থেকে 
ফেরত পাঠান । হযরত সামুরা ইবন জুনদুব (রা) ও রাফে ইবন খাদীজ (রা) তাঁদের 
অন্তর্ভূক্ত ছিলেন । এ দু'জনের বয়স পনের বছরের বেশি ছিল না। রাফে'র পিতা 
রাফে'র পক্ষে সুপারিশ করতে গিয়ে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার ছেলে 
রাফে খুব ভাল তীরন্দায। রাসূলুল্লাহ (সা) তাঁর সুপারিশ কবুল পূর্বক তাকে 
(রাফে'কে) যুদ্ধে যোগদানের অনুমতি প্রদান করেন । এরপর সামুরা ইবন জুনদুব 
(রা)-কে রাসূলুল্লাহ (সা)-র সামনে পেশ করা হয়। তিনিও রাফে'র সমবয়স্ক 
ছিলেন । তিনি তাঁকেও ফেরত পাঠান । সামুরা (রা) আরয করেন, হুযূর! আপনি 
রাফে'কে অনুমতি দিয়েছেন আর আমাকে ফেরত পাঠাচ্ছেন! অথচ মল্লযুদ্ধে আমি 
রাফে'কে হারিয়ে দিতে পারি । মল্লযুদ্ধ হল। সামুরা রাফে'কে পরাভূত করলেন 
আর এভাবেই তিনিও ওহুদ যুদ্ধে অংশ গ্রহণের অনুমতি লাভ করেন ।১ 


যুদ্ধের সূচনা 

যুদ্ধ শুরু হল। উভয় পক্ষ একে অপরের মধ্যে ঢুকে পড়ল । হিন্দ বিন্ত উতবা 
মহিলাদের মধ্যে ছিল। মহিলারা দফ বাজিয়ে পুরুষদেরকে যুদ্ধে অনুপ্রাণিত 
করছিল । অবশেষে যুদ্ধ প্রচণ্ডতম রূপ ধারণ করে। হযরত আবু দুজানা (রা) 
রাসূলুল্লাহ (সা)-র নিকট থেকে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। 
যেত।২ এটি তৃতীয় হিজরীর শওয়ালের ৭ তারিখের ঘটনা । 


হযরত হামযা ও মুস“আব ইবন উমায়র রো)-এর শাহাদাত 

হযরত হামযা (রা) এই যুদ্ধে বীরত্ব ও শৌর্য-বীর্ষের চরম পরাকাষ্ঠা প্রদর্শন 
করেন এবং কুরায়শদের বড় বড় নেতৃস্থানীয় বীর পুরুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে 
দেন। তাঁর সামনে দাঁড়াবার শক্তি ছিল না কারো । কিন্তু জুবায়র ইবন মুত'ইম-এর 
গোলাম ওয়াহশী সুযোগের সন্ধানে ছিল । বরা নিক্ষেপের মাধ্যমে প্রতিদ্বন্ত্বীকে 
কুপোকাত ও ধরাশায়ী করতে সে বিশেষ পারদর্শী ছিল । জুবায়র তাকে প্রতিশ্রুতি 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৬ পৃ. । 
২. প্রাণুক্ত, পৃ. ৬৭-৬৮। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫০ 


দিয়েছিল যে, সে যদি হামযাকে হত্যা করতে পারে তবে তাকে এর পুরস্কার হিসাবে 
মুক্তি দেওয়া হবে। তার পিতৃব্য তু'আয়মা বদর যুদ্ধে নিহত হয়েছিল । ফলে 
পিতৃব্যের শোক তার অন্তরে ছিল জাগরুক | অপর দিকে হিন্দ তাকে (ওয়াহশীকে) 
হযরত হামযা (রা)-কে হত্যা করতে উঙ্কানি দিচ্ছিল । সে তাঁর শাহাদাত দ্বারা তার 
অতৃপ্ত কলিজাকে তৃপ্ত ও শীতল করতে চাচ্ছিল। ওয়াহশী তার বর্শা তাক করে পূর্ণ 
শক্তিতে হযরত হামযা (রা)-র প্রতি নিক্ষেপ করে । ফলে তা তাঁর নাভীমূলে গিয়ে 
বিদ্ধ হয় এবং এফেঁড়ি-ওফোঁড় হয়ে যায় । হযরত হামযা (রা) মাটিতে নিক্ষিপ্ত হন 
এবং শাহাদাত বরণ করেন ।১ মুস'আব ইবন উমায়র (রা) রাসূলুল্লাহ (সা)-এর 
দিকে তার বুক পেতে দিয়ে লড়তে থাকেন এবং স্বীয় জীবন উৎসর্গ করেন। 
মুসলমানরা এই যুদ্ধে জীবন উৎসর্গের ও জানবাযীর হক আদায় করেন এবং 
সত্যের পথের প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।২ 


আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন এবং আপন প্রতিশ্রুতি পূরণ 
করেন । কাফির মুশরিকরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং তাদের মহিলারা, 
যারা পুরষদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এসেছিল, পলায়ন করে । তাদেরকে 
পরিধেয় কাপড় গুটিয়ে পালাতে দেখা যাচ্ছিল ।5 


পাশা উল্টাল, যুদ্ধের গতি মুসলমানদের বিরুদ্ধে গেল 

কাফির মুশরিকরা পরাজিত হয়ে যখন পালাচ্ছিল এবং তাদের মহিলারাও যখন 
তাদের অনুসরণ করছিল তখন ঘাঁটি প্রহরারত তীরন্দাযগণ এ দৃশ্য দেখে নিজেদের 
অবস্থান পরিত্যাগ করে এবং বাহিনীর সঙ্গে এসে মিলিত হয়। বিজয় লাভের 
ব্যাপারে তাঁদের নিশ্চিত বিশ্বাস ছিল । তারা ময়দানে পৌছেই মালে গনীমত! মালে 
গনীমত! (যুদ্ধলন্ধ সম্পদ! যুদ্ধলন্ধ সম্পদ!) এই ধ্বনি দিতে শুরু করে । এ সময় 
তাঁদের সেনানায়ক (আবদুল্লাহ ইবন জুবায়র) তাঁদেরকে রাসূলুল্লাহ (সা)-এর 
নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু উৎসাহ ও আবেগের আতিশয্যে তাঁরা 
কারো কথা শোনেনি । এখন আর মুশরিকদের পক্ষে ফিরে আসা সম্ভব নয়- এই 
বিশ্বাসে এই ফ্রন্ট তারা খালি করে দেয় এবং মুসলমানদের পশ্চাতে অবস্থানরত 
১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৭০-৭২; পুরো ঘটনা স্বয়ং ওয়াহশীর ভাষায় বুখারীতে বর্ণিত 

হয়েছে । দেখুন ওহুদ যুদ্ধ, হামযা হত্যা প্রসঙ্গ । 
২. প্রাগুক্ত, ৭৩। 


৩. এঁ ৭৭। 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৫১ 


কুরায়শ অশ্বারোহী বাহিনীর রাস্তা খুলে যায় ।৯ মুশরিকদের পতাকা যারা বহন 
করছিল তারা মারা গিয়েছিল । ভূলুষ্ঠিত পতাকার কাছে আসার কেউ সাহস পাচ্ছিল 
না। ঠিক এমনি মুহূর্তে কাফির মুশরিকরা পেছনে এসে ধ্বনি তুলল, মুহাম্মাদ (সা) 
মারা গেছেন। এতদশ্রবণে মুসলিম বাহিনী অকস্মাৎ পেছনে ফিরল । ফলে 
কাফিরদের পক্ষে পুর্নবার হামলার সুযোগ মিলে গেল এবং এই সংকটময় মুহূর্তে 
থেকে তারা পুরোপুরি ফায়দা ওঠাল । মুহূর্তগুলো ছিল মুসলমানদের জন্য কঠিন 
পরীক্ষার । ইতোমধ্যে দুশমন রাসূলুল্লাহ (সা) পর্যন্ত পৌছে যায়। এদের মধ্যে 
‘আবদুল্লাহ ইবন কামিআ ও উতবা ইবন আবী ওয়াক্কাস নামক দুর্বৃত্তদ্বয় ছিল 
এক্ষেত্রে অগ্রগামী । এ সময় একটি পাথর রাসূলুল্লাহ (সা)-র পবিত্র মুখমণ্ডল 
আঘাত করে এবং তিনি এই আঘাতের ফলে ডান দিকে একটি গর্তে পড়ে যান, 
সামনের দাঁত ভেঙে যায়, মাথায় আঘাত লাগে এবং ঠোঁট রক্তাক্ত হয়ে যায় । 
চেহারা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল । তিনি রক্ত মুছছিলেন আর বলছিলেন ৪ সেই 
কওম কি করে সাফল্য লাভ করতে পারে যে তার নবীর চেহারাকে রক্তসিক্ত 
করতে পারে যিনি তাদেরকে তাদের প্রভুর দিকে আহ্বান জানিয়ে থাকেন ?২ 


মুসলমানদের জানা ছিল না তিনি এখন কোথায়? হযরত আলী (রা) তাঁকে ঠেস 
দেন এবং হযরত তালহা ইবন উবায়দিল্লাহ (রা) তাঁকে টেনে তোলেন । অনন্তর 
তিনি দাঁড়িয়ে পড়েন ।৩ 

আসলে এটি পলায়ন ছিল না, বরং এ ছিল সামরিক কলাকৌশলের একটি অঙ্গ 
যা প্রতিটি সেনাবাহিনীকে প্রয়োজন মুহূর্তে গ্রহণ করতে হয়। এরপর পরিস্থিতি 
সামলে নিয়ে পুনরায় আক্রমণোদ্যত হয় ৷ মুসলমানদেরকে এ সময় পরীক্ষার যেই 
তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় এবং তাদেরকে যেই জীবন হানির সম্মুখীন হতে হয়, 
কয়েকজন মর্যাদাবান ও নেতৃস্থানীয় সাহাবীকে, যাঁরা ইসলাম ও মুসলমানদের জন্য 
শক্তির উৎস এবং রাসূলুল্লাহ (সা)-এর মদদগার ও মুহাফিজ ছিলেন, শাহাদাত বরণ 
করতে হয়, তা সবই ছিল আসলে সেই সব তীরন্দাযদের পদঙ্খলন ও ভুলের 
পরিণতি যাঁরা রাসূলুল্লাহ (সা)-এর সেই সুস্পষ্ট নির্দেশ ও দিক-নির্দেশনাকে শেষ 
মুহ্র্তাবধি পালন করেন নি এবং নিজেদের অবস্থান পরিত্যাগ করেন যেই অবস্থানে 
রাসূলুল্লাহ (সা) তাঁদেরকে মোতায়েন করেছিলেন। 


১. যাদুল-মা'আদ, ১ম খণ্ড, ৩৫০ পৃ. ৷ 
২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৭৮-৮০পৃ. ৷ 
৩. প্রাগুক্ত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫২ 


আল্লাহ তা'আলা বলেন ঃ 


9৮০৪০ 


ori EEO: EC SR ECE RCE 
Me BUSS LEI Se ১১০৯০৩ yl Ae lS, 


12575 
* yall ৮5155 SANs biG আও Cc খুলএ 
“আর আল্লাহ্‌ তাঁর সেই ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা 

তাঁরই নির্দেশে ওদের খতম করছিলে। এমন কি তোমরা যখন ছত্রভঙ্গ হয়ে 
পড়ছিলে এবং কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হচ্ছিলে আর যা তোমরা 
চাইছিলে তা দেখার পর অকৃতজ্ঞতা প্রদর্শন করছিলে; তাতে তোমাদের কারো 
কাম্য ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখেরাত । অতঃপর তোমাদেরকে সরিয়ে 
দিলেন ওদের ওপর থেকে যাতে তোমাদেরকে পরীক্ষা করেন। বস্তুত তিনি 
তোমাদেরকে ক্ষমা করেছেন। আর আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল” (সূরা 
আল-ইমরান, ১৫২ আয়াত)। 


ভালবাসা ও প্রাণোতসর্গের নবতর দৃষ্টান্ত 

হযরত আবু উবায়দা ইবনুল-জাররাহ (রা) লৌহ শিরন্ত্রাণের একটি কড়া (যা 
হুযুর আকরাম-এর মাথায় ঢুকে গিয়েছিল)১ দাঁত দিয়ে কামড়ে তুলে ফেলেন। তা 
তুলতে গিয়ে তাঁর একটি দাঁতই পড়ে যায়। দ্বিতীয় কড়াটি বের করতে গিয়ে 
আরেকটি দাঁতও পূর্বের অবস্থা প্রাপ্ত হয়। হযরত আবু দুজানা (রা) (কাফিরদের তীর 
বর্ষণের হাত থেকে রাসূলকে বাঁচাতে গিয়ে) ঢাল হিসেবে তাঁর সামনে দাঁড়িয়ে 
যান। ঝাঁকে ঝাঁকে তীর এসে পড়ছিল। কিন্তু সেই অবস্থায়ও তিনি রাসূলুল্লাহ 
(সা)-র ওপর উপুড় হয়ে ঝুঁকে পড়ে রাসূল (সা)-কে রক্ষা করতে থাকেন। তীরের 
আঘাতে তাঁর পিঠ চালুনির মত হয়ে যায় । সা‘দ ইবন আবী ওয়াক্কাস (রা) সেই 
জায়গায় দাঁড়িয়ে হুযুর (সা)-কে রক্ষা করতে গিয়ে শত্রুর উপর তীর নিক্ষেপ করতে 
থাকেন । হুযূর (সা) এক একটি তীর আপন হাতে তাঁকে তুলে দিতে থাকেন এবং 
বলতে থাকেন £ (৪৮1১ 2! এ|৪ ৪১! তীর নিক্ষেপ করতে থাকো । তোমার 
জন্য আমার পিতামাতা কুরবান হোক! কাতাদা ইবন নু'মান (রা)-এর চোখে এমন 
আঘাত লাগে যে, চোখ কোটরের বাইরে বেরিয়ে আসে এবং গালের ওপর এসে 


১. সীরাত ইবন হিশাম ২য় খণ্ড, ৮০-৮২পু : বুখারী ওহুদ যুদ্ধ সম্পর্কিত অধ্যায় এ. ৯ ১! 
১৮৪০ ০1 ৯৫৮০ LULU শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৩ 


পড়ে । রাসূলুল্লাহ (সা) আপন হস্ত মুবারক দিয়ে অক্ষি গোলকটিকে যথাস্থানে স্থাপন 
করে দেন। চোখটা এমনভাবে ঠিক হল যে, এর দৃষ্টিশক্তি আগের চেয়েও তীব্র 
হয়ে গেল।১ 

মুশরিকরা হুযূর আকরাম (সা)-এর অনুসন্ধান করছিল যে, তিনি জীবিত না 
মৃত? কিন্তু তকদীরে ইলাহীর ফয়সালা ছিল অন্য কিছু । তারা যখন দলে দলে হুযূর 
(সা)-এর ওপর ঝাঁপিয়ে পড়ছিল তখন প্রায় দশজন সাহাবী তাঁর সামনে আসেন 
এবং সকলেই একে একে হুযূর আকরাম (সা)-কে রক্ষা করতে গিয়ে শহীদ হন। 
অতঃপর হযরত তালহা ইবন উবায়দিল্লাহ (রা) নিজের হাতকে সামনে বাড়িয়ে দেন 
এবং নিক্ষিপ্ত তীর ঠেকাতে থাকেন। এভাবে তীর ঠেকাতে গিয়ে তার হাতের 
আঙ্গুলগুলো অব্যাহত জখমে রক্তাক্ত হয়ে যায় এবং হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 
রাসূলুল্লাহ (সা) একটি পাথরের ওপর আরোহণ করতে চাচ্ছিলেন। কিন্তু আহত 
হওয়ার দরুন তিনি বেশ দুর্বল হয়ে গিয়েছিলেন। ফলে আরোহণ করতে কষ্ট 
হচ্ছিল। এতদৃষ্টে হযরত তালহা (রা) হুযূর আকরাম (সা)-এর নীচে বসে গেলেন 
এবং তিনি তাঁকে অবলম্বন করে পাথরের ওপর আরোহণ করলেন । নামাযের সময় 
হলে তিনি বসে নামায আদায় করেন ।২ 


এটি ছিল এমন এক মুহূর্ত যখন মুসলমানরা পরাজিত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে 
পড়ছিল । কিন্তু আনাস ইবন নযর (রা) যিনি রাসূলুল্লাহ (সা)-এর খাদেম হযরত 
আনাস ইবন মালিক (রা)-এর চাচা ছিলেন, এ সময়ও পরাজয় স্বীকার করেননি । 
তিনি সামনে অগ্রসর হতে থাকেন। পথিমধ্যে হযরত সা“দ ইবন মু'আয (রা)-এর 
সঙ্গে তাঁর দেখা তিনি জিজ্ঞেস করেন যে, তিনি কোথায় যাচ্ছেন ? আনাস ইবন 
নযর (রা) বললেন £ সাদ! আমি ওহুদ পাহাড়ের পেছন দিক থেকে জান্নাতের 
খোশবু পাচ্ছি।৩ আনাস ইবন নযর (রা) আনসার ও মুহাজিরদের কিছু লোকের পাশ 
দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন যে, তাঁরা হাত-পা ছেড়ে দিয়ে বসে আছেন। 
তিনি তাঁদেরকে জিজ্ঞেস করলেন, এখানে বসে তোমরা কি করছ? তারা বললেন ঃ 
রাসূলুল্লাহ (সা) শহীদ হয়ে গেছেন। আনাস ইবন নযর (রা) বললেন ঃ তাঁর 
শাহাদাতের পর বেঁচে থেকে কি লাভ? ওঠো, যার জন্য রাসূলুল্লাহ (সা) জীবন 
দিয়েছেন তার ওপর তোমরাও জীবন দিয়ে দাও এই বলে তিনি সামনে অগ্রসর 
হলেন এবং শত্রুর সঙ্গের বীর বিক্রমে লড়াই করে শহীদ হলেন । তদীয় ভ্রাতুষ্পত্র 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৮২ পৃ. । 
২. প্রাগুক্ত, ২য় খণ্ড, ৭৬ পু. ও যাদুল মা'আদ, ১ম খণ্ড, ৩৫০ পৃ. । 
৩. প্রাগুক্ত, আসল বর্ণনা বুখারী ও মুসলিমে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৪ 


হযরত আনাস ইবন মালিক (রা) বলেন, এঁ দিন আমরা তাঁর শরীরে সত্তরটি যখম 
গণনা করছি। যখমের আধিক্যের কারণে তাঁকে চিনতে কষ্ট হচ্ছিল । তাঁর বোন তাঁর 
আঙুলের অস্থির ওপরের শৈশবের দাগ দেখে তাঁকে সনাক্ত করেন ।১ 

যিয়াদ ইবনু'স-সাকান (রা) পাঁচজন আনসারসহ রাসূলুল্লাহ (সা)-কে হেফাজত 
করতে লড়াই করছিলেন এবং একে একে শহীদ হচ্ছিলেন, এমন কি শেষাবধি 
আঘাতে আঘাতে জর্জরিত ও ক্ষতবিক্ষত হয়ে তিনিও পড়ে যান । রাসূলুল্লাহ (সা) 
বলেন $ তাকে আমার কাছে নিয়ে এস । লোকেরা তাঁকে উঠিয়ে এনে হুযূর 
আকরাম (সা)-এর সামনে শুইয়ে দিল। তিনি তাঁর মাথা উঠিয়ে আপন পায়ের 
ওপর রাখলেন । গণ্ডদেশ হুযূর (সা)-এর পদযুগলের ওপর থাকা অবস্থায় তাঁর জীবন 
প্রদীপ নিভে গেল।২ 


“আমর ইবনুল-জামূহ (রা) ছিলেন খঞ্জ । তাঁর ছিল চার পুত্র । সকলেই যুবক । 
রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কুরবানী ও আত্মোৎসর্গের প্রতিটি মুহূর্তেই উপস্থিত 
থাকতেন । তাঁরা যখন ওহুদ যুদ্ধের জন্য রওয়ানা হন তখন আমর ইবনুল-জামূহ 
(রা)-ও যাত্রার অভিপ্রায় ব্যক্ত করেন। তাঁর পুত্ররা বলল ঃ আল্লাহ তা'আলা 
আপনাকে (যুদ্ধে যোগদান থেকে) অব্যাহতি দান করেছেন। আপনি যদি ঘরেই 
থাকেন তাহলে ভাল হয় । আপনার পক্ষ থেকে আমরাই যথেষ্ট । আপনার ওপর 
জিহাদ ফরয নয় । 

‘আমর ইবনুল-জামূহ (রা) রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাজির হলেন এবং 
আরয করলেন ঃ হে আল্লাহ্‌র রাসূল! আমার ছেলেরা আমাকে জিহাদে অংশ গ্রহণ 
করা থেকে বিরত রাখতে চাইছে । আল্লাহ্র কসম! আমি শাহাদাত লাভ করি এটা 
আমার এঁকান্তিক কামনা এবং আমি বেহেশতে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে 
চাই, চলাফেরা করতে চাই । রাসূলুল্লাহ (সা) তাঁকে বললেন, আল্লাহ জিহাদ করা 
থেকে তোমাকে মাফ করেছেন। এরপর তিনি ছেলেদেরকে বললেন ঃ তাকে 
জিহাদে যেতে দিলে তোমাদের কি-ইবা ক্ষতি হবে (সে তো তার বাসনা পূরণের 
সুযোগ পাবে) ৷ অনন্তর তিনি রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে ওহুদ যুদ্ধে শরীক হন এবং 
তাঁর শাহাদাত লাভের আকাউক্ষাও পূর্ণ হয় ।৩ 
১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড ৮৩ পৃ.। 

২. প্রাগুক্ত. ৮১ পৃ.: এতদুপলক্ষে মওলানা শিবলী নু'মানী “সীরাতুন্নবী”-তে ফারসীতে ও কাষী মুহাম্মাদ 
সুলায়মান মনসুরপূরী “রাহমাতুল'লিল-আলামীন” গ্রন্থে উর্দূর এক একটি নির্বাচিত কবিতা উদ্ধৃত 


করেছেন যদ্দারা ঘটনার চিত্রাংকন করা হয়েছে যার চেয়ে উত্তম চিত্র উদ্ধৃত করা কঠিন। 


৩. যাদু'ল-মা'আদ. ১ম খণ্ড, ৩৫৩পূ. ৷ | 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৫ 


হযরত যায়দ ইবন ছাবিত (রা) বর্ণনা করেন, “ওহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ 
(সা) আমাকে সাদ ইবনুর-রবী (রা)-এর অনুসন্ধানে পাঠান এবং বলেন, যদি তার 
দেখা পাও তাহলে তাকে আমার সালাম বলবে এবং বলবে যে, রাসূলুল্লাহ (সা) 
জানতে চেয়েছেন, এ সময় তুমি কেমন অনুভব অনুভব করছ? যায়দ ইবন ছাবিত 
(রা) বলেন, নিহতদের লাশের ভেতর আমি তাঁকে তালাশ করলাম | এমন সময় 
তাঁকে এক স্থানে দেখতে পেলাম । আমি কাছে গেলাম । দেখতে পেলাম, তাঁর 
শেষ মুহুর্ত সমুপস্থিত। তার শরীর নেযা, তলোয়ার ও তীরের সত্তরটি আঘাত ছিল। 
আমি বললাম ঃ সা'দ! রাসূলুল্লাহ (সা) তোমাকে সালাম দিয়েছেন এবং এই মুহূর্তে 
তোমার অবস্থা কেমন তা জানতে চেয়েছেন । জওয়াবে তিনি বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা)-কে আমার সালাম দেবে এবং বলবে, ইয়া রাসূলাল্লাহ! আমি এক্ষণে 
জান্নাতের খোশবু অনুভব করছি । আর আমার কওম আনসারদেরকে বলবে, যদি 
শত্রু রাসূলুল্লাহ (সা) অবধি পৌছে যায় আর তোমাদের ধড়ে এক বিন্দু নিঃশ্বাসও 
বাকী থাকে তাহলে আল্লাহ তা'আলার দরবারে তোমাদের কোন ওযর গ্রাহ্য হবে 
না। একথা বলতেই তাঁর প্রাণবায়ু বের হয়ে যায় ।৯ 

আবদুল্লাহ ইবন জাহ্‌শ (রা) ওহুদ যুদ্ধের সিলসিলায় বলেন ৫ হে আল্লাহ্‌! 
তোমার কসম, আমি কাল যেন এমন শক্রর মুকাবিলা করি যে আমাকে হত্যা 
করবে, এরপর আমার পেট চিরবে এবং আমার নাক-কান কাটবে । এরপর তুমি 
অনিক মিজান বরকে মিহি হরির 
জন্য । 


মুসলমানদের পুনরপি জমায়েত 

মুসলমানরা যখন রাসূলুল্লাহ (সা)-কে চিনতে পারল তখন তারা যেন নব জীবন 
লাভ করল এবং আরেক বার তারা উঠে দাঁড়াল । তিনি তাদেরকে সাথে নিয়ে 
পুর্নবার উপত্যকার দিকে অগ্রসর হলেন । পথিমধ্যে উবাই ইবন খালাফ আঁ-হযরত 
(সা)-কে দেখা মাত্রই বলতে থাকে ঃ মুহাম্মাদ! তুমি নিরাপদে থাকা পর্যন্ত আমার 
কল্যাণ নেই ৷ রাসূলুল্লাহ (সা) বললেন £ ওকে আসতে দাও । অতঃপর সে 
একেবারে কাছে আসতেই তিনি একজন সাহাবীর কাছ থেকে নেযা নিয়ে তার 
গদাঁনে মারলেন । আঘাত লাগতেই সে ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ল এবং 
কয়েকবার ডিগবাজি খেল ।৩ এ সময় হযরত আলী (রা) ঢাল ভর্তি করে পনি নিয়ে 
আসলেন এবং হুযুর (সা)-র চেহারা মুবারক থেকে রক্ত ধুয়ে পরিষ্কার করলেন । 
কন্যা হযরত ফাতিমা (রা) চেহারা মুবারক নিজ হাতে ধুচ্ছিলেন আর হযরত আলী 


১. প্রাগুক্ত। 
২. প্রাণ্ুক্ত। 


৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড ৮৪ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৬ 


(রা) ঢাল থেকে পানি নিয়ে ঢালছিলেন। হযরত ফাতিমা (রা) যখন দেখতে 
পেলেন যে, কোন কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, বরং আরও জোরে প্রবাহিত 
হচ্ছে তখন তিনি চাটাইয়ের একটি টুকরা পুড়িয়ে এর ভম্ম ক্ষত স্থানে লাগিয়ে 
বেঁধে দিলেন। এর ফলে তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় ।১ 


হযরত আয়েশা ও উম্মু সুলায়ম (রা) এই যুদ্ধে মশক ভর্তি করে কাঁধে বয়ে 
আহতদেরকে পানি পান করান । পানি ফুরিয়ে গেলে পুনরায় মশক ভর্তি করে পানি 
নিয়ে আসতেন । এভাবে বারবার পানি নিয়ে এসে তাঁদের পিপাসা মেটাতেন।২ 
উম্মু সালীত (রা) মশক পানি ভর্তি করে তাঁদের হাতে তুলে দিতেন ।৩ 


আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা কিছু সংখ্যক নারীসহ মুসলিম 
শহীদদের লাশগুলোর সঙ্গে অসম্মানসূচক আচরণ করে এবং সেগুলো কেটে কুটে 
বিকৃত করে। শহীদদের লাশের নাক-কান কাটতে শুরু করে । সে হযরত হামযা 
(রা)-র কলিজা টেনে বের করে চিবাতে থাকে, কিন্তু গলধঃকরণ করতে ব্যর্থ হয়ে 
উগরে দেয় ।8 


প্রত্যাবর্তনকালে আবু সুফিয়ান পাহাড়ে আরোহণপূর্বক সজোরে ধ্বনি দিয়ে 
বলতে থাকেন ঃ যুদ্ধ পাশা খেলার মত অনিয়মে ভরা । আজ এর জয় হচ্ছে তো 
কাল জয় হচ্ছে অন্যের । দেবতা হোবলের জয় হোক! রাসূলুল্লাহ (সা) বললেন ঃ 
ওমর! দাঁড়িয়ে এর জওয়াব দাও আর বল £ আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান । তিনি ভিন্ন 
আর কেউ নেই ।৫ আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা জাহান্নামে ৷ 
এতদশ্রবণে আবূ সুফিয়ান বললেন £ < ৪১- ১৬ ৪১| (| “আমাদের 
ওয্যা দেবতা রয়েছে আর তোমাদের ওয্যা নেই।” 

রাসূলুল্লাহ (সা) বললেন £ তোমরা এর জওয়াব দাও । সাহাবারা জিজ্ঞেস 
করলেন £ আমরা এর কি জওয়াব দেব? তিনি বললেন £ বল, J, «| 
১] ৬৯০১৩ “আল্লাহ আমাদের প্রভু আর তোমাদের কোন প্রভু নেই ।”উ যখন 
তারা নিজেদের গন্তব্যে চলল আর মুসলমানরা তাদের নিজেদের গন্তব্য পথে 
>, সই আদ পিউ উকি চে এবং সহীহ মুসলিম, ওহুদ 


যুদ্ধ শীর্ষক অধ্যায়: কিছুটা ইবন হিশাম, ২য় খণ্ড, ৮৫ পৃ. ও যাদুল-মা'আদ; এ (৩৫২, 
১খ)। 


২. বুখারী, ওহুদ যুদ্ধ, ১.৪; 1১৭ ০০৮৮ ০৮০৯ 31 ও মুসলিম, পুরুষদের সঙ্গে মেয়েদের 
যুদ্ধে গমন অধ্যায় । 


রা। 
সীরাত ইবন হিশাম (২৪৯১)। 
. প্রাগুক্ত, এ (২৪৯৩)। 
সহীহ বুখারী, ওহুদ যুদ্ধ শীর্ষক অধ্যায় । 


€েশি০০ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৭ 


চলতে শুরু করল তখন তারা পুনরায় চীৎকার করে বলে ওঠে £ আগামী বছর বদর 
প্রান্তরে পুনরায় তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ হবে । রাসূলুল্লাহ (সা) একজন 
সাহাবীকে বললেন, তুমি বল, হ্যা, আমাদের ও তোমাদের মাঝে এই তারিখই 
বহাল রইল ।৯ 

লোকেরা আপন আপন নিহতদের জন্য শোকাহত ছিলেন, ছিলেন বিষাদমগ্নু। 
তারা তাদের দাফন-কাফনে ছিলেন মশগুল । হযরত হামযা (রা)-এর শাহাদাতের 
বিরাট প্রভাব ও প্রতিক্রিয়া দেখা দেয় রাসূলুল্লাহ (সা)-র ওপর যিনি ছিলেন আঁ- 
হযরত (সা)-এর চাচা ও দুধভাই এবং যিনি তাঁর জন্য সর্বদাই ঢালস্বরূপ ছিলেন । 


একজন ঈমানদার মহিলার ধৈর্য 

সাফিয়্যা বিনতে “আবদুল মুত্তালিব (রা) ছিলেন হযরত হামযা (রা)-র আপন 
বোন । তিনি শহীদ ভাইকে দেখার উদ্দেশ্যে আগমন করলে রাসূলুল্লাহ সো) তদীয় 
পুত্র যুবায়র ইবনুল-আওয়াম (রা)-কে বলেন যে, তোমার মাকে ফিরিয়ে দাও । তাঁর 
ভাইয়ের লাশকে যেভাবে অসম্মান করা হয়েছে তা যেন তিনি দেখতে না পারেন। 
তিনি নির্দেশ মাফিক মাকে গিয়ে ফিরে যাবার ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-র নির্দেশ 
জানিয়ে দিলেন । উত্তরে তিনি বলেন £ তাকে ফিরে যেতে হবে কেন? আমি জানি 
যে, আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে। আর এ সবই হয়েছে আল্লাহ্‌র 
রাস্তায়। এজন্য আমি আল্লাহ চাহেত পুরস্কার ও ছওয়াব প্রাপ্তির আশা পোষণ করব 
এবং পরিপূর্ণ ধৈর্য ধারণ করব । এরপর তিনি লাশের নিকট গমন করলেন এবং 
শহীদ ভাইয়ের লাশ দেখলেন, ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং তাঁর জন্য প্রাণভরে 
আল্লাহ্র দরবারে মাগফিরাত কামনা করলেন । এরপর তিনি তাঁকে দাফন করবার 
নির্দেশ দিলেন এবং ওহুদের শাহাদতগাহের মাটি হল তার শেষ বিশ্রামস্থল ।২ 


মুস“আব ইবন উমায়র রো) এবং অপরাপর শহীদের দাফন 

রাসূলুল্লাহ (সা)-এর পতাকাবাহী হযরত মুস'আব ইবন উমায়র (রা) ইসলাম 
গ্রহণের পূর্বে কুরায়শদের মধ্যে অন্যতম ধনীর দুলাল ছিলেন এবং আপন 
সৌন্দর্যপ্রিয়তা ও উত্তম বেশভূষার কারণে তিনি প্রবাদপুরুষে পরিণত হয়েছিলেন । 
শাহাদাত লাভের পর তাঁর ভাগ্যে একটি মাত্র কাফনের কাপড় জুটেছিল যা দৈর্ঘ্যে 
এতই ছোট ছিল যে, মাথা ঢাকতে গেলে পায়ের পাতা অনাবৃত হয়ে যায় আর 
১. সীরাত ইবনে হিশাম, (২৪৯৪)। 
২. সহীহ বুখারী, ওহুদ যুদ্ধ । 
১৭ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৮ 


পায়ের পাতা ঢাকতে গেলে মাথা উদলা হয়ে যায়। রাসূলুল্লাহ (সা) এতদ্দৃষ্টে 
বললেন £ তাঁর মাথা ঢেকে দাও আর পায়ের পাতা ইযখির ঘাস দিয়ে ঢেকে দাও ।১ 


রাসূলুল্লাহ (সা) দুই দু'জন শহীদকে একই কবরে দাফনের নির্দেশ দেন। তিনি 
বলতেন, কুরআন মজীদের ইলম ও হেফ্জ-এর ক্ষেত্রে কার ভাগ বেশি? এরপর 
যার দিকে ইশারা করা হত তিনি সর্বপ্রথম তাঁকে কবরে নামানোর জন্য বলতেন 
এবং বলতেন যে, আমি কেয়ামতের দিন তাঁদের সাক্ষী হব। তিনি শহীদদেরকে 
আহত ও রক্তাক্ত অবস্থায় দাফন করবার নির্দেশ দেন।২ তাঁদের জানাযা যেমন পড়া 
হয়নি, তেমনি তাঁদের গোসলও দেওয়া হয়নি ।৩ 


রাসূলুল্লাহ (সা)-এর জন্য মহিলা সাহাবীর আস্মোৎসর্গ 

মুসলমানগণ মদীনায় পৌছবারকালে বনী দীনার গোত্রের এক মহিলার বাড়ীর 
পাশ দিয়ে যেতে হয়। এই মহিলার স্বামী বাপ-ভাই সকলেই যুদ্ধে শহীদ হয়ে 
গিয়েছিলেন । মুসলমানরা তাঁকে এসব খবর দিতেই তিনি বলে ওঠেন ৪ আগে তো 
বল, রাসূলুল্লাহ (সা) কেমন আছেন? 

লোকেরা উত্তরে জানাল, তোমার এঁকান্তিক আরজ মাফিক হুযূর (সা) সহীহ 
-সালামতেই আছেন । মহিলা তখন বলতে লাগলেন £ আমাকে দেখাও । আমি 
তাঁকে স্বয়ং দেখতে চাই । লোকেরা হুযূর (সা)-এর দিকে ইশারা পূর্বক দেখিয়ে 
দিতেই মহিলাটি সেদিকে গেলেন এবং হুযুর (সা)-এর চেহারা মুবারক দৃষ্টে বলে 
উঠলেন যে, হে আল্লাহ্‌র রাসূল! আপনি সহীহ সালামতে থাকলে আর সকল 


মুসীবতই তুচ্ছ।৪ 


১. প্রাণুক্ত। 

২. সহীহ বুখারী ১৯। ১৬: ৩০০1 ১১ 453 ১ শীর্ষক অধ্যায় । 

৩. শহীদদের গোসল না দেওয়া সম্পর্কে কোন মতভেদ নেই । তাঁদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করা 
হয়ে থাকে যাতে তাঁরা এই অবস্থায় আল্লাহর দরবারে পৌছতে পারেন৷ অবশ্য তাঁদেরকে জানাযা 
দেওয়া হবে কিনা সে সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালিক, শাফিঈ ও আহমদ 
ইবন হাম্বল (র)-র মতে জানাযা আদায় করা হবে না। ইমাম আবু হানীফা (র) ও অপরাপর ইমাম 
(যেমন আওযাঈ, সুফিয়ান ছওরী ও ইসহাক ইবন রাহওয়ায়হ)-এর মতে শহীদদের জানাযা আদায় করা 
হবে। ইমাম আহমদ (রা)-এরও একটি মত এইরূপ । তাঁদের দলীল সেই বর্ণনা যে সব বর্ণনায় 
ওহুদের শহীদের জানাযা পাঠ করবার উল্লেখ রয়েছে। স্বয়ং উকবা ইবন আমের (রা) থেকে ইমাম 
বুখারী প্রমুখ বর্ণনা করেছেন যে, আঁ- হযরত (সা) একদিন ওহুদে গমন করেন এবং তিনি সেখানে 
কিতাবুল জানাইয)। রিস্তারিত জানতে চাইলে দেখুন শরাহ মা'আনিউল-আছার, তাহাবী, বাবুস-সালাত 
আলা'শ-শুহাদা ও ইমাম যায়লাঈকৃত নাসবু'র ব্যায়াঃ, বাব আহাদীছু'স-সালাত 'আলা'শ-শুহাদা । 

8. সীরাত ইবন হিশাম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৫৯ 


আত্মোৎসর্গ ও আনুগত্যের একটি দৃষ্টান্ত 

এদিকে দ্বীনের দুশমন ও কাফির মুশরিকরা একে অপরকে তিরস্কার ও ভ€সনা 
করতে শুরু করল এবং বলতে লাগল ঃ তোমরা কিছুই করতে দিলে না। তোমরা 
একদিকে তো তাদের শক্তি ও শৌর্য-বীর্যকে আহত করেছ, তাদের জোর ভেঙেছ, 
এরপর তাদেরকে পুরোপুরি দমন না করেই তাদেরকে ছেড়ে দিলে? (অতএব 
এবার মুসলমানদেরকে পুরোপুরি ধ্বংস সাধন মানসে তারা পুনরায় মদীনা 
আক্রমণের দৃঢ় সংকল্প গ্রহণ করে)। রাসূলুল্লাহ (সা) এ সংবাদ পেতেই 
সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে, এখনই দুশমনকে পশ্চাদ্ধাবন করতে হবে । এ 
ছিল এমন এক মুহুর্ত যখন মুসলমানরা আঘাতে আঘাতে জর্জরিত । পরদিন 
রবিবার ভোরবেলা তাঁর ঘোষক ঘোষণা দিল যে, সকলে যেন শক্রর পশ্চাদ্ধাবন 
করতে বেরিয়ে পড়ে । সাথে সাথে এ ঘোষণাও প্রদান করা হয় যে, এই 
পশ্চাদ্ধাবনে কেবল তারাই শরীক হবে যারা গতকাল এই যুদ্ধে শরীক ছিল। 
এদিকে অবস্থা তো ছিল এই যে, এমন একজন মুসলমানও এমন ছিলেন না যিনি 
কোন না কোনভাবে আহত না হয়েছেন, কোন না কোন প্রকার তকলীফের শিকার 
না হয়েছেন। কিন্তু তাঁরা সকলেই অবনত মস্তকে রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে রওয়ানা 
হয়ে গেছেন। তাঁদের মধ্যে এমন একজনও ছিলেন না যিনি পেছনে থেকেছেন । 
সকলেই মদীনা থেকে আট মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে পৌছে 
অবস্থান নেন এবং সোমবার, মঙ্গলবার ও বুধবার মোট তিন দিন অবস্থান করেন। 
এরপর তিনি মদীনা প্রত্যাবর্তন করেন ।১ 

আল্লাহ তা'আলা আনুগত্যের এই প্রেরণা ও রাসূল (সা)-এর নির্দেশ অবনত 
চিত্তে ও বিশ্বস্ততার সঙ্গে মেনে নেবার কথা তাঁর অবিনশ্বর গ্রন্থে এভাবে বর্ণনা 
করেছেন £ 
& 05011705105 ০০ ১০ 0৮০১।১ el Er iil 
31141105901 ৯2০2৯115251 TL 25 
Els Uy ও GO sls AEE LE 1১০ SS nll 
Le Iai এ) ০৯25 li JS sy dl 
ES US 0 phe Lad 5 ty be cbt Jlrs ly ce 


[) 5259259487০ 


* ০১০৮০ ৫ 01 ০৬০৯০ 9৩ ০০ LN Ty las 
১. সীরাত ইবন কাছীর, ৩য় খণ্ড, ৯৭ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬০ 


“যারা আহত হওয়ার পরেও আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মান্য করেছে 
তাদের মধ্যে যারা সৎ ও পরহ্যেগার তাদের জন্য রয়েছে মহা ছওয়াব । যাদেরকে 
লোকেরা বলেছে, তোমাদের সাথে মুকাবিলা করার জন্য লোকেরা সমাবেশ 
করেছে (বিশাল সেনাবাহিনী); অতএব তাদেরকে ভয় কর । তখন তাদের বিশ্বাস 
আরও দৃঢ় হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহ্‌ই যথেষ্ট আর কতই না 
উত্তম কর্মবিধায়ক তিনি, অতঃপর মুসলমানরা ফিরে এল আল্লাহ্র অনুগ্রহ নিয়ে; 
তাদের কোন অনিষ্ট স্পর্শ করে নাই । তারপর তারা আল্লাহ্‌র ইচ্ছার অনুগত হল। 
দেখায়; সুতরাং তোমরা যদি মু'মিন হও তবে তোমরা তাদেরকে ভয় কর না, 
আমাকেই ভয় কর” (সুরা আল-ইম্রান, ১৭২-৭৫ আয়াত)। 


প্রাণের থেকেও প্রিয় 

হিজরতের তৃতীয় বছরে আযল ও কারা গোত্রের লোকেরা রাসূল (সা)-এর 
খেদমতে দরখাস্ত পেশ করে যে, তাদেরকে এমন কিছু লোক দেওয়া হোক যাঁরা 
তাদেরকে দীনের তা‘লীম দিতে পারেন। রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামের মধ্য 
থেকে ছয়জনের একটি দল এই কাজের জন্য পাঠান যাঁদের ভেতর হযরত আসেম 
ইবন ছাবিত, খুবায়ব ইবন 'আদী ও যায়দ ইবনুদ দাছিন্রা রো)-ও ছিলেন । তাঁরা 
রাজী" নামক স্থানে পৌছলে (রাজী“ উসফান ও মক্কার মাঝে অবস্থিত) গোত্রের 
লোকেরা গাদ্দারী করে এবং বলে, আমরা আল্লাহ্র সামনে প্রতিজ্ঞা করছি যে, 
আমরা কাউকে জানে মারব না । কিছু মুসলমান বললেন, আমরা মুশরিকদের কোন 
অঙ্গীকার কবুল করি না। তাঁরা মুকাবিলা করেন এবং শহীদ হন। যায়দ ইবনুদ 
দাছিন্া, খুবায়ব ইবন “আদী ও “আবদুল্লাহ ইবন তারিক (রা) অস্ত্র সংবরণ করেন। 
তাঁদেরকে বন্দী করা হয়। “আবদুল্লাহ ইবন তারিক (রা)-কে পথিমধ্যে শহীদ, 
খুবায়ব ইবন ‘আদী ও যায়দ ইবনুল দাছিন্রা রো)-কে তারা মক্কার কুরায়শদের নিকট 
বিক্রী করে দেয়। খুবায়ব (রা)-কে হুজায়র ইবন আবী ইহাব ক্রয় করে তার বাপ 
ইহাবের হত্যার বিনিময়ে হত্যা করার উদ্দেশ্যে ৷ যায়দ ইবনুদ দাছিন্না (রা)-কে 
সাফওয়ান ইবন উমায়্যা তার পিতা উমায়্যা ইবন খালাফ-এর বদলি হিসাবে ক্রয় 
করে। যায়দ রো)-কে হারাম শরীফের বাইরে হত্যার জন্য যখন নিয়ে যাওয়া হয় 
তখন সেখানে কুরায়শদের বহু লোক সমবেত ছিল । এদের মধ্যে আবু সুফিয়ানও 
ছিলেন। তিনি হযরত যায়দ (রা)-কে বলেন £ যায়দ! আমি তোমাকে কসম দিয়ে 
জিজ্ঞেস করছি, তুমি কি এটা পসন্দ করবে যে, তুমি আরামে নিজের ঘরে ফিরে 
যাও আর তোমার জায়গায় মুহাম্মাদ (সা) হোক । হযরত যায়দ (রা) উত্তর দিলেন ৪ 
আমি তো এও পছন্দ করি না যে, আমি আরামে ঘরে থাকি আর মুহাম্মাদ (সা)-এর 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬১ 


পায়ে একটি কাঁটাও ফুটুক এরপর আবু সুফিয়ান মন্তব্য করেন, আমি কাউকে 
কোন লোককে এত ভালবাসতে দেখিনি যতটা ভালবাসে মুহাম্মাদ (সা)-কে তাঁর 
সঙ্গী-সাথীরা । এরপর তাঁকে শহীদ করে দেওয়া হয়।১ 

এসব লোক হযরত খুবায়ব (রা)-কে যখন শূলে চড়াবার উদ্দেশ্যে নিয়ে এল 
তখন তিনি বললেন, যদি তোমরা এতে কিছু মনে না কর তবে তোমরা আমাকে 
দু'রাক“আত সালাত আদায়ের অনুমতি দাও । তারা বলল ঃ হাঁ, পড়তে পার । তিনি 
দু'রাক'আত সালাত অত্যন্ত প্রশান্তি ও পূর্ণ আদব সহকারে আদায় করলেন। 
অতঃপর তাদের দিকে ফিরে তিনি বললেন, যদি আমার এই ধারণা না হত যে, 
তোমরা একে (আমার সালাত আদায়কে) মৃত্যু ভয়ের সঙ্গে গুলিয়ে ফেলবে 
তাহলে আমি আরও সালাত আদায় করতাম । এরপর তিনি নিম্নোক্ত কবিতাটি 
আবৃত্তি করেন ঃ 
০১৪ 401 A 7541 ৬৪ 0০০৯০ Hil ৩৯ ৮০ ০১০৪ 

* ১৯০ ৬1০০ ০০০৪1 ste এ০০৪ 7 50৪ 013 4431 ০5 A 1155 

“আমি যখন ইসলামের জন্য নিহত হচ্ছি তখন আমার আর এ ব্যাপারে কোন 
পরওয়া নেই আল্লাহ্‌র রাস্তায় কোন দিকে কাৎ হয়ে আমি জীবন দিচ্ছি। যা কিছু 
হচ্ছে নির্ভেজাল আল্লাহ্‌র জন্যই হচ্ছে। যদি তিনি চান তবে আমার ছিন্নভিন্ন ও 
কর্তিত দেহের ওপর বরকত নাযিল করবেন ।” 

এই কবিতা আবৃত্তি করতে করতেই তিনি সত্যের পথে শহীদ হলেন।২ 
বী’র মা“উনার ঘটনা 

রাসূলুল্লাহ (রা) আমের ইবন মালিকের আবেদনের প্রেক্ষিতে তাদের মধ্যে 
ইসলামের দাওয়াত ও তবলীগের উদ্দেশ্যে একটি জামা'আত পাঠান। এতে ৭০ 
জন সবেত্তিম ও নির্বাচিত মুসলমান শামিল ছিলেন । জামা'আত যথাসময়ে রওয়ানা 
হয় এবং বী'রে মাউমা নামক স্থানে অবস্থান গ্রহণ করে । এখানে বনী সুলায়ম-এর 
“উসায়্যা, রিল ও যাকওয়ান গোত্র একত্র হয়ে গোটা কাফেলাকে ঘিরে ফেলে। 
কাফেলার লোকেরা এতদ্দৃষ্টে তলোয়ার হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সকলেই 
শাহাদাত বরণ করেন । কেবল কা'ব ইবন যায়দ (রা) ভাগ্য ক্রমে প্রাণে রক্ষা পান 
যিনি পরবর্তীকালে খন্দক যুদ্ধে শাহাদাত লাভ করেন ।৩ 


১. ইবন ইসহাক বর্ণিত, ইবন হিশাম, ২/১৭৪। 

২. বিস্তারিত দেখুন সীরাত ইবন হিশাম, ২/১৬৯-৭৬; সহীহ বুখারী, কিতাবুল-মাগাযী, বাবু'্ত-তাওহীদ 
ওয়াল-জিহাদ; ইবন কাছীর, ২/১২৩-২৫। 

৩. বুখারী, মুসলিম ও সীরাত ইবন হিশাম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬২ 


একজন শহীদের অন্তিম বাক্য যা ঘাতকের 
ইসলাম গ্রহণের উপলক্ষ “হল 

এই অভিযানে হযরত হারাম ইবন মিলহান (রা) শহীদ হন। তাঁকে জাববার 
ইবন সুলমা হত্যা করেন । হারাম ইবন মিলহান (রা) ইনতিকালৈর সময় যেই বাক্য 
উচ্চারণ করেছিলেন তাই তাঁর ইসলাম গ্রহণের কারণ হয়। জাব্বার স্বয়ং বর্ণনা 
করেন, আমাকে যে জিনিস ইসলামের দিকে টেনে এনেছিল তা ছিল এইঃ আমি 
তাঁদের একজনের দুই কাঁধের মাঝখানে বল্পম নিক্ষেপ করি । দেখতে পেলাম বল্পম 
তাঁর বক্ষদেশ ভেদ করেছে। এ সময় তাঁর মুখ দিয়ে এই বাক্য উচ্চারিত হয়, 
<] ০১৩ ১১৪ ২8৫41 ০১৩ ০১৪ “কাবার প্রভু প্রতিপালকের কসম! 
আমি কামিয়াব হয়ে গেছি, হয়েছি সফলকাম ।” আমি বিস্ময়ের সঙ্গে মনে মনে 
বললাম, “এ কী ধরনের কামিয়াবী! আমি কি তাঁকে হত্যা করিনি?” পরে আমি 
বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারলাম যে, এর অর্থ ছিল 
শাহাদাত লাভ যা ছিল তাঁর সফলতা লাভের কারণ । আমি বললামঃ আল্লাহ্‌র কসম! 
তিনি সফলকাম হয়েছেন । আর এ বাক্যই তাঁর ইসলাম গ্রহণের কারণ হয় ,১ 


বনু নাদীরের নিবসিন 

রাসূলুল্লাহ (সা) একদা নাদীর গোত্রের নিকট গমন করেন । বনু নাদীর ছিল 
ইয়াহ্‌দীদের সবচেয়ে বড় গোত্র । সেখানে গিয়ে তিনি তাদের নিকট বনী 
আমের-এর দু'জন নিহত ব্যক্তির রক্তপণের ক্ষেত্রে সাহায্য কামনা করেন। তাদের 
ও বনী আমের-এর মধ্যে পারস্পরিক মৈত্রী চুক্তি ছিল। তারা এ সময় নবী করীম 
(সা)-এর সঙ্গে খুবই মিষ্ট বাক্য বলে এবং খুবই আশা-ভরসার বাণী শোনায়, কিন্তু 
পদরি অন্তরালে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। 

রাসূলুল্লাহ (রা) তাদের একটি ঘরের দেওয়াল সংলগ্ন জায়গায় বসা ছিলেন। 
তাঁকে এ অবস্থায় দেখে নিজেদের মধ্যে তারা বলাবলি করতে লাগল, এ রকম 
সুযোগ তোমরা আর কখনো পাবে না। যদি আমাদের একজন ওপরে উঠে একটি 
ভারী পাথর তাঁর মাথার ওপর ফেলতে পার তবে আমরা চিরতরে তাঁর হাত থেকে 
নিষ্কৃতি পেতে পারি । হুযুর আকরাম (সা)-এর সঙ্গে এ সময় কয়েকজন সাহাবা 
বর্তমান ছিলেন। এদের মধ্যে হযরত আবূ বকর সিদ্দীক, হযরত ওমর ও হযরত 
আলী (রা)-ও ছিলেন। 


১. এই ঘটনা বুখারীতে কিতাবুল-মাগাষীর রাজী যুদ্ধের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে; ইবন হিশাম, 
২/১৮৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬৩ 


আল্লাহ তা'আলা ওয়াহী মারফত তদীয় রাসূলকে দুশমনের এই নাপাক 
অভিপ্রায় সম্পর্কে অবহিত করেন । তিনি তক্ষুণি সেখান থেকে উঠে পড়েন এবং 
মদীনার উদ্দেশ্যে রওয়ানা হন। মদীনায় উপস্থিত হতেই সমর প্রস্তুতিতে মশগুল হন 
এবং তাদের মুকাবিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তিনি সম্মুখে অগ্রসর হয়ে 
তাদের গোত্রে গিয়ে ছাউনি ফেলেন । এ ঘটনা ছিল ৪র্থ হিজরীর রবিউল আওয়াল 
মাসের ৷ তিনি ছয় রাত পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখেন । তাদের অন্তরে 
আল্লাহ তা'আলা এতটা ভীতি সৃষ্টি করেন যে, তারা স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আবেদন জানায়, আপনি আমাদেরকে এই শর্তে এখান থেকে অন্যত্র যাবার 
অনুমতি দিন যে, আমাদের জীবনের নিরাপত্তা থাকবে । যতটা পারি উট নিয়ে যেতে 
পারব। অবশ্য সাথে তারা কোন প্রকার অস্ত্রশস্ত্র নিতে পারবে না। তিনি তাদের 
আবেদন উল্লিখিত শর্তে কবুল করেন । ফলে তারা তাদের সকল আসবাবপত্র ও 
রসদ-সম্তার যতটা উটের পিঠে চাপিয়ে নেওয়া সম্ভব ছিল নিয়ে যায় । অতঃপর এ 
দৃশ্যও দেখা যায় যে, একজন মানুষ তার সমস্ত ঘর-বাড়ী নিজের হাতেই ভাঙছে, 
ধ্বসিয়ে দিচ্ছে এবং যতটা সামান উটের পিঠে চাপানো সম্ভব চাপিয়ে রওয়ানা 
হচ্ছে।১ 

এ যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলার নিম্নোক্ত আয়াত নাযিল করেন ৪ 
SLU als bn oli Jl ১০12৫ hl CS এ ৬২ 
ie HEC il, 1১৯১ 0 SEC b ill 
le sl ০৪ 8৪5 aii Mle ১০ AGL cd 


Ed i: 20 Fr 02 ৪১ 5 


৬5 ie ও ১১৮০১] ১29 Merl ১৫১৬০ ০৬৯৯ 
* ১০০৭ 
“কিতাবধারীদের মধ্যে যারা কাফির, তিনি তাদেরকে প্রথম সমাবেশেই 
তাদের বাড়ী-ঘর থেকে বহিষ্কৃত করেছেন। তোমরা ধারণাও করতে পারনি যে, 
তারা বের হবে এবং তারা মনে করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ্‌র 
কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ্‌র শাস্তি তাদের ওপর এমন দিক থেকে 
আসল, যার কল্পনাও তারা করেনি । আল্লাহ তাদের অন্তরে ভয়ের সঞ্চার করে 
দিলেন। তারা তাদের বাড়ীঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস 
করছিল । অতএব, হে চক্ষুম্মান ব্যক্তিগণ ! তোমরা শিক্ষা গ্রহণ কর” (সূরা হাশর, 
২ আয়াত) । 
১. সীরাত ইবন হিশাম, ২খ.. ১৯০-১। 


www.almodina.com 


নবীয়ে র হমত-২৬৪ 


তাদের মধে/ থেকে কিছু লোক খায়বারে গিয়ে বসতি স্থাপন করে, কিছু লোক 
সিরিয়া পানে গমন করে, আর মুসলমানরা এর ফলে ধোঁকা ও প্রতারণা, ষড়যন্ত্র ও 
মুনাফিকীর এক বিরাট বড় আড্ডা থেকে নিষ্কৃতি পায়, অথচ লড়াই-সংঘাতের 
প্রয়োজনও পড়ল না। J] -১০। 111 5৪৫০ “যুদ্ধে মুমিনদের জন্য 
আল্লাহই যথেষ্ট ।” তাদের নিবসিনের পর রাসূলুল্লাহ (রা) তাদের সকল ধন-সম্পদ 
প্রথম দিককার মুহাজিরদের মধ্যে বন্টন করে দেন। 


যাতু’র-রিকা যুদ্ধ 

হি. চতুর্থ বছরে রাসূলুল্লাহ (রা) নজ্দ এলাকা অভিমুখে জিহাদের উদ্দেশ্যে 
মুখ ফেরালেন । বনী মাহারিব ও বনী ছা“লাবা (গাতাফান গোত্র)-কে কিছুটা শিক্ষা 
দেওয়াই ছিল এর উদ্দেশ্য । তিনি রওয়ানা হয়ে “নাখ্ল' নামক স্থানে অবতরণ 
করেন । আবূ মুসা আল-আশ“আরী (রা) বলেন, “আমাদের ছয় জনের মধ্যে একটি 
মাত্র উট ছিল । ফলে পদব্রজে চলতে গিয়ে সকলের পায়ে ফোস্কা পড়ে যায় এবং 
পায়ের নখ পর্যন্ত উপড়ে যায়। এই কষ্ট থেকে বাঁচার জন্য লোকে নিজেদের পায়ে 
পটি বেঁধে নেয়। এজন্য এ যুদ্ধ গাযওয়া যাভু'র-রিকা অর্থাৎ পট্টিওয়ালা যুদ্ধ নামে 
খ্যাতি লাভ করে ।৯ 

উভয় পক্ষ একে অপরের নিকটবর্তী হয় । কিন্তু পরিণতি যুদ্ধ অবধি গড়ায়নি। 
লোকে একে অন্য থেকে ভীত ছিল । এ সময় রাসূলুল্লাহ (সা) সালাতু'ল-খাওফও 
আদায় করেন ।২ 


এই মুহূর্তে তোমাকে কে বাঁচাতে পারে? 

এই যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ (সা) দুপুর বেলা একটি বাবলা 
গাছের ছায়ায় বিশ্রাম নেন। এ সময় সাহাবায়ে কিরাম পাশাপাশি অন্যান্য বৃক্ষের 
তলায় আরাম করবার জন্য চলে যান। আর তিনি নিজে আপন তলোয়ার খানা 
গাছের ডালে লটকিয়ে এর ছায়ায় আরাম করতে থাকেন। 

হযরত জাবির (রা) বর্ণনা করেন, ইতোমধ্যে আমাদের ঘুম পেয়ে গেল । 
আমরা কিছুটা ঘুমিয়েছি এমন সময় আমরা অনুভব করলাম যে, রাসূলুল্লাহ (সা) 
আমাদেরকে ডাকছেন । আমরা গিয়ে দেখি যে, এক বেদুঈন তাঁর পাশে বসা। 
তিনি বললেন, আমি শুয়ে ছিলাম । এমন সময় সে এই তলোয়ার হাতে উঠিয়ে 


১. বা ভি HOLL ch FEL a 
বুখারী বলেন, যাতু'র-রিকা খায়বরের পর সংঘটিত হয়। হযরত আবূ মূসা আল-আশ'আরী (রা) 


বর্নিত ৷ 
২. সীরাত ইবন হিশাম, ২/২০৪ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬৫ 


নেয় । আমি চোখ মেলতেই দেখতে পেলাম সে আমার মাথার ওপর তলোয়ার 
উচিয়ে রেখেছে । সে আমাকে বলল ঃ এখন (আমার হাত থেকে) তোমাকে কে 
বাঁচাতে পারে? আমি বললাম ঃ আল্লাহ । এই দেখ, এখন বসে আছে। কিন্তু 
রাসূলুল্লাহ (সা) তাকে কোন সাজা দেননি ।৯ 
সংঘর্ষবিহীন যুদ্ধাভিযান 

হিজরী ৪র্থ বছরে শা“বান মাসে রাসূলুল্লাহ (সা) বদরের উদ্দেশ্যে রওয়ানা 
হলেন। আবু সুফিয়ান পূর্বেই তারিখ নির্ধারিত করেছিলেন । তিনি সেখানে পৌছে 
ছাউনি ফেলেন, আট রাত সেখানে অবস্থান করেন এবং আবু সুফিয়ানের অপেক্ষায় 
থাকেন । আবু সুফিয়ানও মুকাবিলার উদ্দেশ্যে বের হন, কিন্তু ফিরে যাবার মধ্যেই 
তিনি কল্যাণ দেখতে পান। তিনি তাঁর লোকদেরকে বলেন, এটা শুষ্ক ও দুর্ভিক্ষের 
বছর । আমার ফিরে যাবার ইচ্ছা আর তোমাদেরও ফিরে যাওয়াই ভাল । মোটের 
ওপর লড়াই-সংঘর্ষ পর্যন্ত আর গড়ায়নি । আল্লাহ তা'আলা মুসলমানদেরকে তাদের 
অসৎ উদ্দেশ্য থেকে নিরাপদ রাখেন । 

দুমাতু'ল জান্দাল অভিযানেও যুদ্ধের প্রয়োজন দেখা দেয়নি । তিনি নিরাপদেই 
মদীনায় প্রত্যাবর্তন করেন ।২ 


খন্দক বা আহযাব যুদ্ধ 
(শাওয়াল ৫ হি.) 
৫ম হিজরীর শাওয়াল মাসে খন্দক বা আহ্যাব যুদ্ধ সংঘটিত হয় ।৩ এটি সেই 
সব গুরুত্বপূর্ণ ঘটনা ও সমর অভিযানগুলোর অন্যতম যার প্রভাব-প্রতিক্রিয়া ইসলাম 
ও মুসলমানদের ইতিহাস, ইসলামী দাওয়াত ও তাবলীগের ভবিষ্যত, দীনে হকের 
প্রসার ও বিস্তার এবং ইসলামের অগ্রাভিযানের ক্ষেত্রে খুবই সুদূরপ্রসারী ফলদায়ক 
প্রমাণিত হয়েছে। এটি ছিল একটি চুড়ান্ত যুদ্ধ এবং এমন একটি কঠিন পরীক্ষা যার 
অভিজ্ঞতা মুসলমানদের ইতোপূর্বে কখনো হয়নি । 
৮ ০০০9 ১৫০০৭ ১5৮5 ০9০৯ ১ 


EEN EAL NA] 


০221 0০৯ ৯ ৩১১) 418 তি ১৯০৯৭] ঠা ০০5 
1১24 1১১ 151১1) ১১৮৮৭। 
১. সহীহ বুখারী, কিতাবুল কিতাবুল-মাগাযী ৷ 


২. সীরাত ইবন হিশাম ১/২০৯-২১৩। 
৩. সীরাত ইব্‌ন হিশাম, ২/২১৪ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬৬ 


“যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চভূমি ও নিম্নভূমি থেকে এবং 
যখন তোমাদের দৃষ্টিভ্রম হচ্ছিল, প্রাণ কণ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহ 
সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে, সে সময় মুমিনগণ 
পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল” (সূরা আহযাব, ১০-১১ 
আয়াত)। 

এই যুদ্ধের মূল কারণ ছিল ইয়াহুদীরা । ঘটনার বিবরণ এই যে, বনী নাদীর ও 
বনী ওয়াইলের কিছু লোক মক্কায় যায় এবং কুরায়শদের সঙ্গে দেখা করে তাদেরকে 
রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে উস্কানি দিতে ও উত্তেজিত করতে শুরু করে। 
কুরায়শদের এ ধরনের যুদ্ধের অভিজ্ঞতা ছিল এবং তারা বহু আগে থেকেই এর 
ফল ভোগ করে আসছিল । এজন্য তারা এর সাহস করছিল না। কিন্তু ইয়াহ্দীদের 
প্রতিনিধি দলটি অবস্থাকে অত্যন্ত অনুকূল ও উপযোগী করে তাদের সামনে তুলে 
ধরে। তারা এও আশ্বাস দেয় যে, এমতাবস্থায় আমরা আপনাদের সাথেই থাকব 
এবং যতদিন না এই দীনকে জড়েমূলে উৎসাদন করতে পারব ততদিন আমরা দম 
নেব না। এ কথায় কুরায়শরা খুব খুশী হয় এবং আনন্দাতিশয্যে তাদের এই 
আহ্বান কবুল করে । সকলেই এ বিষয়ে একমত হয় এবং সমর প্রস্তুতিতে লেগে 
যায়। প্রতিনিধি দল এখান থেকে বেরিয়ে গাতাফান গোত্রে গমন করে এবং 
তাদেরকেও এই যুদ্ধে শরীক হওয়ার আহ্বান জানায় । তাদের বিভিন্ন গোত্রের 
সামনে তুলে ধরে এবং কুরায়শরা যে অত্যন্ত উৎসাহের সঙ্গে যুদ্ধে আসছে সে 
বিষয়েও সবাইকে অবহিত করে ।১ 

এই সকল প্রয়াসের ফলে তাদের মধ্যে একটি সামরিক চুক্তি হয় যার 
গুরুত্বপূর্ণ শরীক ছিল কুরায়শ, ইয়াহুদী ও গাতফান গোত্র । তারা আরও কিছু শর্তের 
ব্যাপারেও একমত হয় যার ভেতর একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই যে, গাতাফান 
গোত্র এই মিত্র বাহিনীতে ছয় হাজার সৈন্যসমেত অংশ নেবে । এর বিনিময়ে 
ইয়াহুদীরা গাতাফান গোত্রকে খায়বারের বাগানগুলোর গোটা বছরের ফসল প্রদান 
করবে । মোটের ওপর কুরায়শরা চার হাজার যোদ্ধা এতদুদ্দেশ্যে সমবেত করে, 
গাতাফান করে ছয় হাজার । আর এ সংখ্যা সাকুল্যে দাঁড়ায় দশ হাজারে । 
সেনাবাহিনীর অধিনায়ক নিযুক্ত করা হয় আবু সুফিয়ানকে ।২ 
প্রজ্ঞা মু’মিননের হারানো সম্পদ 

রাসূলুল্লাহ (সা) এই সম্মিলিত অভিযানের সংবাদ পেতেই এবং তাদের এই 


কল্প যে, তারা মুসলমানদের অস্তিত্ব ধরাপৃষ্ঠ থেকে চিরতরে মুছে ফেলবে, 
১. সীরাত ইবন হিশাম, ২/২১৪। 


২. প্রাগুক্ত. ২/২১৯-২০। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬৭ 


অবহিত হতেই মুসলমানদের ডেকে পরিস্থিতির নাযুকতা সম্পর্কে অবগত করান। 
মুসলমানরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিয়য়টি গ্রহণ করেন এবং যুদ্ধের জন্য তৈরি 
হন। তারা এবার মদীনার অভ্যন্তরে দুর্গবন্দী থেকে প্রতিরোধ বা আত্মরক্ষামূলক 
যুদ্ধকে অগ্রাধিকার দান করেন । এ সময় মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিন হাজার । 

এবার হযরত সালমান ফারসী (রা) মদীনার সামনে? খন্দক (পরিখা) খননের 
পরামর্শ দিলেন। এটি ছিল ইরানীদের অতি পরিচিত সামরিক কর্মকৌশল । হযরত 
সালমান (রা) আরজ করেন £ হে আল্লাহ্‌র রাসূল! ইরানে যখন আমরা অশ্বারোহী 
বাহিনীর হামলার আশংকা করতাম তখন আমরা তাদের মুকাবিলায় খন্দক খনন 
করতাম । রাসূলুল্লাহ (সা) তাঁর এই অভিমত অত্যন্ত পসন্দ করেন এবং মদীনার 
উত্তর-পশ্চিমে অবস্থিত ময়দানে খন্দক খননের নির্দেশ দিলেন। এটি ছিল সেই 
খোলা অংশ যেখান থেকে শক্র মদীনার ভেতরে প্রবেশের সহজ সুযোগ পেতে 
পারত।২ 

রাসূলুল্লাহ (সা) খন্দক খননের কাজ তাঁর সাহাবায়ে কিরামের মধ্যে এভাবে 
বন্টন করে দিলেন যে, প্রতি দশজনের ভাগে চল্লিশ (৪০) হাত খননের দায়িত্ব 
বতয়ি ।৩ খন্দকের দৈর্ঘ্য ছিল প্রায় ৫ (পাঁচ) হাজার হাত, গভীরতা সাত থেকে দশ 
হাত এবং প্রস্থ সাধারণভাবে নয় হাতের কিছু বেশি হবে ।8 


মুসলমানদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সাম্যের নতুন স্রোত 

রাসূলুল্লাহ (সা) খন্দক খননের ক্ষেত্রে স্বয়ং মুসলমানদের সঙ্গে শরীক ছিলেন 
এবং সকলে মিলে পূর্ণ হিম্মত ও দৃঢ়তা সহকারে এই কাজ আঞ্জাম দেন।৫ শৈত্য 
প্রবাহ ছিল খুব তীব্র । খাদ্যের পরিমাণ ছিল এত কম যাতে কোনক্রমে জীবন রক্ষা 
করা চলে । কখনও আবার তাও মিলত না। হযরত আবূ তালহা (রা) বলেন, আমরা 
রাসূলুল্লাহ (সা)-এর কাছে ক্ষুধার কথা বললাম এবং নিজেদের পেট খুলে 
দেখালাম । সেখানে তখন একটা পাথর বাঁধা ছিল। এতদৃষ্টে রাসূলুল্লাহ (সা) তাঁর 
পেটের ওপর থেকে কাপড় সরিয়ে নিলেন । আমরা দেখত পেলাম সেখানে দু'টো 
পাথর বাঁধা ।৬ 


১. প্রাগুক্ত, ২/২২৪ । 

খনন কাজ মদীনার উত্তর-পূর্বদিকে থেকে শুরু করে উত্তর-পশ্চিম পর্যন্ত শেষ হয়। এর পূর্ব প্রান্ত হাররাহ 
ওয়াকিমের সঙ্গে করে উত্তর-পশ্চিম পর্যন্ত শেষ হয়। এর পূর্বে প্রান্ত হাররাহ ওয়াকিমের সঙ্গে মিলত এবং 
পশ্চিমের প্রান্ত বাতহান উপত্যকার পশ্চিম থেকে যেখানে পশ্চিম হাররাতুল ওয়াবরা অবস্থিত । দ্র. মদীনা শহরের 
চিত্র; আছারুল-মাদীনাতি'ল-মুনাওয়ারা, উস্তায আবদুল কুদ্দুস আল-আনসারীকৃত । 

সীরাত ইবন কাছীর ১৯২ । 

গাযওয়াতুল-আহযাব, উত্তাদ আহমদ বাশমীলকৃত। 

বিস্তারিত দ্র. সীরাত ইবন হিশাম,৪১৩। 

তিরমিযী: আল্লামা তীবী মিশকাতের ব্যাখ্যায় লেখেন যে, সেই যুগের আরবে রেওয়াজ ছিল. যার ক্ষুধায় কষ্ট দিত, 
ফলে পেট চুপসে যেত, সে নিজেকে খাড়া রাখার জন্য পেটে পাথর বাঁধত: (মিশকাত ৪৪৮)। 


(সি: 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৬৮ 


এতদসত্বেও সবাই ছিলেন আনন্দোৎফুল্প । সকলেই আল্লাহ তা'আলার শোকর 
আদায় করতেন, ছন্দোবদ্ধ কবিতা আবৃত্তি করতেন, তাঁর প্রশংসাগীতি গাইতেন 
এবং তাঁদের মুখে অভিযোগের একটি বাক্যও ছিল না। 
হযরত আনাস (রা) বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (সা) খন্দকের নিকট 
তশরীফ নিলেন। তিনি দেখতে পেলেন যে, মুহাজির ও আনসাররা সকাল সকাল 
ঠাপ্তার ভেতর খন্দক খননে ব্যস্ত । তাঁদের নিকট গোলামও ছিল না এবং কর্মচারীও 
ছিল না যারা তাঁদের পরিবর্তে এই কাজ আঞ্জাম দিত। তাদের এই কঠিন পরিশ্রম 
ও ক্ষুধা-তৃষ্তাদৃষ্টে তাঁর যবান মুবারক থেকে স্বতঃস্ফূর্তভাবে এই দো'আ উচ্চারিত 
হলঃ 
১১৯১ ০৯০১০ Yl ০৯০০ ১৫4। 
:5১1411521-491 58518 
“হে আল্লাহ্‌! আখেরাতের জীবনই তো প্রকৃত জীবন; অতএব আনসার ও 
এতদ্শ্রবণে উত্তরে তাঁরা বললেন £ 
*1551 Lil slat ০০ 1০৮৯৯ 1520 92541 ০৯৪ 
“আমরা তো তারাই যারা মুহাম্মাদ (সা)-এর নিকট আমাদের জীবন প্রদীপ 
অবশিষ্ট থাকা পর্যন্ত জিহাদের বায় 'আত গ্রহণ করেছি।”১ 
হযরত আনাস (রা) আরও বর্ণনা করেন, কোথাও থেকে এক মুষ্টি যব মিলে 
গেলে তার মলীদা (পানির দ্বারা দলিত ময়দা বা আটার পিণ্ড) বানানো হত এবং 
এতে অল্প পরিমাণে চর্বি মিশিয়ে নেয়া হত, অথচ তার স্বাদ ও গন্ধে সবটার 
ভেতরই পার্থক্য দেখা দিত। 


সঙ্কট সন্ধিক্ষণ ও অবরোধের আঁধারে ইসলামী বিজয়ের আলোকরশ্মি 

খন্দক খনন করাকালে এক জায়গায় একটি বিরাটকায় পাথর সামনে পড়ল। 
কোদাল পাথরের কাছে হার মানায় সকলেই রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে গিয়ে 
ব্যাপারটা তাঁকে অবহিত করলেন । পাথরটি দেখার পর তিনি নিজেই কোদাল 
তুললেন এবং বিসমিল্লাহ বলে এমন জোরে পাথরে আঘাত করলেন যে, পাথরের 
এক-তৃতীয়াংশ ভেঙে গেল। তিনি তখন বললেন, আল্লাহু আকবার! আমাকে 
সিরিয়ার চাবিগুচ্ছ দেওয়া হয়েছে। এরপর তিনি অপর তৃতীয়াংশও ভাঙলেন এবং 


১. সহীহ বুখারী, আনাস (রা) বর্ণিত, ত, কিতাবুল মাখা, খন্দক যুদ্ধ শীর্ষক অধ্যায় । 


odina.com 


নবীয়ে রহমত-২৬৯ 


বললেন ঃ আল্লাহু আকবার! আমাকে পারস্যের চাবিগুচ্ছও দেওয়া হয়েছে। 
আল্লাহ্র কসম! আমি আমার নিজের চোখে মাদায়েনের শ্বেত প্রাসাদ দেখতে 
পাচ্ছি। এরপর তৃতীয় বারের মত বিসমিল্লাহ বলে বাকি অংশের ওপর আঘাত 
করলে পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। তিনি বললেন ঃ আল্লাহু আকবার! 
আমাকে য়ামানের চাবিগুচ্ছও দেওয়া হয়েছে। আল্লাহ্‌র কসম! এক্ষণে আমি এই 
জায়গায় সান“আ শহরের দরজা দেখতে পাচ্ছি।৯ এই কথা তিনি তখন বলেছিলেন 
যখন মুসলমানদের নিজেদের নিরাপদে বেঁচে যাওয়াটাই নিশ্চিত ছিল না। একদিকে 
ক্ষুধা তাঁদেরকে ক্লান্ত ও কাহিল করে তুলছিল, অপরদিকে তীব্র শৈত্য প্রবাহ তাঁদের 
জীবনকে বিপন্ন করে তুলছিল। তৃতীয়ত, শক্রু ছিল মাথার ওপর । 
খন্দক যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর কয়েকটি মু“জিযা 

এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর কয়েকটি মু'জিযা প্রকাশিত হয় । মুসলমানরা 
যখন খন্দক খনন করতে কোন কষ্টক্রেশের সম্মুখীন হতেন অথবা এ ধবনের কোন 
বাঁধা কিংবা প্রতিবন্ধকতা সামনে এসে দেখা দিত তখন তিনি কোন পাত্রে পানি 
চাইতেন, এরপর তিনি তাতে কুলি করতেন এবং যা কিছু আল্লাহ তা'আলা তাঁকে 
দিয়ে বলাতেন তা দিয়ে দু'আ করতেন। এরপর উক্ত পানি পাথরের ওপর ছিটিয়ে 
দেওয়া হলে তা বালির টিবির মত নরম হয়ে যেত।২ 

খাবারে এমন খোলামেলা বরকত হত যে, অল্প খাবারও বিরাট সংখ্যক 
লোকের জন্য যথেষ্ট হয়ে যেত। কেবল যথেষ্টই হত না, বরং সমগ্র বাহিনীই 
পরিতৃপ্ত হয়ে যেত। 

হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) বলেন, আমরা খন্দকের দিন খনন কাজ 
করছিলাম । এমন সময় বিরাট বড় এক শক্ত পাথর সামনে এসে দেখা দিল। 
সকলে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে গিয়ে হাজির হলেন এবং বললেন যে, এই 
একটি বিরাট বড় শক্ত পাথর সামনে এসে দেখা দিয়েছে যা খন্দক খননে বাঁধার 
সৃষ্টি করছে। তিনি বললেন, আচ্ছা, আমি নামছি। এরপর তিনি এমন অবস্থায় 
দাঁড়ালেন যে, তাঁর পেটে তখন একটি পাথর বাঁধা । সে সময় আমাদের অবস্থা ছিল 
এ রকম যে, তিনদিন যাবত আমাদের পেটে দানাপানি কিছুই পড়েনি । রাসূলুল্লাহ 
(সা) কোদাল তুললেন এবং এ পাথরের ওপর মারলেন। মারার সাথে সাথেই 
পাথরটি বালির মতই ধ্বসে গেল । আমি আরজ করলাম ঃ 


১. বায়হাকী, বারা'আ ইবন আযিব আল-আনসারী (রা) বর্ণিত। 
২. সীরাত ইবন হিশাম, ২/২১৭-২১৮। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭০ 


ইয়া রাসূলাল্লাহ! কিছুক্ষণের জন্য আমাকে আমার ঘরে যাবার অনুমতি দিন । 
(অনুমতি পাবার পর) ঘরে গিয়ে আমি আমার স্ত্রীকে বললাম ঃ আমি রাসূলুল্লাহ 
(সা)-কে এমন অবস্থায় দেখেছি যে, দেখার ধৈর্য আমার নেই । তোমার কাছে কি 
খানাপিনার মত কিছু আছেঃ? স্ত্রী বললেন ঃ হ্যা, কিছু যব আছে আর আছে একটি 
বকরীর বাচ্চা । আমি বকরীর বাচ্চাটাকে যবেহ করলাম, যব পিষলাম এবং এক 
ডেকচিতে গোশৃত চড়িয়ে দিলাম । আমি যখন রাসুলুল্লাহ (সা)-এর খেদমতে 
যেতে লাগলাম তখন আটা মাখা হয়ে গিয়েছিল । ডেকচি ছিল চুলার ওপর । রান্না 
প্রায় শেষ হওয়ার পথে । আমি ফিরে গিয়ে রাসূল (সা)-কে বললাম, আমি অল্প কিছু 
খানার ব্যবস্থা করেছি । আপনি দুই একজনকে সাথে নিয়ে মেহেরবানী করে চলুন । 
তিনি আমাকে জিজ্ঞেস করলেন £ খানার পরিমাণ কতটা হবে? আমি বিস্তারিত 
বললাম । শুনে তিনি বললেন £ এতো অনেক বেশি! গ্রিক আছে। তুমি ঘরে গিয়ে 
বল যে, আমি না আসা পর্যন্ত ডেকচি চুলা থেকে যেন না নামায় এবং উনুন থেকে 
রুটিও যেন বের না করে। এরপর তিনি সকলকে ডেকে বললেন ঃ লোকসকল! 
বিসমিল্লাহ । অনন্তর সমস্ত মুহাজির ও আনসার দাঁড়িয়ে পড়লেন আর আমি আমার 
স্ত্রীর কাছে গেলাম এবং বললাম £ খবর রাখ কিছু? ওদিকে রাসূলুল্লাহ (সা) সমস্ত 
আনসার, মুহাজির এবং সাথে যত লোক ছিল সবাইকে সাথে করে আসছেন । স্ত্রী 
বললেন ঃ খাবারের ব্যাপারে তিনি কি কিছু জিজ্ঞেস করেছেন ? জাবির বললেন ঃ 
হাঁ! (ইতোমধ্যে আল্লাহ্‌র রাসূল এসে উপস্থিত হয়ে) বললেন £ লোকসকল! 
তোমরা ভেতরে প্রবেশ কর আর ভীড় কর না। এরপর তিনি রুটি টুকরো করে 
এক একটি টুকরোর ওপর গোশ্ত রাখছিলেন আর এক একজনকে দিয়ে 
যাচ্ছিলেন। এরপর গোশ্ত ও রুটি নেবার পর ডেকচি ও উনুন ঢেকে দিচ্ছিলেন 
এবং সাহাবায়ে কিরামের সামনে গোশ্ত রুটি পেশ করছিলেন। এরপর কাপড় 
সরিয়ে পূর্বে মতই রুটি ছিড়তেন, গোশ্ত নিতেন এবং সাহাবায়ে কিরামকে 
দিতেন। শেষাবধি সবার পেট ভরে গেল এবং এরপর খাবার উদ্ৃত্ত থেকে গেল। 
এরপর তিনি জাবির (রা)-এর স্ত্রীকে বললেন ৪ এখন তুমি খাও এবং অন্যদেরকে 
খেতে দাও । কেননা সকলেই এখনও ক্ষুধা ও অনাহারে রয়েছে ।১ 

অপর এক বর্ণনায় হযরত জাবির (রা) থেকে এ কথাও উদ্ধৃত হয়েছে যে, 
আমি হুযূর (সা)-এর খেদমতে উপস্থিত হলাম এবং আস্তে বললাম £ ইয়া 
রাসূলাল্লাহ! আমরা একটা জানোয়ার যবেহ করেছি আর আমাদের কাছে অল্প কিছু 
যব ছিল যা পিষেছি। আপনি সাথে দুই-একজনকে নিয়ে চলুন । (একথা শুনতেই) 
১. সহীহ বুখারী, খন্দক যুদ্ধ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭১ 


তিনি সজোরে ডাকলেন £ খন্দকবাসী! জাবির এক বিরাট দাওয়াতের ইন্তেজাম 
করেছে ।১ 


কঠিন পরীক্ষা 
কুরায়শরা সামনে অগ্রসর হয়ে মদীনার উপকণ্ঠে ছাউনি ফেলল । তাদের সৈন্য 
খ্যা ছিল দশ হাজার ৷ গাতাফান গোত্র ও তাদের প্রভাবাধীন গোত্রসমূহ এ 
জায়গায় অবস্থান নিল। রাসূলুল্লাহ (সা) তিন হাজার মুসলমানসহ তাদের মুকাবিলার 
উদ্দেশ্যে রওয়ানা হলেন। খন্দক ছিল এই উভয় বাহিনীর মাঝে অন্তরায়স্বরূপ। 
মুসলমান ও কুরায়জা গোত্রের মধ্যে একটি চুক্তি ছিল । বনু নাদীরের সর্দার হুয়াই 
ইবন আখতাব তাদের কথায় পড়ে গোত্রের লোকদের চুক্তি ভঙ্গে উৎসাহিত করল। 
বনী কুরায়জা কিছুটা অস্বীকৃতি ও দ্বিধার সঙ্গে এই পদক্ষেপের প্রতি সমর্থন জ্ঞাপন 
করে। এর ফলে ভীতি ও সন্ত্রাস সমগ্র শহরে ছড়িয়ে পড়ে । মুনাফিকরাও সুযোগ 
বুঝে হাত-পা মেলতে শুরু করল। (এইরূপ সঙ্কটময় পরিস্থিতিতে) রাসূলুল্লাহ 
(সা) ধারণা করলেন যে, এমতাবস্থায় গাতাফান গোত্রের সঙ্গে এই শর্তে সন্ধি ও 
সমঝোতা করা ভাল হবে যে, মদীনায় উৎপন্ন ফলের এক-তৃতীয়াংশ সর্বদা 
তাদেরকে দেওয়া হবে । আর এ ধারণার পেছনে আনসারদের প্রতি মমত্ববোধ ও 
সহানুভূতি ছিল একমাত্র কারণ । কেননা রাসূলুল্লাহ (সা)-এর ধারণায় যুদ্ধের দরুন 
আনসারদের ওপর সবচেয়ে বেশি চাপ পড়ছে । কাজেই তিনি তাঁদেরকে আরও 
বেশি পরীক্ষার মাঝে ফেলতে চাচ্ছিলেন না। কিন্তু আওস ও খাযরাজ দলপতি সাদ 
ইবন মু'আয ও সা‘দ ইবন উবাদা (রা)-র হিম্মত ও অটুট মনোবল এবং তাঁদের 
সংকল্পের দৃঢ়তা ও স্থিরচিত্ততাদৃষ্টে তিনি স্বীয় অভিমত পরিবর্তন করেন। তাঁরা 
বললেন, যে সময় আমরা শির্ক ও মূর্তিপূজার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত ছিলাম, যখন 
না আমরা আল্লাহ্র ইবাদত করতাম, আর না তাঁকে চিনতাম, সে সময়ও আমরা 
খেজুরের একটি দানাও (খানাপিনার যিয়াফত২ ও কেনা-বেচা ছাড়া) তাদেরকে 
দেওয়ার জন্য তৈরি ছিলাম না। আর এখন যখন আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা 
ধন্য ও অনুগৃহীত করেছেন, তিনি আমাদেরকে হেদায়াত দান করেছেন, আপনার 
পবিত্র সত্তা ও ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন তখন আমরা তাদেরকে 
আমাদের মাল-সম্পদ দেবঃ? আল্লাহ্র কসম! আমাদের এর কোনই প্রয়োজন নেই। 
আমাদের কাছে তাদের জন্য তলোয়ার ছাড়া আর কিছু নেই যতক্ষণ না আল্লাহ 


১. সহীহ বুখারী । 
২. হাদীছে এ সময় খানার জন্য ১১, শব্দ এসেছে। এ সম্পর্কে আল্লামা তাহির পাটনী “মাজমাউ বিহারি'ল 
আনওয়ার”-এ লিখেছেন যে, শব্দটি ফারসী. বিয়ে উপলক্ষে বিরাট দাওয়াত বোঝাতে ব্যবহৃত হয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭২ 


তা'আলা তাদের ও আমাদের মাঝে ফয়সালা করেন । রাসূলুল্লাহ (সা) এতদশ্রবণে 
বললেন ঃ তোমাদের ইচ্ছাই প্রতিপালিত হবে । 
কাফির ও মুসলিম বীরের শক্তি পরীক্ষা 

রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাথে সমস্ত মুসলমানই সেখানে (ছাউনি ফেলে) 
অবস্থান করলেন। দুশমন তাঁদেরকে অবরোধ করে রেখেছিল, কিন্তু অবস্থা তখনও 
যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। অবশ্য শত্রুর দুই-একজন অশ্বারোহী সৈনিক ঘোড়া ছুটিয়ে 
সামনে অগ্রসর হয়েছে এবং খন্দক প্রান্তে এসে থেমে গেছে। তারপর গভীর 
খন্দকদৃষ্টে বলাবলি করেছে যে, এ যে দেখছি এক নতুন কৌশল, নতুন জাল 
বিছানো হয়েছে, এরা যার সঙ্গে পরিচিত নয়। এরপর এভাবে তাদেরই একটি দল 
খোঁজ করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌছে যেখানে খন্দকের প্রশস্ততা 
খুবই কম ছিল। সেখানে পৌছে তারা ঘোড়ার পাঁজরে গুঁতা মারতেই ঘোড়া এক 
লাফে খন্দক পেরিয়ে চলে এল এবং মদীনার ভূখণ্ডে দৌঁড়ে বেড়াতে লাগল । এই 
দলের মধ্যে আরবের প্রখ্যাত অশ্বারোহী বীর আমর ইবন আবদুদও ছিল যাকে এক 
হাজার অশ্বারোহী সৈনিকের সমকক্ষ গণ্য করা হত। সে এক স্থানে থেমে হাঁক 
ছাড়ল £ঃ আছে এমন কেউ যে আমার মুকাবিলা করবে? এতদশ্রবণে হযরত আলী 
(রা) তার সামনে এগিয়ে গেলেন এবং বললেন ঃ আমর! তুমি আল্লাহ্র সঙ্গে 
অঙ্গীকার করেছিলে যে, কুরায়শদের কেউ তোমাকে দু'টো বিষয়ে দাওয়াত দিলে 
তার একটি তুমি অবশ্যই কবুল করবে । ‘আমর স্বীকার করল এবং বলল, হ্যা, 
আমি এ কথা বলেছিলাম । হযরত আলী (রা) বললেন £ ঠিক আছে। আমি 
তোমাকে আল্লাহ্‌র, তদীয় রাসূলের ও ইসলামের দাওয়াত দিচ্ছি। সে বলল £ 
আমার এর কোন প্রয়োজন নেই । হযরত আলী (রা) বললেন ঃ তাহলে আমি 
তোমাকে মুকাবিলার দাওয়াত দিচ্ছি। সে তখন বলতে লাগল ঃ ভাতিজা আমার! 
আল্লাহ্র কসম ! আমি তোমাকে হত্যা করতে চাই না। হযরত আলী (রা) 
বললেন ঃ কিন্তু আল্লাহ্‌র কসম! তোমাকে আমি অবশ্যই হত্যা করতে চাই। 

এ কথা শুনে আমরের রক্ত গরম হয়ে গেল। সে অশ্বপৃষ্ঠে থেকে লাফিয়ে 
নেমে পড়ল এবং তার বুরুশ কেটে দিল । রাগে-ক্রোধে অগ্নুশর্মা হয়ে সে তার 
মুখে সজোরে এক থাপ্পড় মারল । এরপর সেই অবস্থায় হযরত আলী (রা)-এর 
দিকে ফিরল। 

শুরু হল শক্তি পরীক্ষা । কিছুক্ষণ উভয়েই আপন আপন রণনৈপুণ্য ও তুলোয়ার 
চালনার অপূর্ব কৌশল প্রদর্শন করল । অতঃপর হযরত আলী (রা) আমরের 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৩ 


ভবলীলা সাঙ্গ করলেন ।১ আমরের সঙ্গী অপর ঘোড়সওয়ারের নাম ছিল নওফাল 
ইবন মুগীরা । সে এসব দেখে লাফিয়ে খন্দক পার হয়ে উর্ধশ্বাসে পালাল। 
জিহাদ ও শাহাদাতের জন্য মায়ের অনুপ্রেরণা দান 

উন্মুল-মু'মিনীন হযরত আয়েশা (রা) সে সময় বনী হারিছার দুর্গে অন্যান্য 
মুসলিম মহিলাদের সঙ্গে অবস্থান করছিলেন । তখন পর্যন্ত পদরি হুকুম নাযিল 
হয়নি ৷ তিনি বর্ণনা করেন, সা“দ ইবন মু'আয (রা) একদিন দুর্গের পাশ দিয়ে 
যাচ্ছিলেন। তিনি তখন এত ছোট লৌহবর্ম পরিধান করেছিলেন যে, তাঁর গোটা 
হাতটাই ছিল এর বাইরে । তিনি রণসঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিলেন । তাঁর মা 
তাঁকে এ অবস্থায় দেখে বলেন £ বেটা! তুমি অনেক দেরী করে ফেলেছ, 
তাড়াতাড়ি যাও। হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, আমি তাকে বললাম ঃ উম্মু 
সা'দ (সাঁদ-এর মা)! আল্লাহ্র কসম, আমার মন বলছে সা“দ-এর লৌহবর্ম এর 
চেয়ে যদি আরেকটু বড় হত । অনন্তর তাই হল যার আশঙ্কা হযরত আয়েশা (রা) 
প্রকাশ করেছিলেন। এই খোলা হাতের ওপর একটা তীর এমনভাবেই এসে লাগল 
যে, তাতে হাতের মূল শিরাটাই কেটে গেল। ফলে তিনি এই আঘাতের 
পরিণতিতে বনী কুরায়জা অভিযানে শাহাদাতবরণ করেন।২ 


গায়বী মদদ 

মুশরিকরা মুসলমানদেরকে এভাবে ঘিরে ফেলে যেভাবে কোন দুর্গে কোন 
বাহিনীকে অবরুদ্ধ করা হয়। এই অবরোধ প্রায় এক মাস কাল অব্যাহত থাকে । 
ইতোমধ্যে তাদেরকে সর্বপ্রকার মুসীবত ও তকলীফের মুখোমুখি হতে হয়। এ 
সময় মুনাফিকদের মুনাফিকীও জাহির হয়ে যায়। অনন্তর তাদের কেউ কেউ 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট মদীনায় ফিরে যাবার অনুমতি প্রার্থনা করে । আর এ 
জন্য বাহানা পেশ করে যে, তাদের বাড়ীঘর অরক্ষিত, অথচ ব্যাপারে তা ছিল না। 
সকলের ঘরই নিরাপদ ও সুরক্ষিত ছিল। এ ছিল কেবল পালাবার ফন্দি মাত্র । 

রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাহাবাগণ ভয় ও পেরেশানীর মধ্যে কাল কাটাচ্ছিলেন। 
এমন সময় আকস্মিকভাবে গাতাফান গোত্রের নু'আয়ম ইবন মাসউদ তাঁর 
খেদমতে হাজির হন এবং বলেন ঃ হে আল্লাহ্‌র রাসূল ! আমি ইসলাম গ্রহণ 
করেছি। কিন্তু আমার কওম আমার ইসলাম গ্রহণের কথা জানে না। এখন আপনার 
অভিপ্রায় মাফিক হুকুম করুন । রাসূলুল্লাহ (সা) বললেন ঃ তুমি একলা মানুষ । তুমি 
১. ইবন কাছীর ৩/২০২-৩। 
২. প্রাগুক্ত, ৩/২০৭। 
১৮ = 

www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৪ 


ওখানে থেকেই আমাদের সাহায্য কর। যুদ্ধ চাতুর্য বা কৌশলের নাম । নু'আয়ম 
ইবন মাসউদ (রা) সেখান থেকে বিদায় নিয়ে বনী কুরায়জার কাছে গেলেন এবং 
তাদের সঙ্গে এমন কিছু কথাবার্তা বললেন যে, তাদের নিজেদের গৃহীত অবস্থান ও 
নীতির ব্যাপারে সন্দেহ সৃষ্টি হল। তাদের মনে এই সন্দেহ দেখা দিল যে, কুরায়শ 
ও গাতাফান গোত্রের সঙ্গে (যারা বাইরের লোক) তাদের এই সম্পর্ক ও মাখামাখি 
এবং মুহাজির ও আনসারদের সঙ্গে (যারা স্থানীয় বাসিন্দা ও তাদের পুরনো 
প্রতিবেশী) তাদের এই শত্রুতা কতটা ঠিক হচ্ছে। নু'আয়ম তাদেরকে এও পরামর্শ 
দিয়েছিলেন যে, কুরায়শ ও গাতাফানের সমর্থনে লড়াই করবার পূর্বে তাদের কিছু 
বিশিষ্ট লোক ও সদরিকে তাদের (বনু কুরায়জার) জামিন হিসাবে রেখে দেওয়া ভাল 
যাতে তাদের ওপর ভরসা করা যায়। তারা এ কথা শুনে বলল £ আসলেই তুমি 
আমাদেরকে খুবই ভাল কথা শুনিয়েছ। এরপর তিনি সেখান থেকে উঠে কুরায়শ 
নেতৃবৃন্দের কাছে যান এবং নিজেকে তাদের শুভাকাঙক্ষী বন্ধু ও কল্যাণকামী 
হিসেবে তুলে ধরার পর বলেন, ইয়াহুদীরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত । তারা 
এখন ভাবছে, কুরায়শদের কিছু অভিজাত ও নেতৃস্থানীয় লোক বন্ধক হিসাবে 
তাদের হাতে থাকুক যাতে প্রতিজ্ঞা ভঙ্গের কোনরূপ আশঙ্কা না থাকে । তাদের 
ইচ্ছা, এই নেতৃবৃন্দকে তারা মুহাম্মাদ (সা)-এর হাতে তুলে দেবে এবং তিনি 
তাদের মাথা তলোয়ার দিয়ে উড়িয়ে দেবেন। এরপর তিনি গাতাফান-এর কাছে 
গেলেন এবং তাদেরকেও তাই বললেন যা তিনি কুরায়শদেরকে বলেছিলেন । ফল 
দাঁড়াল এই যে, উভয় পক্ষ পরস্পর সম্পর্কে সতর্ক ও সজাগ হয়ে গেল এবং 
তাদের মনে ইয়াহুদীদের সম্পর্কে গভীর ঘৃণা দেখা দিল। সংশ্লিষ্ট সকলের মধ্যে 
বিভেদ সৃষ্টি হল এবং পরস্পর পরস্পরকে ভয় পেতে লাগল । অনন্তর আবু সুফিয়ান 
ও গাতাফান গোত্রের নেতৃবৃন্দ যখন চূড়ান্ত যুদ্ধের সূচনা করতে চাইল তখন 
ইয়াহুদীরা তালবাহানা করতে শুরু করল এবং তাদের কিছু লোক জামিন হিসাবে 
চেয়ে বসল । এ কথা শুনতেই তাদের নিশ্চিত বিশ্বাস জন্মাল যে, নু'আয়ম ইবন 
মাসউদ (রা) যা কিছু বলেছিল তা ঠিই এবং তা হরফে হরফে সত্যি ছিল। তারা 
এই দরখাস্ত গ্রহণ করতে পরিষ্কার অস্বীকার করল । অপরদিকে ইয়াহুদীরাও অনুমান 
করতে পারল যে, তাঁর কথা সত্য ছিল। আর এভাবেই তাদের ইচ্ছা ও সংকল্পে 
ভাটা পড়ল এবং এঁক্য ভেঙে খান খান হয়ে গেল। 

শেষাবধি আল্লাহ তা'আলার মদদ দেখা দিল । কাফির মুশরিকদের ফৌজ ও 
ইসলাম দুশমনদের বাহিনীর ওপর শীতের রাতে এমন প্রবল শৈত্যপ্রবাহ শুরু হল 
যে, তাদের তীবুগুলো উপড়ে গেল, ডেকচিগুলো উল্টে গেল। এতদুদ্দেশ্যে আবু 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৫ 


সুফিয়ান বললেন £ কুরায়শগণ! এখন আর এখানে অবস্থান করার মত নেই। 
আমাদের খচ্চর ও ঘোড়াগুলো শেষ হয়ে গেছে। বনু কুরায়জা আমাদের সঙ্গে 
প্রতিজ্ঞা ভঙ্গ করেছে এবং খুবই ভয়ংকর ও কষ্টদায়ক খবর আমরা তাদের সম্পর্কে 
পেয়েছি। এই প্রবল শৈত্যপ্রবাহ যে কেয়ামত সৃষ্টি করেছে তাও তোমরা দেখতে 
পাচ্ছি। ডেকচি পর্যন্ত চুলার ওপর টিকছে না। আগুন জ্বালাতে কষ্ট হচ্ছে। 
আমাদের কোন অবস্থান ও আশ্রয়স্থলই নিরাপদ ও অক্ষত নেই । এখন এখান 
থেকে বেরিয়ে পড় । আমি ফিরে যাবার ইচ্ছা করেছি। এই বলে আবু সুফিয়ান তার 
বাঁধা উটের নিকট গেলেন, তার পিঠে চড়ে বসলেন, পাশে গুঁতা মারলেন। 
অতঃপর উট খাড়া হতেই তিনি এর রশি খুলে দিলেন। 

গাতাফান এই খবর পেতেই যে, কুরায়শরা স্বদেশের পথে রওয়ানা হয়ে 
গেছে, নিজেরাও যে যার বাড়িঘরের পথ ধরল । রাসূলুল্লাহ (সা) সে সময় নামায 
পড়ছিলেন। হুযায়ফা ইবনুল-য়ামান (রা) [যাঁকে তিনি সম্মিলিত বাহিনীর ভেতর 
গোয়েন্দাগিরির দায়িত্‌ দিয়ে পাঠিয়েছিলেন যাতে তিনি রাসূল (সা)-কে তাদের 
গতিবিধি সম্পর্কে অবহিত করতে পারেন] এ সময় প্রত্যাবর্তন করেন। তিনি যা 
কিছু দেখেছিলেন সে সম্পর্কে রাসূল আকরাম (সা)-কে অবহিত করেন ।১ 

ভোর হতেই তিনি খন্দক ছেড়ে মদীনা গমন করেন । মুসলমানরাও ফিরে এল 
এবং যে যার অস্ত্র পরিত্যাগ করল ।২ কুরআন করীম এই ঘটনা সম্পর্কে নিম্নোক্ত 
মারা 


Goss ৪958০ ০8 


3১688924592 এ 
+ 
“হে মু'মিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহ্‌র নে'মতের কথা স্মরণ কর, 
যখন শক্রবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে 
ঝঞ্চা বায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম, যাদেরকে তোমরা দেখতে 
সাহা নার গজ ত দম য়া নানার, আয়াত ৯)। 


পাটির ৬ AEH okie iS Salil 
elie 05 101 ৩৫৩ 001 5 তি | 
“আল্লাহ পাক কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন তারা কোন কল্যাণ 


১. সহীহ মুসলিম, গাযওয়াতুল-আহ্যাব শীর্ষক অধ্যায়, ইবন ইসহাক কর্তৃকও বর্ণিত হয়েছে। 
২. বিস্তারিত বর্ণনা সীরাত ইবন কাহীর, ৩/২১৪ দ্রষ্টব্য । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৬ 


পায়নি । যুদ্ধ করার জন্য আল্লাহ্‌ই মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেলেন। আল্লাহ 
শক্তিধর, পরাক্রমশালী” (সূরা আহযাব, ২৫ আয়াত)। 

এভাবে যেই মেঘ বিরাট জোরেশোরে উঠেছিল তা গর্জন ও বিদ্যুৎ চমক 
দেখিয়ে কোনরূপ বর্ষণ ছাড়াই উড়ে যায় এবং মদীনার আকাশ মুক্ত হয়ে যায় । 
রাসূলুল্লাহ (সা) বলেন ঃ এ বছরের পর কুরায়শরা আর কখনো তোমাদের ওপর 
আক্রমণোদ্যত হবে না, বরং তোমরাই তাদের ওপর হামলা করবে ।১ 

খন্দক যুদ্ধে মুসলমানদের সবাধিক সাতজন শহীদ হন এবং মুশরিকদের 
চারজন নিহত হয়। 


বনী কুরায়জার যুদ্ধ 
(৫ম হিজরী) 


বনী কুরায়জার চুক্তিভঙ্গ 

রাসূলুল্লাহ (সা) যখন মদীনায় তশরীফ এনেছিলেন তখন তিনি মুহাজির ও 
আনসারদের মধ্যে এমন একটি চুক্তিনামা লিপিবদ্ধ করেছিলেন যেই চুক্তিনামায় 
ইয়াহুদীদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল এবং তাদের সঙ্গেও পারস্পরিক চুক্তি 
সম্পাদন করা হয়েছিল । এই চুক্তিতে তাদের ধর্ম ও ধন-সম্পদের হেফাজতের 
যিম্মাদারী গ্রহণ করা হয়েছিল । এজন্য কিছু শর্ত তাদের অনুকূলে আরোপ করা 
হয়েছিল আর কিছু শর্ত তাদের ওপর চাপানো হয়েছিল । এই চুক্তিনামার বিশেষ 
বিশেষ বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ 8 

“ইয়াহুদীদের মধ্যে যারা আমাদের সহযোগী হবে তাদের সাথে 
সাহায্য-সহযোগিতা ও সাম্যের আচরণ করা হবে । তাদের ওপর জুলুম করা হবে না 
এবং তাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করা হবে না। মদীনার কোন মুশরিক 
কুরায়শদের জীবন ও সম্পদের নিরাপত্তা ও আশ্রয় যেমন দেবে না, তেমনি কোন 
মু'মিন মুসলমানের মুকাবিলায় তার জন্য বুকও পেতে দেবে না। ইয়াহুদীরা 
ব্যয়ভার বহন করবে । ইয়াহুদীদের বিভিন্ন গোত্র২ মুসলমানদের সঙ্গে একই 
জাতিগোষ্ঠীর মত বসবাস করবে । ইয়াহুদীদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, 
মুসলমানরাও তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে । তারা তাদের অধীনস্থ গোলাম 
এবং নিজেদের ব্যাপারে পরিপূর্ণ স্বাধীন থাকবে ।” 


১. প্রাগুক্ত, ৩/২২১। 
২. এই চুক্তিপত্র যেসব য়াহুদী গোত্রের নাম ছিল তারা হল বনী আওফ, বনী সায়েদা, বনী জুশাম, বনী আল- 
আওস ও বনী ছা'লাবা। 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৭ 


অঙ্গীকারপত্রে এও ছিল যে, এই অঙ্গীকারনামা ও লিখিত চুক্তির দৃষ্টিকোণ 
থেকে যুদ্ধে একে অপরকে সাহায্য করা বাধ্যতামূলক হবে। বৈধ ও এঁশী 
আনুগত্যের সীমারেখার ভেতর কল্যাণ কামনা, নিষ্ঠা ও মঙ্গলাকাঙক্ষার দৃষ্টিভঙ্গি 
পোষণ করবে । ইয়াছরিবের ওপর বহিঃশক্রর হামলা হলে সকলে সম্মিলিতভাবে 
তার মুকাবিলা করবে ।১ কিন্তু বনী নাদীর-এর সদরি হুয়াই ইবন আখতাব ইয়াহুদী 
বনী কুরায়জাকে মুসলমানদের সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গে এবং কুরায়শদের সঙ্গে এক্য ও 
বন্ধুত্ব স্থাপনে উৎসাহী করে তোলে, অথচ তাদের সদরি কাব ইবন আসাদ 
আল-কুরাজী বলেছিল, আমি মুহাম্মাদ (সা)-এর ভেতর সততা, সত্যবাদিতা ও 
বিশ্বস্ততা ছাড়া আর কিছু দেখিনি । যাই হোক, কা'ব ইবন আসাদ নিজের প্রতিজ্ঞা 
ভঙ্গ করে এবং তার ও রাসূলুল্লাহ (সা)-এর ভেতর যা কিছু সিদ্ধান্ত হয়েছিল তা 
থেকে সে নিজেকে মুক্ত করে নেয়। 


রাসূলুল্লাহ (সা) তাদের চুক্তিভঙ্গের ব্যাপারে অবহিত হতেই আওস গোত্রের 
সদরি হযরত সাদ ইবন মু'আয (রা)-কে (আওস ছিল বনু কুরায়জার মিত্র) ও 
খাযরাজ গোত্রের সর্দার সাদ ইবন উবাদা (রা)-কে আনসারদের কিছু লোকসহ এই 
সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠান। তাঁরা সেখানে গিয়ে খোজ নিয়ে জানতে 
পারেন যে, তারা যতটা শুনেছেন অবস্থা তার চেয়েও খারাপ । কুরায়জার লোকেরা 
রাসূলুল্লাহ (সা) সম্পর্কে অশোভন কথাবার্তা বলে এবং তিক্ত ভাষায় বলতে থাকে ঃ 
কিসের আল্লাহ্র রাসূল! আমাদের ও মুহাম্মাদ (সা)-এর মাঝে কোন চুক্তি নেই।২ 
তারা রীতিমত যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয় এবং মুসলমানদের পৃষ্ঠদেশে 
ছুরিকাঘাত করতে চেষ্টা চালায় ।৩ এ ধরনের কাজ প্রকাশ্য ও খোলাখুলি আক্রমণ 
এবং সামনাসামনি যুদ্ধের থেকেও অনেক বেশি কঠিন ও ও বিপজ্জনক | এ ধরনের 
অবস্থার চিত্রাঙ্কন করা হয়েছে কুরআনু'ল-করীমের নিম্নোক্ত আয়াতে £ 
এ 
“আর তারা যখন তোমাদের ওপর, ওপর ও নীচের দিক থেকে আক্রমণোদ্যত 
হল” (সূরা আহযাব, আয়াত ১০)। 
১. সীরাত ইবন হিশাম, ২/৫০৩-৪। 
২. সীরাত ইবন হিশাম, ২/২১০-২৩। 
৩. মন্টগোমারী ওয়াট-এর বই Cambridge History of IsSlam-এ বলা হয়েছে যে, মদীনা 
মুনাওয়ারায় একটি বড় গোত্র অবশিষ্ট থেকে গিয়েছিল । এটি ছিল বনী কুরায়জা। মুশরিকরা যখন 
মদীনা অবরোধ করেছিল তখন এরা মুসলমানদের সঙ্গে নিষ্ঠা ও বন্ধুত্বের প্রকাশ ঘটাত । কিন্তু এতে 


কোনই সন্দেহ নেই যে, তারা পদত্তিরালে মুশরিকদের সঙ্গে গিয়ে মিশেছিল এবং পেছন থেকে আঘাত 
করবার জন্য প্রথম সুযোগের অপেক্ষায় ছিল (১ম খণ্ড, ৪৯ পৃ.)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৭৮ 


মুসলমানদের জন্য এ অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটময় এবং এ অবস্থা 
স্বাভাবিকভাবে সকলেই অনুভব করে । এ অবস্থা আমরা এ থেকেও অনুমান করতে 
পারি যে, সা'দ ইবন মু'আয (রা), যিনি তাদের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ, 
বিপদে-আপদে সাহায্য-সহযোগিতাকারী ও রোগে-শোকে সহানুভুতিশীল ছিলেন, 
খন্দক যুদ্ধের সময় তাঁর কাঁধে একটি তীর লাগে । এর ফলে সেখানকার একটি 
নাযুক ও গুরুত্বপূর্ণ শিরা কেটে যায়। তিনি যখন তাঁর মৃত্যু নিশ্চিত জানলেন তখন 
তিনি এই দু'আ করেছিলেন £ হে আল্লাহ! আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না 
যতক্ষণ না আমার চোখ বনী কুরায়জার ধ্বংস দেখে শীতল হয়।১ 


বনী কুরায়জা অভিমুখে অগ্রাভিযান 

রাসূলুল্লাহ (সা) মুসলমানদেরকে নিয়ে যখন খন্দক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন 
করলেন এবং মদীনায় পৌছে মুসলমানরা সবাই অস্ত্র পরিত্যাগ করলেন তখন 
হযরত জিবরাঈল (আ) আগমন করলেন এবং বললেন ঃ হে আল্লাহ্‌র রাসূল! 
আপনি অস্ত্র পরিত্যাগ করেছেন ? তিনি বললেন ঃ হ্যা । এতে হযরত জিবরাঈল 
বললেন 8 ফেরেশতারা এখনও তাদের অস্ত্র পরিত্যাগ করেনি । আল্লাহ পাক 
আপনাকে বনী কুরায়জা অভিমুখে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন । আমি 
সেদিকেই অগ্রসর হচ্ছি যাতে তাদের ভেতর ভীতি ও চাঞ্চল্য সৃষ্টি করতে পারি। 
রাসূলুল্লাহ (সা) একজন ঘোষককে ডেকে পাঠালেন এবং তাকে ঘোষণা দিতে 
বললেন, মুসলমান মাত্রেই যেন যুদ্ধের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে এবং 
আসরের নামায বনী কুরায়জা পল্লীতে গিয়ে পড়ে ।২ 

রাসূলুল্লাহ (সা) বনী কুরায়জা পল্লীতে পৌছেই তাদেরকে অবরোধ করলেন, 
আর এই অবরোধ চলল পঁচিশ দিন ধরে । অবশেষে অবরোধের কারণে তারা অস্থির 
হয়ে উঠল। আল্লাহ তা'আলা তাদের অন্তরে ভীতির সৃষ্টি করলেন।৩ 


অনুতপ্ত ও লজ্জিত আবূ লুবাবা ও তাঁর তওবার কবুলিয়ত 
ইতোমধ্যে বনী কুরায়জা রাসূলুল্লাহ (সা)-র নিকট বার্তা পাঠায়, আপনি 


১. হযরত সা'দ (রা) জনৈক কুরায়শীর তীরের আঘাতে আহত হয়েছিলেন, বনী কুরায়জার কারোর আঘাতে 
নয়। সহীহ বুখারীতে তার নাম ইবনুল-গারাকা কুরায়শী বলা হয়েছে । এজন্য এ কথা মনে করা ঠিক 
হবে না যে. এ তীরের আঘাতের কারণে তিনি বনী কুরায়জার প্রতি কুপিত ছিলেন বিধায় তিনি তাদের 
প্রতি এই কঠোর ফয়সালা দিয়েছিলেন । 

ভিত 

৩. রি এই ঘটনা বিস্তারিতভাবে 1 4৯০৪ ০1১৯31০৮১০৩ 2 I > 

(21 4০১৯৮৯০৩৮০৪ ৯১ মতি হজ কিতাবুল 
ওয়া'স-সিয়ার ₹৫৯ ৮1 ১৯৯1 J ১1৬৯৩ 4৮11 ১৯৪১ ১১ ৭0০ 512 


১২1] ৯1১৯ ৩১০০ অধ্যায়ে এ ঘটনা লিপিবদ্ধ আছে। 


www.almodina.com 


Mr 


নবীয়ে রহমত-২৭৯ 


আমাদের কাছে বনী আমর ইবন আওফকে পাঠিয়ে দিন? (এরা আওস গোত্রের মিত্র 
ছিল) যাতে আমরা আমাদের ব্যাপারে তার সঙ্গে পরামর্শ করতে পারি । তাদের 
আবেদনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ (সা) আবূ লুবাবা (রা)-কে সেখানে পাঠালেন । 
তাকে দেখতেই কুরায়জার নারী-পুরুষ দাঁড়িয়ে যায় এবং মহিলা ও শিশুরা চিৎকার 
করে কাঁদতে থাকে । এতদৃষ্টে আবূ লুবাবার মন কিছুটা দ্রবীভূত হয়। এরপর এ 
সমস্ত লোক বলতে লাগল £ আবু লুবাবা! আমরা কি মুহাম্মাদ (সা)-এর ফয়সালা 
অবনত মস্তকে মেনে নেব? তিনি বললেন ৪ হ্যা, সেই সঙ্গে তিনি গলার দিকে 
লুবাবা (রা) বলেন, আমি সেখান থেকে সরিওনি -এমন সময় আমার মনে হল যে, 
(গোপনীয়তা প্রকাশ করে) আমি আল্লাহ ও তদীয় রাসূলের খেয়ানত করেছি। 
অনন্তর তিনি তখনই ফিরে আসলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে উপস্থিত 
হওয়ার পরিবর্তে মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে ফেললেন 
এবং ঘোষণা করলেন, আমি ততক্ষণ পর্যন্ত এই স্থান ত্যাগ করব না যতক্ষণ না 
আল্লাহ তা'আলা আমার অপরাধ ক্ষমা করেন। তিনি আল্লাহ তা'আলার সঙ্গে এই 
অঙ্গীকার করেন যে, তিনি ভবিষ্যতে বনী কুরায়জা এলাকায় পাও রাখবেন না এবং 
সেই জায়গার চেহারাও দেখবেন না যেখানে তিনি আল্লাহ ও তদীয় রাসূলের 
খেয়ানত করেছিলেন । 

অতঃপর আল্লাহ তা'আলা তাঁর তওবা কবুল করেন এবং এই আয়াত নাযিল 
করেন £ 
ee En By ৯০০১০০19০৫৯ hess oA ০১৯৯০ 


০ রি 


০৪০০ 


* (55520 15541 
“আর কোন কোন লোক রয়েছে যারা তাদের পাপ স্বীকার করেছে, তারা 
মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদকাজ ৷ শীঘ্বই হয়ত আল্লহ 
তাদেরকে ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়াময়” (সূরা তওবা, 
আয়াত ১০)। 
এই আয়াত নাযিন হতেই লোকেরা তাঁর হাতের বাঁধন খোলার জন্য তৎক্ষণাত 
দ্রুতবেগে ধাবিত হল। কিন্তু তিনি অস্বীকৃতি জ্ঞাপনপূর্বক বললেন ঃ না, কখনও 
নয়। আল্লাহ্র কসম! যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূল নিজে তাঁর মুবারক হাতে 
আমাকে মুক্ত করবেন আমি এই অবস্থায় থাকব । অতঃপর রাসূলুল্লাহ (সা) 
ফজরের নামাযের জন্য বাইরে তশরীফ নিলেন এবং তাঁর কাছ দিয়ে গেলেন তখন 
১. সীরাত ইবন হিশাম, ২/২৩৫ ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮০ 


তার বাধন খুললেন । তিনি খেজুরের একটি খুঁটির সঙ্গে প্রায় বিশ রাত বাঁধা অবস্থায় 
ছিলেন। প্রতিটি সালাতের সময় তাঁর স্ত্রী আসতেন এবং সালাতের জন্য তাকে 
বাঁধনমুক্ত করতেন। সালাত শেষ হতেই তিনি আবার নিজেকে বেঁধে নিতেন।৯ 


সা‘দ ইবন মু‘আয (রা)-এর সত্যপ্রীতি ও অটল সিদ্ধান্ত 

বনু কুরায়জা রাসূলুল্লাহ (সা)-এর ফয়সালা মেনে নেয় । কিন্তু আওস গোত্রের 
মনে বনু কুরায়জার জন্য সহানুভূতি কাজ করছিল । তারা দ্রুতবেগে রাসূলুল্লাহ 
(সা)-এর কাছে এল এবং বলতে লাগল ঃ ইয়া রাসূলাল্লাহ! খাযরাজের মুকাবিলায় 
আমাদের তাদের সঙ্গে চুক্তি রয়েছে আর তারা আমাদের ভাইদের মিত্র (অর্থাৎ বনী 
কায়নুকা)-দের সঙ্গে মিলে যা করেছে, আপনার তা জানা । রাসূলুল্লাহ (সা)এ কথা 
শুনে বললেন £ আওসের লোকসকল! তোমরা কি এ ব্যাপারে রাজি আছ যে, 
তোমাদেরই কোন লোক তাদের ব্যাপারে ফয়সালা করে দিক। তারা সমস্বরে 
বলল ৪ জী হ্যা, আমরা তৈরী । তিনি তখন বললেন £ আমি এ দায়িত্ব সাদ ইবন 
মুআযকে সোর্পদ করতে যাচ্ছি। তাঁকে ডাকা হল। তিনি যখন আসলেন তখন 
তার গোত্রের লোকেরা বলল ঃ আবূ আমর! আপন মিত্রের সঙ্গে ভাল ব্যবহার 
করবেন। কেননা রাসূলুল্লাহ (সা) আপনার হাতে এই মামলা এজন্যই সোপর্দ 
করেছেন যাতে আপনি তাদের সঙ্গে ভাল ব্যবহার করেন । তারা যখন এ ব্যাপারে 
বেশী পীড়াপীড়ি করতে থাকল তখন তিনি বললেন, সা'দ ভাগ্য ক্রমে এই সুযোগ 
পেয়েছে যে, আজ তাঁকে এঁশী নির্দেশের সামনে হাজির হতে হচ্ছে যে মুহুর্তে 
কারোর ভ€সনার পরওয়া তিনি করবেন না । হযরত সাদ (রা) বললেন £ আমি এই 
ফয়সালা দিচ্ছি যে, পুরুষদেরকে হত্যা করা হোক, তাদের ধন-সম্পদ 
(মুসলমানদের মধ্যে) বন্টন করা হোক, শিশু ও মহিলাদেরকে গোলাম-বাঁদীতে 
পরিণত করা হোক । (এর ওপর মন্তব্য করতে গিয়ে) রাসূলুল্লাহ (সা) বললেন $ 
তুমি আল্লাহ্‌র নির্দেশ মুতাবিক ফয়সালা করেছ ।২ 


১. সীরাত ইবন হিশাম,২/২৩৬-৩৮। 

২. সীরাত ইবন হিশাম, ২/২৩৯-৪০; মুসলিম শরীফের বাক্য এই রকম $ + ৭ 41( ৯৫৯ ১ ৩,১১৪ 
101 ১৫৯০0 অর্থাৎ তুমি আল্লাহর বিধান মুতাবিক ফয়মা। করেছ: এবং সম্ভবত তিনি এই কথা 
বলেছিলেন যে ধরাজের ফয়সালা মুতাবিক ফয়সালা করেছ । মশহুর বর্ণনা যেরসহ আর এর 
পরে বিরত ভারা জি 
টম ৮৮82 নি 2 
সেই মুতাবিক তুমি ফয়সালা করেছ (সহীহ মুসলিম, ৫ 4৫৯11 ৮৯৪১ ৮১ 0 ১ 
১৯৯১ ১৮৯| শীর্ষক অধ্যায়।) নিহতদের সংখ্যা ছিল আটশত (কামিল. ই ব্য 
কোন কোন সমসাময়িক লেখক মদীনার মত ছোট্ট শহর এবং দয়ার নবী করুণার ছবির 


পর পৃষ্ঠায় দর 





www.almodina.com 


নবীয়ে রহমত-২৮১ 


ইসরাঈলী শরীয়ত (ধর্মীয় বিধান) মুতাবিক শাস্তি 


এই ফয়সালা ছিল ইসরাঈলের শরীয়তের সামরিক বিধি মুতাবিক ৷ তাওরাতের 
১১-১৩ আয়াতে আছে £ 

“যখন তুমি কোন নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, 
তখন তাহার কাছে সন্ধির কথা ঘোষণা করিবে । তাহাতে যদি সে সন্ধি করিতে 
সম্মত হইয়া তোমার জন্য দ্বার খুলিয়া দেয় তবে সেই নগরে যে সমস্ত লোক পাওয়া 
যায় তাহারা তোমাকে কর দিবে ও তোমার দাস হইবে । কিন্তু যদি সে সন্ধি না 
করিয়া তোমার সহিত যুদ্ধ করে, তবে তুমি সেই নগর অবরোধ করিবে । পরে 
তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষকে 
খড়গধারে আঘাত করিবে; কিন্তু স্ত্রীলোক, বালক-বালিকা ও পশু প্রভৃতি নগরের 
সর্বস্ব, সমস্ত লুট দ্রব্য আপনার জন্য লুটস্বরূপ গ্রহণ করিবে আর তোমার ঈশ্বর প্রদত্ত 
শক্রদের লুট ভোগ করিবে” (দ্বিতীয় বিবরণ, অধ্যায় ২০, আয়াত ১০-১৪, পবিত্র 
বাইবেল, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা-১৯৭৩)। 

বনী ইসরাঈলের মধ্যে প্রাচীনকাল থেকেই এ নিয়মই প্রচলিত ছিল । তাওরাত 
যুদ্ধ করিল ও সমস্ত পুরুষকে বধ করিল । আর তাহারা মিদিয়নের রাজগণকে 
তাহাদের অন্য নিহত লোকদের সহিত বধ করিল; ইবি, রেশম, সূর, হুর ও রেবা, 
মিদিয়নের এই পাঁচ রাজাকে বধ করিল; বিযোরের পুত্র বিলিয়মকেও খড়গ দ্বারা বধ 
করিল । আর ইস্রায়েল সন্তানগণ মিদিয়নের সকল স্ত্রীলোক ও বালক-বালিকাদিগকে 
বন্দী করিয়া লইয়া গেল এবং তাহাদের সমস্ত পশু, সমস্ত মেষপাল ও সমস্ত সম্পত্তি 
লুটিয়া লইল, আর তাহাদের সমস্ত নিবাস-নগর ও সমস্ত ছাউনি পোড়াইয়া দিল ।”১ 

মূসা (আ)-র যুগে এই বিধানের ওপর আমল করা হত এবং এর ওপর তাঁর 
অনুমোদন ও সমর্থন ছিল । তাওরাত গ্রন্থেই আছেঃ 

“আর মোশি, ইলিয়াসর যাজক মণ্ডলীর সমস্ত অধ্যক্ষ তাহাদের সঙ্গে সাক্ষাত 

(পূর্ব পৃষ্ঠার পর) জীবনের নিরিখে এঁতিহাসিক সূত্রের পরিবর্তে অনুমাননির্ভর যুক্তির আশ্রয় গ্রহণপূর্বক 

এই সংখ্যাকে অবাস্তব ও অসম্ভব বলেছেন । দেখুন ড. বারাকাত আহমদ-এর Muhammad and 

the 10৬5 শীর্ষক গ্রন্থ । এই ঘটনা সম্পর্কে (যা ইয়াহুদীদের ধর্মীয় চেতনাকে প্রভাবিত করে) 

ইয়াহুদী উৎসগুলোও নিশ্চুপ । স্যামুয়েল স্ব্যাক নামক একজন ইয়াহুদী লেখক খৃষ্টীয় ১৬শ" শতাব্দীতে 

“মা'আছির শুহাদা-ই য়াহৃদ” নামক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। কিন্তু তিনিও বনী কায়নুকা' ও 


বনী নাদীর-এর মদীনা থেকে নিবসিন এবং বনী কুরায়জার যুদ্ধবাজদের হত্যার কথা উল্লেখ করেননি । 
১. পবিত্র বাইবেল, গণনা পুস্তক, ৩১ অধ্যায়, ৭-১০ আয়াত, বাইবেল সোসাইটি বাংলাদেশ ঢাকা-১৯৭৩ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮২ 


করিতে শিবিরের বাহিরে গেলেন । তখন যুদ্ধ হইতে প্রত্যাগত সেনাপতিদের অর্থাৎ 
সহস্র পতিদের ও শতপতিদের উপরে মোশি ক্রুদ্ধ হইলেন । মোশি তাহাদিগকে 
কহিলেন, তোমরা কি সমস্ত স্ত্রীলোককে জীবিত রাখিয়াছ ?”১ 

হযরত সাদ ইবন মু'আয (রা)-এর এই ফয়সালা ও নির্দেশ পালিত হয়। এবং 
এভাবেই মদীনা ইয়াহুদী ষড়যন্ত্র ও চক্রান্ত, ধোঁকা, প্রতারণা ও ফেতনার হাত থেকে 
মুক্ত ও নিরাপদ হয়ে গেল। মুসলমানরা নিশ্চিন্ত হল যে, এখন আর তারা পেছন 
থেকে আক্রান্ত হবে না এবং কোন রকম অভ্যন্তরীণ চক্রান্তও মাথা চাড়া দেবার 
সুযোগ পাবে না। 

খাযরাজ গোত্র সালাম ইবন আবি'ল-হাকীককেও হত্যা করে, যে মুসলমানদের 
বিরুদ্ধে এই সব দল এনে খাড়া করেছিল এবং তাদেরকে অসৎ উদ্দেশ্যে এক্যবদ্ধ 
করেছিল। এর আগে আওস গোত্র কা'ব ইবন আল-আশরাফকে খতম করেছিল। 
রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে শত্রুতা সাধনে ও তাঁর বিরুদ্ধে লোক ক্ষেপানো ও 
গোলযোগ সৃষ্টির ক্ষেত্রে সেই ছিল অগ্রগামী । এ দু'জনের হত্যার ফলে মুসলমানরা 
ফেতনা-ফাসাদের আড্ডা থেকে মুক্তি পায় যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে 
সার্বক্ষণিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকত এবং নিত্য-নতুন আন্দোলন ও পরিকল্পনা সৃষ্টি 
করতে থাকত । সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল ।২ 

রাসূলুল্লাহ (সা) বনী কুরায়জার সঙ্গে যেই ব্যবহার করেন তা সামরিক কৌশল, 
আরবের ইয়াহুদী গোত্রগুলোর প্রকৃতি ও পতিত স্বভাব মুতাবিক ছিল। তাদের জন্য 
এ ধরনের শক্ত রকমের ও শিক্ষণীয় শাস্তিরই দরকার ছিল যার ফলে প্রতিজ্ঞা 
ভঙ্গকারী ও ধোকাবাজরা যেন চিরদিনের তরে শিক্ষা পেয়ে যায় এবং ভবিষ্যত 
ংশধরগণও এ থেকে শিক্ষা লাভ করতে পারে । R.V.C. Bodley তাঁর The 
Messenger-The life of Muhammad নামক গ্রন্থে এই ঘটনার ওপর 
আলোকপাত করতে গিয়ে লিখেছেন £ 

“মুহাম্মাদ (সা) আরবে একা ছিলেন। এই ভূখণ্ডটি আকার আয়তনের দিক 
দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ এবং এর লোকসংখ্যা ছিল পঞ্চাশ লাখ । 
তাদের নিকট এমন কোন সৈন্যবাহিনী ছিল না যারা লোকদেরকে আদেশ পালনে ও 
আনুগত্য প্রদর্শনে বাধ্য করতে পারে, কেবল একটি ক্ষুদ্র সেনাদল ছাড়া, সংখ্যা ছিল 
তিন হাজার । এই বাহিনীও আবার পরিপূর্ণরূপে অন্ত্রসঙ্জিত ছিল না । আর মুহাম্মাদ 
(সা) যদি এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য কিংবা গাফিলতিকে প্রশ্রয় দিতেন এবং বনী 


১. পবিত্র বাইবেল, গণনা পুস্তক, আয়াত-১৩-১৪ । 
২. সীরাত ইবন হিশাম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৩ 


কুরায়জাকে তাদের বিশ্বাস ভঙ্গের কোনরূপ শাস্তি দান ব্যতিরেকেই ছেড়ে দিতেন 
তাহলে আরব উপদ্বীপে ইসলামের অস্তিত্ব রক্ষা করা কঠিন হত। এতে কোনই 
সন্দেহ নেই যে, ইয়াহুদীদের হত্যার ব্যাপার খুবই কঠিন ছিল। কিন্তু ইয়াহ্দীদের 
ধর্মের ইতিহাসে এটা কোন নতুন ব্যাপার ছিল না এবং মুসলমানদের দিক দিয়ে এ 
কাজের পেছনে পূর্ণ বৈধতা ও অনুমোদন বর্তমান ছিল। এর ফলে অপরাপর আরব 
গোত্রসমূহ ও ইয়াহুদীরা কোনরূপ চুক্তিভঙ্গ ও গাদ্দারী করবার পূর্বে বারবার 
চিন্তা-ভাবনা করতে বাধ্য হয়। কেননা এর পরিণতি কত খারাপ হতে পারে তা 
তারা দেখেছিল এবং স্বচক্ষেই দেখেছিল যে, মুহাম্মাদ (সা) তাঁর ফয়সালা কার্যকর 
করার ক্ষমতা রাখেন ।”১ 

স্যার স্টানলী লেনপুল লিখছেন ৪ “মনে রাখতে হবে যে, তাদের অপরাধ ছিল 
দেশের সঙ্গে গাদ্দারী এবং তাও আবার অবরোধকালীন। যে সব লোক ইতিহাসে 
এটা পড়েছে যে, (জেনারেল) ওয়েলিংটনের ফৌজ যে পথ দিয়ে যেত সে সব পথ 
চিনতে পারা যেত পলাতক সৈনিক ও লুটপাটকারীদের লাশ দ্বারা যা গাছের ডালে 
লটকানো থাকত, তাদের একটি গাদ্দার গোত্রের একটি কাতুকুতু ফয়সালার 
প্রেক্ষিতে নিহত হওয়ার ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই ।”২ 

মদীনায় ইয়াহ্দীদের এই সর্বশেষ কেল্লা ও মোচরি পতনে আরেকটি লাভ হল 
এই যে, মুনাফিক শিবির স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যায়, মুনাফিকদের তৎপরতায় 
ভাটা পড়ে, তাদের মনোবল স্তিমিত হয়ে যায় এবং তাদের আস্থা ও নির্ভরতার 
অনেকটাই ও বড় বড় আশা-ভরসা কর্পুরের মত উবে যায়। কেননা এটাই ছিল 
তাদের সুদৃঢ় দুর্গগুলোর সর্বশেষ দুর্গ যা বিজিত হয় । ড. ইসরাঈল ওয়েলফিন্সন বনী 
কুরায়জা যুদ্ধের ওপর পর্যালোচনা পেশ করতে গিয়ে এই বাস্তব সত্যকে নিম্নোক্ত 
ভাষায় স্বীকৃতি দিয়েছেন ঃ 

“মুনাফিকদের সম্পর্কে যতটা বলা যায় তা এই যে, বনী কুরায়জা যুদ্ধের পর 
তাদের আওয়াজ উচ্চগ্রাম থেকে নিম্নগ্রামে নেমে আসে এবং এরপর তাদের কথা 
ও কাজে এমন কোন কিছু প্রকাশ পায়নি যা রাসূলুল্লাহ (সা) ও তাঁর সাহাবাদের 
ফয়সালার বিরুদ্ধে যেত যেমনটি এর পূর্বে আশংকা করা হত।”৩ 


১. The Messcenger-The hfe of Muhammad, London 1940, Page 202-3. 

২. Sclection {rom the Koran, Page IXV 

৩. আল-য়াহ্‌দ ফী বিলাদি'ল -আরব. ১৫৫. উস্তাদ মুহাম্মদ আহমাদ বাশমীল ঠিকই লিখেছেন. "আহযাব 
যুদ্ধ কেবল ইয়াহুদী যুদ্ধ ছিল যা ইয়াহুদীদের চক্রান্তকারী দুষ্টবুদ্ধি খায়বারে সৃষ্টি করে এবং এতে 
ইয়াহুদী পুঁজি ব্যয় হয়। এ কেবল যুদ্ধ বাঁধাবার ও ইয়াহুদী প্রভাব বৃদ্ধির জন্য জামানত লাভের 
উদ্দেশ্যেই বায় হয়ে থাকে । বনী কুরায়জা যুদ্ধ আহযাব যুদ্ধের সম্প্রসারিত রূপ ছিল । কেননা বনী 
কুরায়জা ইয়াহুদী-কুরায়শ-ইয়াহুদী সামরিক একোর ছিল তৃতীয় বাহু যা মুসলমানদের সমূলে ধ্বংস 
করতে উন্মুখ ছিল. (১৪৯-৫৫)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৪ 


ক্ষমা ও বদান্যতা 

রাসূলুল্লাহ (সা) নজদের দিকে কিছু সওয়ারীকে একটি অভিযানে প্রেরণ 
করেন। প্রত্যাবর্তনকালে তারা বনী হানীফার সর্দার ছুমামা ইবন আছালকে বন্দী 
করে নিয়ে আসে এবং তাকে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে । রাসূলুল্লাহ 
(সা) এদিক দিয়ে অতিক্রম করলে তাকে সম্বোধন করে বলেন ঃ ছুমামা! তুমি কি 
আমাকে কিছু বলতে চাও? ছুমামা বললেন ঃ হে মুহাম্মাদ (সা)! যদি আপনি 
আমাকে হত্যা করেন তবে এমন একজনকে হত্যা করবেন যার ঘাড়ে রক্ত আছে। 
যদি আমার সঙ্গে সদয় ব্যবহার করেন তাহলে একজন কৃতজ্ঞ ও সদয় ব্যবহারের 
স্বীকৃতি প্রদানকারীর সঙ্গে সদয় ব্যবহার করবেন। আর আপনি যদি ধন-দৌলত চান 
তাহলে তাও আপনি বলুন, আপনি যা চাইবেন পাবেন । এ কথা শুনে তিনি সামনে 
এগিয়ে গেলেন । দ্বিতীয়বার তিনি যখন এদিক দিয়ে যাচ্ছিলেন তখনও তিনি তাকে 
একই প্রশ্ন করলেন এবং তিনিও তাঁকে একই উত্তর দিলেন । রাসূলুল্লাহ (সা) পূর্বের 
ন্যায় একই আচরণ করলেন। তৃতীয়বার যখন তিনি এদিক দিয়ে অতিক্রম 
করছিলেন তখন তিনি ছুমামাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন । অনন্তর তাকে মুক্তি 
দেয়া হল। এরপর ছুমামা মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল 
করলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাজির হয়ে ইসলাম কবুল করলেন 
এবং আরয করলেন, আল্লাহ্‌র কসম! এক সময় ছিল যখন আপনার চেহারার চেয়ে 
বেশি খারাপ আর কারো চেহারা আমার কাছে লাগত না। কিন্তু আজ আপনার নূরানী 
আল্লাহ্‌র কসম! আপনার ধর্মের চাইতে বেশি হিংসা-বিদ্বেষ আর কোন ধর্মের প্রতি 
আমি পোষণ করতাম না। কিন্তু আজ আপনার ধর্ম দুনিয়ার তাবৎ ধর্ম ও মাযহাবের 
তুলনায় আমার নিকট অধিকতর প্রিয় ও ভালবাসার । আমার ঘটনা এই যে, আমি 
উমরার নিয়তে যাচ্ছিলাম । এমন সময় আপনার সওয়ারীরা আমাকে বন্দী করে। 
রাসূলুল্লাহ (সা) তাঁকে সুসংবাদ দান করলেন এবং উমরা আদায়ের নির্দেশ দিলেন। 
ছুমামা যখন কুরায়শদের সঙ্গে মিলিত হলেন তখন তারা বলল, ছুমামা! তুমি বেদীন 
হয়ে গেছ। তিনি জওয়াবে বললেন ঃ না, আল্লাহ্‌র কসম! আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলায়হি ওয়াসাল্লামের হাতের ওপর ঈমান এনেছি। আল্লাহ্র কসম করে বলছি, 
তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না যতক্ষণ না 
আল্লাহ্‌র রাসূল (সা) তার অনুমোদন দেন। ইয়ামামা ছিল মক্কার খাদ্যশস্যের 
পাইকারী বাজার আর সেখান থেকেই তাদের প্রয়োজনীয় খাদ্যশস্য আসত । এরপর 
তিনি তাঁর এলাকায় ফিরে যান এবং গম বোঝাই উটের কাফেলা মক্কা গমনে বাধা 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৫ 


দেন । এর প্রতিক্রিয়ায় কুরায়শদের না খেয়ে মরবার উপক্রম হল । অবশেষে তারা 
রাসূলুল্লাহ (সা)-র খেদমতে আবেদন পেশ করল যাতে তিনি ছুমামাকে কুরায়শদের 
নিকট খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী প্রেরণের অনুমতি দেয়ার নির্দেশ দেন। রাসূলুল্লাহ 
(সা) তাদের আবেদন কবুল করেন। 


বনী মুস্তালিক যুদ্ধ ও হযরত আয়েশা (রা)-এর প্রতি অপবাদের ঘটনা 

ষষ্ঠ হিজরীর শাবান মাসে রাসূলুল্লাহ (সা) খবর পান যে, বনী মুস্তালিক 
(খুযা'আ গোত্রের একটি শাখা) যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এই খবর পেতেই 
তিনিও তাদের মুকাবিলায় বের হন। তাঁর সাথে মুনাফিকদের একটি বিরাট দলও 
সহগামী হয় যা ইতোপূর্বে আর কোন অভিযানে দেখা যায়নি।২ তাদের নেতা 
আবদুল্লাহ ইবন উবায়্যি ইবন উবায়্যি ইবন সলুলও সাথে ছিল । আহযাব যুদ্ধে (যে 
যুদ্ধে কুরায়শরা পূর্ণ এক্যের পরিচয় দিয়েছিল এবং অন্যান্য গোত্রকেও তাদের সঙ্গী 
বানিয়েছিল) মুসলমানদের বিজয় ও সাফল্য তাদের ক্রোধাগ্নিকে আরও উক্কে দেয়। 
মুসলমানদের সৌভাগ্য তারকা ছিল ক্রমোন্নতির পথে ধাবমান । উপর্যুপরি সাফল্য 
মক্কার কাফির এবং মদীনা ও তৎপাশ্ববর্তী এলাকায় বসবাসকারী ইয়াহুদী ও 
মুনাফিকদের জন্য ছিল গলার এমন একটি কাঁটা যার জন্য তাদের জীবনের শান্তি ও 
স্বস্তি বলতে কিছু ছিল না। তারা বুঝে নিয়েছিল, মুসলমানদেরকে এখন আর যুদ্ধের 
ময়দানে ও সংখ্যা শক্তির আধিক্যে বা সামরিক সাজ-সরঞ্জামের দ্বারা পরাজিত করা 
যাবে না। এজন্য তারা ভেতরে থেকে পদে পদে বাধা সৃষ্টি ও গোলযোগ পাকানোর 
পথ ধরল । মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির নিমিত্ত জাতীয় ও গোত্রীয় অহমিকায় 
ফুঁ দিতে লাগল । নবুওয়াত ও রিসালাতের মহামযাঁদাকে হেয় ও অসম্মান এবং এর 
ওপর মুসলমানদের আস্থা ও নির্ভরতাকে দুর্বল করার তারা পরিকল্পনা তৈরি করে। 
তারা নবুওয়াতের শানের বিরুদ্ধে বল্পাহীন উক্তি ও অপবাদ আরোপের বিপজ্জনক 
অভিযান চালাবার সিদ্ধান্ত নেয় । তাদের ধারণা ছিল যে, এভাবেই তারা এই নতুন ও 
অনন্য সমাজের ভিত্তি নড়বড়ে করে তুলতে পারবে যে সমাজের প্রত্যেক সদস্য 
একে অপরের দর্পনস্বরূপ । যখন সে তার ভাই সম্পর্কে কোনরূপ অশোভন ও 
অসৌজন্যমূলক কথা শোনে তখন সে নিজের সম্পর্কে পর্যালোচনা করে দেখে। 
যদি সে নিজের আত্মাকে পাক-সাফ পায় তাহলে সে যে রকম নিজের সম্পর্কে 


১. যাদুল-মা*আদ, ১ খণ্ড ৩৭৭ পৃ.; সহীহ মুসলিম, কিতাবুল-জিহাদ ওয়াস-সিয়ার ₹$ ২5:১১ lal 
১১৩ শীর্ষক অধ্যায় । 

২. ইবন সা'দ তদীয় তাবাকাত গ্রন্থে বলেন ঃ এই যুদ্ধে তাঁর সঙ্গে মুনাফিকদের এমন এক সংখ্যা শরীক 
হয় যা এর আগে কোন যুদ্ধে হয়নি (তাবাকাত, ২য় খণ্ড, লাইডেন ১৩২৫ হি. ৪৫ পৃ.)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৬ 


ভিত্তিহীন ও অমূলক কথা বলে না, তেমনি অপরের বেলাও তা বলে না। তেমনি 
নবুওয়াতের আহলে বায়তের ওপর তার যদি আস্থা না থাকে তাহলে এই সমাজের 
একে অপরের ওপর থেকেও আস্থা উঠে যাবে, কারো ওপরই আর আস্থা অবশিষ্ট 
থাকবে না। এটি নিঃসন্দেহে মুনাফিকদের অত্যন্ত বিপজ্জনক ও গভীর একটি 
ষড়যন্ত্র ছিল। এই কুটচাল ও প্রতারণা বনী মুস্তালিক যুদ্ধে যেভাবে নগ্রভাবে ধরা 
পড়ে এতটা অন্য কোন যুদ্ধে ধরা পড়েনি । 

অবশেষে যুদ্ধের মুহুর্ত ঘনিয়ে এল ৷ রাসূলুল্লাহ (সা) মুকাবিলার উদ্দেশ্যে 
রওয়ানা হন এবং বনী মুস্তালিকের ঝর্ণাধারার পাশে, যাকে মার্ব-মুরায়সী ৯ বলা হয়, 
তিনি অবস্থান নেন। স্থানটি সমুদ্রোপকুল অভিমুখী “কুদায়দ” নামক জায়গার নিকট 
অবস্থিত ছিল। এখানেই উভয় সৈন্যদল পরস্পরের মুখোমুখি হয় এবং পরিণতিতে 
বনী মুস্তালিক পরাজিত হয় ।২ 

এ সময় হযরত ওমর (রা)-এর একজন আজীরের (১:৯।) যিনি বনী গিফার 
গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং খাযরাজ গোত্রের মিত্র, জুহায়নার জনৈক 
লোকের সঙ্গে সংঘর্ষ বাঁধে । এমন সময় জুহায়নী লোকটি চিৎকার দিয়ে ডাক দেয় 
8 ওহে আনসাররা! আমার সাহায্যে এগিয়ে এস । ওদিকের (১:৯1) লোকটিও 
তার সাহায্য এগিয়ে জাসবার জন্য মুহাজিরদের ডাক দেয় । এতদশ্রবণে মুনাফিক 
সদরি আবদুল্লাহ ইবন উবায্যি ইবন সলুল খুবই ক্রোধাবিত হয়। সে তখন তার 
লোকজনের মধ্যে উপবিষ্ট ছিল। সে বলল ৪ আচ্ছা! মুহাজিরদের সাহস তাহলে 
এতদূর পৌছে গেছে? তারা কি না আমাদের এলাকায় এসে আমাদের সঙ্গেই 
লড়াইয়ে প্রবৃত্ত হতে চলেছে আর নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে প্রয়াস পাচ্ছে? 
আল্লাহ্‌র কসম! ব্যাপারটা ঠিক এরকম যে রকমটি এই প্রবাদ বাক্যে বর্ণনা করা 
হয়েছে 8 414 এ ১৮ = তোমার কুকুরকে খাইয়ে-দাইয়ে খুব মোটা 
তাজা কর; শেষে সে তোমাকেই খাবে । আল্লাহ্‌র কসম! যখন আমরা মদীনা ফিরে 
যাব তখন ওখানকার সম্মানিত ও নেতৃস্থানীয় লোকেরা সেখানকার ছোট 
লোকদেরকে বের করে দেবে । এরপর সে নিজের লোকদের দিকে ফিরে বলল ঃ 
এসব কিছু তোমরা নিজের হাতে করেছ। তোমরা নিজেদের বাড়িতে তাদেরকে 
জায়গা দিয়েছ । নিজেদের সম্পদ নিজেদের ও তাদের ভেতর ভাগ-বন্টন করেছ। 
১. এই দিক দিয়ে এই যুদ্ধকে আল-মুরায়সী'র যুদ্ধও বলা হয় (দ্র. তাবাকাত ইবন সা'দ প্রভৃতি) ৷ 
২. বনী মুস্তালিক যুদ্ধ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক গুরুত্বেরও অধিকারী এজন্য যে, এর 

সদর মাকাম মুরায়সী মক্কার বাণিজ্যিক সড়কের ওপর অবস্থিত ছিল । এটি মক্কা থেকে মদীনার 

একটি শাখা সড়কও ছিল যে পথ দিয়ে মুসাফির ও বাণিজ্যিক কাফেলা চলাচল করত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৭ 


আল্লাহ্র কসম! তোমরা যদি নিজেদের হাত একটু গুটিয়ে নিতে আর এভাবে উদার 
হস্তে ও অকৃপণভাবে সব কিছু না করতে তাহলে তারা অবশ্যই অন্য ঘর দেখত । 
রাসূলুল্লাহ (সা) যখন একথা শুনতে পেলেন তখন তিনি তাঁর বাহিনীকে ফিরে 
যাবার নির্দেশ দিলেন যাতে লোকে ফেতনার মাঝে নিক্ষিপ্ত না হয় এবং শয়তান 
যেন কুমন্ত্রণা দানের সুযোগ না পায়। এই প্রত্যাবর্তন ছিল তাঁর স্বাভাবিক নিয়মের 
খেলাফ । নির্দেশ পেতেই সকলেই রওয়ানা হওয়ার জন্য দাঁড়িয়ে গেল সেদিন 
তিনি অব্যাহতভাবে পথ চললেন । চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এল । তারপর সারা 
রাত ধরে সফর অব্যাহত থাকল । এরপর এক সময় ভোর হল । অব্যাহত গতিতে 
চলল পথ চলা । এভাবেই বাড়ল বেলা । সূর্যতাপে পথ চলা দুঙ্কর হয়ে দাঁড়াল । কষ্ট 
হতে লাগল সকলের । এ সময় তিনি যাত্রা বিরতি দিলেন। পথশ্রমে সকলেই 
এতটা ক্লান্ত হয়ে পড়েছিলেন যে, শুতে না শুতেই সকলে গভীর ন্দ্রার কোলে ঢলে 
পড়লেন । আবদুল্লাহ ইবন উবায়্যির ছেলে আবদুল্লাহ বাহিনীর পূর্বেই মদীনায় পৌছে 
গিয়েছিলেন তিনি তাঁর পিতার পথ আগলে দাঁড়িয়ে গেলেন । তিনি তাঁর পিতাকে 
দেখতেই নিজের উট বসিয়ে দিলেন এবং বললেন £ আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত 
ছেড়ে দেব না যতক্ষণ না নিজের মুখে বলবে, তুমিই ছোটলোক এবং মুহাম্মাদ 
(সা) সম্মান ও মযাঁদার অধিকারী । ইতোমধ্যে রাসূলুল্লাহ (সা) সেদিকে দিয়ে 
যাচ্ছিলেন। তিনি এসব শুনে আবদুল্লাহকে ডেকে বললেন ঃ ওকে যেতে দাও। সে 
যতক্ষণ আমাদের ভেতর আছে আমরা তার সাথে ভাল ব্যবহারই করব ।১ 
রাসূলুল্লাহ (সা)-এর নিয়ম ছিল যখন তিনি সফরের ইচ্ছা করতেন তখন তাঁর 
স্ত্রীদের মধ্যে লটারী করতেন । যাঁর নাম উঠত তাঁকে তিনি সাথে নিতেন । বনী 
মুস্তালিক যুদ্ধে হযরত আয়েশা (রা)-র নাম ওঠে । ফলে এ সফরে তিনিই হন তাঁর 
সফর সঙ্গী । প্রত্যাবর্তনকালে মদীনার নিকটবর্তী হতেই সেখানেই অবস্থান করেন 
এবং রাত্রির কিছু অংশ সেখানেই যাপন করেন। এরপর তিনি যাত্রা শুরুর ঘোষণা 
দেন। হযরত আয়েশা (রা) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে গলার হারটি 
কোথাও খুলে পড়ে যায় যা তিনি টের পাননি । তিনি তাঁর হাওদায় ফিরে আসার পর 
জানতে পারেন যে, তাঁর গলায় হার নেই। হারের খোঁজে তিনি পুনরায় সেখানে 
যান। ইতোমধ্যে যাত্রার ঘোষণা দেওয়া হয়ে গেছে। তাঁর হাওদা উটের পিঠে 
ওঠাবার দায়িত্ব যার ওপর ছিল তিনি নিয়মাফিক আসেন এবং এই ধারণায় যে, তিন্নি 
(হযরত আয়েশা) হাওদার ভেতরই আছেন, হাওদা উঠিয়ে রওয়ানা হয়ে পড়েন। 


১. তাবাকাত ইবন সা'দ, ২য় খণ্ড, ৪৬ পৃ. লাইডেন সংস্করণ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৮ 


হযরত আয়েশা (রা) এ সময় খুবই অল্প-বয়স্কা এবং খুবই হাক্কা-পাতলা গড়নের 
ছিলেন। এজন্য তিনি বুঝতে পারেননি যে, তিনি (হযরত আয়েশা) ভেতরে নেই। 
এ ব্যাপারে তাঁর কোনরূপ সন্দেহও হয়নি । হযরত আয়েশা (রা) ফিরে এসে 
দেখতে পান সেখানে কেউ নেই, সকলেই রওয়ানা হয়ে গেছে । তিনি তখন 
(কিংকর্তব্যবিমুঢ় হয়ে) সেখানেই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ইতোমধ্যে 
সাফওয়ান ইবন মু'আত্তাল আস-সুলামী, যিনি কোন এক প্রয়োজনে কাফেলার 
থেকে পেছনে পড়ে গিয়েছিলেন, এসে উপস্থিত হন। তিনি হযরত আয়েশা 
(রা)-কে এভাবে দেখতেই বুঝতে পারেন যে, এতো দেখছি রাসূলুল্লাহ (সা)-এর 
জীবন-সঙ্গিনী । তিনি ইন্না লিল্লাহ পড়ে নিজের উটটি তাঁর কাছে ঠেলে দেন এবং 
য়ং পেছনে সরে যান । হযরত আয়েশা (রা) উটের পিঠে চড়ে বসলে তিনি উটের 
রশি (নাকাল) ধরে কাফেলা ধরবার জন্য দ্রুত অগ্রসর হন। তিনি যখন কাফেলার 
কাছাকাছি উপস্থিত হন তখন কাফেলা মনযিলে পৌছে ছাউনি ফেলেছে এবং বিশ্রাম 
করছে। এখানেই ঘটনার শেষ। এতে কারো মনেই সন্দেহের সামান্যতম 
রেখাপাতও করেনি । কেননা মরুচারী জীবনে ও কাফেলার আনাগোনায় তারা এতে 
অভ্যস্ত ছিল। সম্মান ও মর্যাদার হেফাজত তাদের অস্থি-মজ্জায় মিশে ছিল এবং এই 
ধরনের নীচ কল্পনা আদের আরবী গুণাবলীর সঙ্গে আদৌ কোন সম্পর্ক রাখত না। 
জাহিলিয়াত ও ইসলাম উভয় যুগই এই নীতি দৃঢ়ভাবে আঁকড়ে ছিল। জাহিলী যুগের 
জনৈক কবি বলেন ঃ 


+ ৮১13৮১ Sb ১1১৪ Sb Ss 91 ৯০৮ ০৯৪৪ 

“যদি প্রতিবেশী কোন মহিলার ওপর আমার নজর পড়ে যায় তাহলে আমি 
আমার চোখ নামিয়ে নিই যতক্ষণ না সে তার বাসার ভেতর অন্তহিত হয়।”১ 

অপরদিকে সাহাবায়ে কিরাম (রা)-এর রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এমন সম্পর্ক 


১. এই কর্মপন্থার একটি ঝলক আমরা হযরত উম্মু সালামা (রা)-র ঘটনায় দেখতে পাই যখন তাঁকে তাঁর স্বামীর সঙ্গে 
মদীনায় হিজরত করা থেকে জোরপূর্বক থামিয়ে দেওয়া হয়। অনন্তর তিনি প্রতিদিন সেখান গিয়ে বসতেন এবং 
সন্ধ্যা পর্যন্ত কাঁদতেন। প্রায় এক বছর যাবত তাঁর এই অবস্থা অব্যাহত থাকে । তাঁর এই করুণ দৃশ্যে পাষণ্ডদের 
অন্তরে দয়ার সঞ্চার হয় এবং তাঁকে মদীনা গমনের অনুমতি দেয়। তিনি আল্লাহর নামে উটের পিটে 
আরোহণপূর্বক মদীনার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তিনি উছমান ইবন তালহার দেখা পান। তাঁর এই 
অবস্থাদৃষ্টে তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে উটের রশি ধরে মদীনার দিকে অগ্রসর হন। 
মদীনা পৌছা অবধি তিনি সাথে থাকেন। হযরত উম্মু সালামা (রা) বলেন £ আরবে তার চেয়ে শরীফ এর আগে 
আর কাউকে দেখিনি । তাঁর অবস্থা ছিল এই যে. কোন মনযিল এসে গেলেই তিনি উট বসিয়ে পেছনে চলে 
যেতেন । আমি নেমে গেলে তিনি আসতেন, সামান নামিয়ে উট গাছের সঙ্গে বাঁধতেন। তিনি আরও বলেন, 
মদীনা না পৌছা পর্যন্ত তিনি এমনটিই করেছেন (সীরাত ইবন কাছীর, ২য় খণ্ড, ২১৫-১৭)। এ সেই সময়কার 
কথা যখন উছমান ইবন তালহা ইসলাম, কবুল করেননি । এদিক দিয়ে সাফওয়ান ইবন মু'“আত্তাল আস-সুলামী 
পবিত্র স্বভাব ও উন্নত চরিত্রের সর্বাধিক হকদার ছিলেন। যেহেতু তিনি অনেক আগেই ইসলাম কবুল করেছিলেন 
এবং রাসূলুল্লাহ (সা)-এর সাহচর্য ও বন্ধুত্বের সৌভাগ্য লাভ করেছিলেন । 

www.almodina.com 


নবীয়ে রহমত-২৮৯ 


ছিল এমন যেমন সম্পর্ক থাকে পিতার সাথে সন্তানের । তাঁর পবিত্র সহধর্মীণিগণ 
ছিলেন মুমিনদের মাতৃসম। তিনি স্বয়ং তাঁদের দৃষ্টিতে প্রকৃত পিতা, এমন কি 
সমগ্র দুনিয়া থেকেও প্রিয় ছিলেন। সাফওয়ান ইবনে মু'আত্তালও দীনদারী, 
তাকওয়া-পরহেযগারী, লজ্জাশীলতা ও শালীনতাবোধের ক্ষেত্রে সুনামের অধিকারী 
ছিলেন। এও কথিত আছে যে, মহিলাদের প্রতি তাঁর কোনরূপ দুর্বলতা কিংবা 
আকর্ষণ ছিল না। 

মোটের ওপর এটা এমন কোন সমস্যা ছিল না যা লোকের মনোযোগ 
আকর্ষণের বিষয় হতে পারে । কিন্তু আবদুল্লাহ ইবন উবায়্যি ইবনে সলুল ব্যাপারটা 
লুফে নেয় এবং মদীনায় এসে এর খুব ফলাও প্রচার করে । মুনাফিকরা এ ধরনের 
সুযোগের প্রতীক্ষায় ছিল, একে দুর্লভ মুহূর্ত জ্ঞানে এর খুব ফলাও করে । তাদের 
কাছে এটি এমন এক অস্ত্র ছিল যদ্ধারা মুসলমানরা খুব সহজেই ফেতনায় পড়তে 
পারত এবং মাকামে রিসালাত ও আহলে বায়ত-এর সঙ্গে তাঁদের ভক্তি-শ্রদ্ধা ও 
ভালবাসার সম্পর্ক দুর্বল করা যেত ৷ এর দ্বারা মুসলমানদের পারস্পরিক আস্থা এবং 
একে অপরের ভরসা ও নির্ভরতা আহত হত। এই চক্রান্তে এমন কিছু সরল 
অন্তঃকরণবিশিষ্ট মুসলমানও শিকার হন যাঁদের কথা বলার আগ্রহ ছিল বেশি এবং 
যাঁরা কোনরূপ খোঁজ-খবর ছাড়াই ও যাচাই-বাছাই না করেই শোনা কথা বলতে 
ছিলেন অভ্যস্ত ।> 

হযরত আয়েশা (রা) যখন মদীনায় আকম্মিকভাবেই এ কথা শুনতে পেলেন 
তখন তিনি বিস্ময়ে ও দুঃখে হতবাক হয়ে গেলেন । দুঃখ ও বিষাদে তাঁর অবস্থা 
এমন হল যে, তাঁর কান্না থামতে চাইত না। রাতের ঘুম উড়ে গেল । রাসূলুল্লাহ 
(সা)-এর জন্য ব্যাপারটা ছিল খুবই কঠিন ও নাযুক। তিনি যখন জানতে পারলেন 
যে, কথা কোথা থেকে শুরু হয়েছিল তখন আগমন করলেন এবং আবদুল্লাহ ইবন 
উবায়্যি সম্পর্কে কিছু বলার অনুমতি চাইলেন । তিনি মসজিদের মিম্বরে বসলেন 
এবং বললেন, “মুসলমানগণ! আমাকে সেই লোকের বিষয়ে কিছু বলার ব্যাপারে 
কে অনুমতি দেবে যে ব্যক্তি আমার পরিবারের লোকদের সম্পর্কে আমাকে কষ্ট 
দিচ্ছে যার সম্পর্কে আমি জানি? আল্লাহ্‌র কসম! আমি আমার ঘরের লোকদের 
সম্পর্কে যতটা জানি তাতে আমি তৃপ্ত । লোকে এ ব্যাপারে যে লোক সম্পর্কে 
১, কুরআন মজীদে এ আয়াত এদিকেই ইশারা করা হয়েছে £ ৯1১৪0 ৩৩1১৪০১৫০০4 4১৩৬5 SI 

Ee dl ie ৬৯ Gan 4৮5৯৩ pe ©1441 ১-1 যখন তোমরা নিজেদের মধ্যে পরস্পরে 


এ নিয়ে আলোচনা করতে এবং নিজ মুখে এমন সব কথা বলতে যে ব্যাপারে তোমাদের কোন জ্ঞান ছিল না। আর 
তোমরা একে হাল্কা ভাবতে, অথচ আল্লাহ্‌র নিকট ব্যাপারটা ছিল গুরুতর (সূরা নূর. ১৫ আয়াত) 


১৯ -_ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯০ 


বলাবলি করছে তার সম্পর্কেও আমি ভালই জানি । সে যখন আমার ঘরে আসত 
আমার সাথেই আসত ৷” আওস গোত্রের কিছু লোক এ কথা শুনে রাগে ও ক্রোধে 
অধীর হয়ে বলতে লাগল, যে লোক এত বড় কথা মুখ দিয়ে বের করেছে আমরা 
তার গদনি উড়িয়ে দেবার জন্য তৈরী, চাই সে আওস গোত্রের লোকই হোক, চাই 
খাযরাজের । “আবদুল্লাহ ইবন উবায়্য ছিল খাযরাজ গোত্রের । এ কথা শোনার পর 
তার ভেতর গোত্রীয় অহমিকা মাথা চাড়া দিয়ে উঠল । ফলে উভয় গোত্রই উত্তেজিত 
হয়ে পড়ল । শয়তান উভয়ের ঘাড়ে সওয়ার হওয়ার উপক্রম করতেই এবং লড়াই 
বাঁধবার মত অবস্থা সৃষ্টি হতেই রাসূলুল্লাহ (সা)-র ক্ষিপ্র বুদ্ধি, কৌশল, ধৈর্য ও 
সহনশীলতার বরকতে ব্যাপারটা বেশি দূর গড়াবার আগেই মিটে যায়। এদিকে 
হযরত আয়েশা (রা) আপন নিদোঁষিতা সম্পর্কে পূর্ণ বিশ্বাসী । এজন্য তিনি 
চলনে-বলনে আস্থা, আত্মমযদা ও আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিলেন এবং এসব তাঁর 
চেহারায় ফুটে উঠত ৷ তাঁর অবস্থা ছিল নিরপরাধ ও নিষ্পাপ সেই ব্যক্তির ন্যায় যিনি 
সব রকম সন্দেহ-সংশয়ের উর্ধ্বে । তাঁর পূর্ণ বিশ্বাস ছিল যে, আল্লাহ তা'আলা 
তাঁকে শেষাবধি এই অপবাদ থেকে মুক্তি দেবেন এবং নবুওয়াতের অঞ্চল প্রান্তে 
অমূলক সন্দেহ ও অপবাদের কলংক থাকতে দেবেন না। কিন্তু তাঁর এ ধারণা ছিল 
না যে, আল্লাহ তা'আলা তাঁর জন্য বিশেষভাবে ওয়াহী নাযিল করবেন এবং এই 
আয়াত কুরআন মজীদের অংশ হিসাবে কিয়ামত অবধি পঠিত হতে থাকবে । 
তাঁকে বেশি অপেক্ষা করতে হয়নি। তাঁর সম্পর্কে কুরআন মজীদের নিম্নোক্ত 
আয়াত নাযিল হয় এবং সপ্ত আসমানের ওপর থেকে তাঁর নির্দোষিতা ঘোষিত হয় ৪ 
2201১ ৮৮৮৯৪ 3 BA Cle ৩১৪৮9 aio 
HN ০ ১৯১ it He SL ০৮১০ aU 
Sr ১৯ i 5 | 380 * 255 135 51165 2S 5155 
* ০১০ এই 1১৯ 1১103 উনি 
“যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা 
একে নিজেদের জন্য খারাপ মনে কর না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক । 
তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের 
মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি ৷ 
তোমরা যখন এ কথা শুনলে, তখন ঈমানদার পুরুষ ও নারিগণ কেন নিজেদের 
লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং কেন বলনি যে, এটাতো নির্জলা অপবাদ” 
(সূরা নুর, ১১-১২ আয়াত) ? 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯১ 


এভাবেই এই বিরাট ফেতনা চিরতরে খতম হয়ে যায় এবং এ কথা এভাবে 
মুছে যায় যেন কোন কিছুই হয়নি । মুসলমানগণ স্বাভাবিক নিয়মমাফিক একইরূপ 
উৎসাহ-উদ্দীপনা সহকারে নিজেদের সেই মহান কর্মের পূর্ণতা সাধনে মশগুল হয়ে 
যায় যার ওপর কেবল তাদের নয়, বরং সমগ্র মানবতার সাফল্য ও কামিয়াবী ছিল 
নির্ভরশীল ।১ 


(যি*ল-কা'দাহ, ৬ হি.) 
রাসূলুল্লাহ (সা)-এর স্বপ্ন এবং মক্কা প্রবেশের জন্য মুসলমানদের প্রস্তুতি 
রাসূলুল্লাহ (সা) স্বপ্নে দেখেন যে, তিনি মক্কায় প্রবেশ করেছেন এবং 
বায়তুল্লাহর তাওয়াফ করছেন । 

এ স্বপ্ন ছিল সত্য স্বপ্ন (২৪১৮০ 2১৮১০), কিন্তু এতে কাল, মাস কিংবা 
বছরের কোন নির্ধারণ ছিল না। তিনি সাহাবায়ে কিরামকে মদীনায় এই স্বপ্নের কথা 
বলেন। এই সুসংবাদ শ্রবণে সকলেই আনন্দে উৎফুল্ল হন। মক্কা ও কা'বা (যাঁর 
প্রতি ভালবাসা ও সম্মানবোধ তাঁদের অস্থিমজ্জায় শামিল এবং তাদের শিরা- 
উপশিরায় মিশে ছিল) বহু দিন হয় তাঁদের ধরা-ছোয়ার বাইরে চলে গিয়েছিল । 
তাদের হৃদয়-কন্দরে এর তাওয়াফ ও যিয়ারতের জন্য গভীর আকুতি বিরাজ করছিল 
এবং তাঁরা অস্থির চিত্তে সেই দিনের অপেক্ষা করছিলেন যেই দিন এই সৌভাগ্য 
তাঁরা আবারও লাভ করবেন। মুহাজিরদের মধ্যে মক্কার প্রতি আকর্ষণ 
স্বাভাবিকভাবেই অত্যন্ত বেশি ছিল। কেননা তাঁরা সেখানেই জন্মেছিলেন, 
লালিত-পালিত ও বর্ধিত হয়েছিলেন এবং এর ভালবাসা তাঁদের প্রকৃতিতে মিশে 
গিয়েছিল । মোটকথা, দীর্ঘকাল থেকে তাঁরা এর দীদার ও যিয়ারত থেকে মাহরূম 
ছিলেন । রাসূলুল্লাহ (সা) যখন তাঁদেরকে এই খবর শোনালেন তখন তাঁদের এ 
বিষয়ে বিন্দুমাত্রও সন্দেহ হয়নি যে, এই স্বপ্নের তাবীর এই বছরেই বাস্তবে 
ফলবে। এ কথা তাঁদের আগ্রহের ধিকিধিকি আগুনকে আরও উষ্কে দেয় এবং 
সকলেই তাঁর সঙ্গে রওয়ানা হওয়ার জন্য আগ্রহভরে রাজী হয়ে যায়। খুব কম 
লোকই ছিল যারা এ সফরে যেতে ইচ্ছক ছিল না। ওমরার উদ্দেশ্যে ইহরামও 
তিনি বেধে নিয়েছিলেন যাতে লোকেরা জানতে পারে যে, তিনি কেবল বায়তুল্লাহর 


১. এই ঘটনা সীরাত ইবন হিশাম থেকে উদ্ধৃত, ২য় খণ্ড ২৮০-৩০৩: অধিকন্তু বুখারী বর্ণিত হযরত 
আয়েশা (রা)-র হাদীছ। রর 
২. সুরা আল-ফাতহার তাফসীর দেখুন (২৭ আয়াত): ইবন কাছীর: «11 9১০ ১31 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯২ 


যিয়ারতের উদ্দেশ্যেই যাচ্ছেন ।১ 

সেখানে পৌছে তিনি খুযাআ গোত্রের এক গুপ্তচরকে কুরায়শদের অবস্থান ও 
গতিবিধি জানার উদ্দেশ্যে মোতায়েন করেন । তিনি যখন উসফান২ নামক একটি 
জায়গার নিকটবর্তী ছিলেন তখন গুপ্তচর তাঁকে অবহিত করে যে, কা'ব ইবন 
লুওয়াই গোত্র তাঁর মুকাবিলা করবার এবং তাঁর অগ্রাভিযান রোধ করবার জন্য 
আহাবীশ৩ -কে একত্র করে রেখেছে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক ফৌজ 
সংগঠিত করেছে। তাদের ইচ্ছা, যুদ্ধ করে হলেও আপনাকে বায়তুল্লাহ পৌছতে 
তারা বাধা দেবে। রাসূলুল্লাহ (সা) অগ্রাভিযান অব্যাহত রাখলেন ৷ তিনি যখন সেই 
ঘাঁটিতে গিয়ে পৌছলেন যেখান থেকে তাদের পানে উত্রাই শুরু হয় তখন তাঁর 
উটনী 'কাসওয়া' বসে পড়ল। এতদৃষ্টে লোকে বলাবলি শুরু করল, 'কাসওয়া 
বেঁকে বসেছে, কাসওয়া বেঁকে বসেছে’ । রাসূল (সা) বললেন ঃ কাসওয়া বেঁকে 
বসেনি, বেঁকে বসা তার অভ্যাস নয় । যিনি হাতীগুলোকে থামিয়ে দিয়েছিলেন ৪ 
তিনিই একেও থামিয়েছেন। কসম সেই সত্তার যাঁর হাতে আমার জান! ওই সব 
লোক এমন যে কোন পরিকল্পনা কিংবা প্রস্তাবই পেশ করুক না কেন, যার ভেতর 
আল্লাহ তা“আলার সম্মান রক্ষিত হয়েছে । আর তারা যদি আমার নিকট আত্মীয়তা 
সম্পর্কে দাবি জানায়, তাহলে আমি তাদের দাবি অবশ্যই পূরণ করব । অতঃপর 
তিনি তাঁর উটনীকে শাসাতেই উটনী লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তার গতিপথ 
পাল্টিয়ে হুদায়বিয়া অভিমুখে চলতে শুরু করল এবং এর শেষ প্রান্তে পানির একটি 
অগভীর কুয়ার কাছে, যাতে যৎসামান্যই পানি ছিল, থেমে পড়ল । লোকে রাসূলুল্লাহ 
(সা)-র নিকট তাদের পিপাসার কথা জানাল । তিনি তখন তুণীর থেকে একটি তীর 
বের করে একে উল্লিখিত কুয়ার ভেতর নিক্ষেপ করতে বললেন। তীর নিক্ষেপ 
করতেই পানি প্রবল বেগে উথ্থিত হতে লাগল । অতঃপর সকলেই তৃতপ্তিভরে পানি 
পান করলেন।৫ 


মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দিতে কুরায়শদের আপত্তি ও উদ্বেগ 

রাসূলুলল্লাহ (সা)-এর আগমন ও উল্লিখিত স্থানে তাঁর অবস্থানের খবর পেয়ে 
কুরায়শরা ভীষণ অস্থির হয়ে ওঠে এবং তারা ঘাবড়ে যায় । রাসূলুল্লাহ (সা) তাদের 
উদ্বেগ ও অস্থিরতা প্রশমনের নিমিত্ত সাহাবা-ই কিরামের মধ্যে থেকে কাউকে 


. যাদুল-মাআদ, ৩৮০; অধিকন্তু ইবন হিশাম ৩০৮ পৃ. । 
. মক্কা ও মদীনার মধবর্তী একটি জায়গা । 
. যুদ্ধবাজ লোক যারা ছিল বিভিন্ন গোত্রের সঙ্গে সংশ্লিষ্ট । 
. তাঁর ইঙ্গিত আবরাহার হাতীর দিকে ছিল যাকে আল্লাহ তাআলা মক্কায় প্রবেশ করা থেকে বিরত রেখেছিলেন। 
. যাদু'ল-মাআদ, ১ম খণ্ড, ৩৮১ পৃ. ৷ 


GLU 


S %w 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৩ 


মক্কায় পাঠানো সমীচীন মনে করলেন । এতদুদ্দেশ্যে তিনি হযরত ওমর (রা)-কে 
ডেকে পাঠালেন। 


তিনি হাজির হলেন এবং বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! মক্কায় বনু আদিয়্যি ইবন 
কা'ব-এর একজন লোকও নেই যারা আমাকে তাদের আক্রোশ ও জিঘাংসার হাত 
থেকে রক্ষা করতে এগিয়ে আসতে পারে । আপনি বরং উছমান (রা)-কে সেখানে 
যাবার জন্য বলুন। কেননা সেখানে তাঁর গোটা খান্দানই বর্তমান রয়েছে এবং তিনি 
বার্তা বহনের দায়িত্ব বেশ ভালভাবেই আঞ্জাম দিতে পারবেন । তিনি তখন হযরত 
উছমান (রা)-কে ডেকে কুরায়শদের নিকট পাঠালেন এবং বললেন, তুমি গিয়ে 
তাদেরকে বল, আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা ওমরাহ আদায়ের নিয়তে 
এখানে এসেছি তাদেরকে ইসলামেরও দাওয়াত দেবে । তিনি তাঁকে এও বলে 
দিলেন, মক্কায় যে সব বিশ্বাসী মু'মিন) নারী-পুরুষ রয়েছে তাদের কাছে গিয়ে 
বিজয়ের সুসংবাদ দেবে এবং তাদেরকে এ খোশ-খবরও শোনাবে যে, আল্লাহ 
তা“আলা মক্কায় তাঁর দীনকে বিজয়ী করবেন । ফলে তখন আর ঈমান গোপন করার 
প্রয়োজন থাকবে না।১ 


প্রেম ও বিশ্বস্ততার পরীক্ষা 

হযরত উছমান (রা) রওয়ানা হলেন। মক্কায় পৌছে তিনি আবূ সুফিয়ান ও 
কুরায়শ নেতৃবর্ণের নিকট গেলেন এবং রাসূলুল্লাহ সা)-এর পয়গাম পৌঁছালেন। 
তিনি তাঁর বার্তা পেশ করলে হযরত উছমান (রা)-কে তারা বলল ঃ তুমি চাইলে 
এই মুহুর্তে তাওয়াফ করে নিতে পার। উত্তরে তিনি বললেন £ যতক্ষণ না 
রাসূলুল্লাহ (সা) তাওয়াফ করছেন ততক্ষণ আমি তাওয়াফ করতে পারি না।২ 

হযরত উছমান (রা) ফিরে আসলে মুসলমানরা বলতে লাগল £ আবু 
আবদুল্লাহ! তুমি তো খুব মজায় ছিলে! তুমি তো তাওয়াফ করে তোমার দিলের 
আশা পূরণ করেছ। প্রত্যত্তরে হযরত উছমান (রা) বললেন £ তোমরা আমার 
সম্পর্কে অত্যন্ত খারাপ ধারণা করেছ। কসম সেই সত্তার যাঁর হাতে আমার প্রাণ! 
যদি আমাকে এক বছর কালও সেখানে অবস্থান করতে হত আর রাসূলুল্লাহ (সা) 
মদীনায় তশরীফ নিতেন তবুও আমি ততক্ষণ পর্যন্ত তাওয়াফ করতাম না যতক্ষণ না 
তিনি তাওয়াফ করতেন। 

কুরায়শরা আমাকে তাওয়াফ সেরে নেবার জন্য দাওয়াতও দিয়েছিল, কিন্তু 
আমি অস্বীকার করেছি ।৩ 


১. যাদু'ল-মা'আদ ১খ. ৩৮১পৃ. । 
২. সীরাত ইবনে হিশাম, ২য় খণ্ড, ৩১৫ পৃ. ৷ 
৩. যাদুল-মা “আদ, ১ম খণ্ড, ৩৮২পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৪ 


বায়'আত-ই রিদওয়ান 

এদিকে রাসূলুল্লাহ (সা) খবর পান যে, হযরত উছমান (রা)-কে শহীদ করে 
ফেলা হয়েছে। খবর পেতেই তিনি সমবেত সকলকে বায় 'আত গ্রহণের দাওয়াত 
দেন। সকলেই উৎসাহ-উদ্দীপনা সহকারে তার চতুষ্পার্থ্বে সমবেত হন ৷ সে সময় 
তিনি এক বৃক্ষতলে অবস্থান করছিলেন । তিনি তাদের থেকে এই মর্মে অঙ্গীকার 
গ্রহণ করেন যে, তারা কেউ (জিহাদের ময়দান ছেড়ে) পালাবে না। রাসূলুল্লাহ (রা) 
স্বয়ং বাম হাত দিয়ে ডান হাত আঁকড়ে ধরেন এবং বলেনঃ এটি উছমান (রা)-এর 
পক্ষ থেকে । ১ এটাই ছিল সেই বায়'আত-ই রিদওয়ান যা হুদায়বিয়া নামক স্থানে 
একটি বাবলা গাছের নিচে অনুষ্ঠিত হয়েছিল এবং কুরআন শরীফের নিম্নোক্ত 
আয়াতে এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে ঃ 


পপ - 5 ০০ প৩% “#0 ও ও 5৩. ৪ ৬ পপ 

১1২৯ ০১৯1 ০৮৯৩ ১৮০০৭ Sl ০০৮৬। ০৪ 4141 ৬০১ ৪] 
CES EEE CENT LG 
“আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে 
শপথ করল । আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল । অতঃপর তিনি 


তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন” 
(সুরা আল-ফাতহ, ১৮ আয়াত)। 


সালিশী আলোচনা ও সন্ধির প্রয়াস 

এইরূপ অপরিবর্তিত পরিস্থিতিতেই হঠাৎ বুদায়ল ইবন ওয়ারাকা আল-খুযাঈ 
খুযাআ গোত্রর কিছু লোকসহ সেখানে পৌছেন। তিনি এ ব্যাপারে আলোচনা 
করতে চান এবং তার আগমনের হেতু জিজ্ঞেস করেন। 

রাসূলুল্লাহ (সা) বলেন, আমরা কোন রকম যুদ্ধ-বিগ্রহের উদ্দেশ্য নিয়ে এখানে 
আসি নি, আমরা কেবল ওমরার নিয়তে এসেছি । যুদ্ধ কুরায়শদেরকে আগেই 
চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। যদি তারা চায় তাহলে আমি তাদের সঙ্গে কিছু সময়ের 
জন্য সিদ্ধান্তে আসতে চাই এবং তারা আমার ও অপরাপর লোকদের মধ্যবর্তী রাস্তা 
ছেড়ে দেবে । আর যদি তারা চায় তাহলে তারা সেই দলেই শামিল হোক যে দলে 
আরও লোক শামিল হয়েছে। অন্যথায় তারা কিছু সময় স্বস্তির নিঃশ্বাস ফেলার 
অবকাশ তো অবশ্যই পাবে । কিন্তু তারা যদি যুদ্ধই করতে চায় এবং যুদ্ধ 
ব্যতিরেকে অন্য কোন কিছু কবুল করতে না চায় তাহলে সেই সত্তার কসম করে 
বলছি যার কব্জায় আমার প্রাণ ! আমি এব্যাপারে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব 


১. প্রাগুক্ত । 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৫ 


যতক্ষণ না আমার মস্তক আমার ধড় থেকে আলাদা হয়ে যায় কিংবা আল্লাহ তার 
দীনকে বিজয়ী করেন । 


বুদায়ল যখন রাসূলুল্লাহ (সা)-এর পয়গাম তাদেরকে পৌছালেন তখন ওরওয়া 
ইবন মাসউদ আছ-ছাকাফী বললেন, তিনি তো খুবই বিচক্ষণতাসুলভ প্রস্তাব 
দিয়েছেন । আমার মত এই যে, তোমরা তার এই প্রস্তাব মেনে নাও এবং আমাকে 
তার সঙ্গে দেখা করতে দাও । তারা অনুমতি দিতেই ওরওয়া ইবন মাসউদ গিয়ে 
রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে দেখা করলেন এবং আলোচনা শুরু করলেন । ওরওয়া খুব 
তীক্ষ্ণ দৃষ্টিতে সাহাবায়ে কিরাম (রা)-কে পর্যবেক্ষণ করছিলেন । আর তাদের অবস্থা 
তো ছিল এই যে, যদি রাসূলুল্লাহ (সা) থুথু ফেলতেন তাহলে কেউ না কেউ তা 
হাতে নিতেন এবং মুখমণ্ডল ও সর্বশরীরে তা মেখে নিতেন । তিনি কিছুর নির্দেশ 
দিতেই প্রত্যেক মানুষ তা পালন করতে ঝাপিয়ে পড়তেন । ওযু করলে ওযুর পানির 
ওপর জীবন উৎসর্গকারী এইসব ভক্তের দল এমনভাবে ঝাপিয়ে পড়তেন যে, মনে 
হত বুঝি বা লড়াই বেঁধে যায় । তিনি যখন কথা বলতেন তখন তারা সকলেই তার 
দিকে মনোযোগী হতেন ৷ সম্মান ও আদবের কারণে কেউ তার চোখের ওপর চোখ 
রেখে কথা বলতেন না। ওরওয়া কুরায়শদের নিকট ফিরে গিয়ে তার সাথীদেরকে 
বললেনঃ হে আমার জাতিগোষ্ঠী! আমি রাজা-বাদশাহদের দরবারে গিয়েছি, আমি 
রোম, পারস্য ও আবিসিনিয়ার সম্রাটদের শান-শওকতও দেখেছি । কিন্ত আল্লাহ্‌র 
কসম! আমি কোন বাদশাহ দেখি নি যাকে তার সভাসদ ও মোসাহেব এমন সম্মান ও 
আদব প্রদর্শন করে যেমনটি মুহাম্মাদ (সা)-এর সাথীরা তাকে করে থাকেন। এরপর 
তিনি সেখানে যা কিছু দেখেছিলেন তার বিস্তারিত তাদের দিলেন এবং বললেন, তিনি 
খুব উত্তম প্রস্তাব পেশ করেছেন । তোমরা তা মেনে নাও ।১ 


সন্ধি ও সুলেহনামা 

এরই ভেতর বনী কিনানার আর এক ব্যক্তি মিকরায ইবন হাফসও সেখানে 
গিয়ে পৌছেন এবং উভয়েই তাদের চাক্ষুষ ঘটনাগুলো কুরায়শদের সামনে বর্ণনা 
করলেন ৷ কুরায়শরা অতঃপর সুহায়ল ইবন আমরকে রাসুলুল্লাহ (সা)-এর 
খেদমতে প্রেরণ করল । তিনি তাকে আসতে দেখেই বললেন, তাকে আসতে 
দেখে মনে হচ্ছে কুরায়শরা সন্ধি করতে ইচ্ছক। তিনি এও বললেন, তোমরা 
সন্ধির লিখিত দস্তাবীয তৈরি কর।২ 


২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩১৬ পৃ.. অধিকভ্তু সহীহ বুখারীর কিতাবু'ল-মাগাযী, 
উমরাতু'ল-কাযা অধ্যায়, কিছুটা শাব্দিক তারতম্যসহ 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৬ 


হিল্ম ও হিকমত-এর সম্মিলন 

তিনি সন্ধিপত্রের মুসাবিদা তৈরির জন্য তার সেক্রেটারী (হযরত আলী)-কে 
ডেকে পাঠালেন এবং বললেন, লেখ ৪ ॥== | ০৯১। | ১৮০ এতে 
সুহায়ল ইবন আমর আপত্তি তুললেন এবং বললেনঃ আমরা আল্লাহ সম্পর্কে 
জানলেও তার রাহমান ও রাহীম হওয়া, আল্লাহ্র কসম! তাতো আমরা জানি না। 
সেই পুরনো দস্তুর মাফিক 111 এ... লেখ । রাসূলুল্লাহ (সা) বললেনঃ ঠিক 
আছে, লেখ 4111 এ. অর্থাৎ হে আল্লাহ! তোমার নামে । মুসলমানরা 
এতদৃষ্টে বলে উঠলেনঃ না, আমরা তো = ১০২1 4111 =, লিখব । 
রাসূলুল্লাহ (সা) বললেন ৪711 এ. ই লেখ। 

এরপর তিনি বললেনঃ লেখ, এটা সেই সন্ধিপত্র যা আল্লাহ্‌র রাসূল সম্পাদন 
করছেন। এতদশ্রবণে সুহায়ল বললেনঃ আল্লাহ্‌র কসম! যদি আমরা বিশ্বাসই 
করতাম যে,আপনি আল্লাহ্র রাসূল, তাহলে আর আপনার বায়তুল্লাহ যাবার পথে 
কেন বাধা খাড়া করতাম? আর আপনার সঙ্গে এত যুদ্ধ-বিগ্রহই বা করতাম কেন? 
আপনি এর পরিবর্তে মুহাম্মাদ ইবন আবদুল্লাহ লিখুন। 

রাসূলুল্লাহ (সা) বললেনঃ আমি আল্লাহ্র রাসূল, তোমরা তা যতই অস্বীকার 
কর না কেন। লেখ, মুহাম্মাদ ইবন আবদুল্লাহ । তিনি হযরত আলী (রা)-কে পূর্বের 
শব্দটি (রাসূলুল্লাহ) মুছে ফেলতে নির্দেশ দিলেন। এতে হযরত আলী (রা) 
বললেনঃ আল্লাহ্‌র কসম ! আমা দ্বারা তা সম্ভব হবে না। রাসূলুল্লাহ (সা) বললেন, 
ঠিক আছে, আমাকে জায়গাটা দেখিয়ে দাও ৷ তাকে জায়গাটা দেখিয়ে দেওয়া হলে 
তিনি নিজেই তা মুছে দিলেন ।১ 


সন্ধি ও পরীক্ষা 

রাসূলুল্লাহ (সা) বললেন £ আল্লাহ্র রাসূল এই ব্যাপারটি (অর্থাৎ সন্ধি চুক্তিটি) 
এজন্য সম্পাদন করছেন যাতে তোমরা আমাদের ও আল্লাহ্র ঘরের মাঝে 
প্রতিবন্ধক না হও আর আমরা তা নির্বিঘ্নে তাওয়াফ করতে পারি । সুহায়ল বললেন, 
আমরা ভয় পাচ্ছি, না জানি আরবদের মাঝে এমন বলাবলি শুরু হয়ে যায় যে, 
আমরা ভয়ে এই সন্ধি চুক্তি করেছি। আগামী বছর আপনি তাওয়াফ করতে 
পারবেন । তিনি এই দফাটিও সন্ধি চুক্তির মাঝে শামিল করে নেন। 

সুহায়ল বললেন ঃ এটাও অপরিহার্য বিবেচিত হবে যদি আমাদের এখান থেকে 
কোন লোক আপনার ওখানে চলে যায়, চাই সে আপনার ধর্মেরই কেউ না হোক, 
১. সহীহ মুসলিম, কিভারুল-জিহাদ ওয়া'স-সিয়ার, হুদায়বিয়ার সন্ধি শীর্ষক অধ্যায় 


.aAlmodina.com 


নবীয়ে রহমত-২৯৭ 


তবু আপনি তাকে আমাদের নিকট ফেরত পাঠাবেন । মুসলমানরা সুহায়লের এ 
ধরনের প্রস্তাবের কথা শুনে অদ্ভুত বিস্ময়ে বলে উঠলেন ঃ সুবহানাল্লাহ ! কেউ যদি 
মুসলমান হয়ে আমাদের কাছে চলে আসে তাহলে তাকে আমরা মুশরিকদের নিকট 
কি করে সোপর্দ করতে পারি ? 

এ নিয়ে আলোচনা চলছিল, এমন সময় আকস্মিকভাবে সেখানে সুহায়ল পুত্র 
আবু জান্দাল লোহার বেড়ি পরা অবস্থায় এসে উপস্থিত হন। তিনি মক্কার উচ্চ ভাগ 
থেকে এসেছিলেন এবং কোন রকম কুরায়শদের বন্দীদশা থেকে পালিয়ে 
মুসলমানদের অবধি এসে পৌছতে পেরেছিলেন । সুহায়ল বললেন ঃ মুহাম্মাদ 
(সা)! এই প্রথম ব্যক্তি যাকে ফিরিয়ে দেবার দাবি (সন্ধি চুক্তির দৃষ্টিকোণ থেকে ) 
আমি আপনার কাছে পেশ করছি। রাসূলুল্লাহ (সা) বললেন ঃ এখন ও তো সন্ধি 
পত্র লেখাও সম্পূর্ণ হয়নি । সুহায়ল উত্তর দিলেন £ যদি তাই হয় তাহলে এরপর 
আমি কোন ব্যাপারেই আপনার সঙ্গে নিষ্পত্তিতে পৌছাতে প্রস্তুত নই ৷ রাসূলুল্লাহ 
(সা) বললেনঃ আমার বলায় তাকে অনুমতি দিন। সুহায়ল বললেন £ আপনার বলায় 
আমি তাকে অনুমতি দিতে পারি না। রাসূলুল্লাহ (সা) তখন বললেন, ঠিক আছে, 
যা খুশি করুন। সুহায়ল বললেন $ আমার কিছু করার নেই । এতদশ্রবণে আবু 
জান্দাল বললেন £ মুসলমানগণ ! আমি মুসলমান হয়ে তোমাদের কাছে এসেছি। 
এরপরও আমাকে মুশরিকদের নিকট সোপর্দ করা হচ্ছে । তোমরা কি দেখছ না যে, 
আমার সঙ্গে কী করা হচ্ছে ? আল্লাহ্‌র রাস্তায় তিনি কঠিন দুঃখ-কষ্ট ও নির্যাতন 
সয়েছিলেন।১ রাসূলুল্লাহ (সা) তার দাবির প্রেক্ষিতে তাকে ফিরিয়ে দিলেন। উভয় 
পক্ষের মধ্যে সন্ধির শর্ত হিসেবে এও স্থিরীকৃত হয় যে, দশ বছর পর্যন্ত উভয় পক্ষ 
রক্তপাত ও লড়াই-সংঘর্ষ এড়িয়ে চলবে যাতে লোকে শান্তি ও নিরাপত্তার সঙ্গে 
বসবাস করতে পারে এবং কেউ কারো ওপর অন্যায় হস্তক্ষেপ না করতে পারে। 
দ্বিতীয় বিষয় স্থিরীকৃত হয় যে, যদি কুরায়শদের কেউ তার অভিভাবকের বিনা 
অনুমতিতে মুহাম্মাদ (সা)-এর নিকট এসে পড়ে তাহলে তিনি তাকে ফিরিয়ে 
দেবেন । আর মুসলমানদের মধ্যে থেকে কেউ কুরায়শদের নিকট গিয়ে আশ্রয় নেয় 
তাহলে কুরায়শরা তাকে ফিরিয়ে দেবে না। অধিকস্তু কেউ চাইলে মুসলমানদের 
সঙ্গে সন্ধি স্থাপন করতে পারে, তাদের নিরাপত্তাধীনে প্রবেশ করতে পারে । আবার 
কেউ চাইলে কুরায়শদের সঙ্গেও মিত্রতা চুক্তি সম্পাদন করতে পারে, তাদের 
ছত্রছায়ায় গমন করতে পারে । এ ব্যাপারে সাধারণ অনুমতি রইল ।২ 


১. যাদুল-মা'আদ, ১ম খণ্ড, ৩৮৩ পৃ. ৷ সহীহ বুখারীতে এই ঘটনা ১৫২ (৮ 4১১১২| শীষক অধ্যায়ে 
বর্ণিত হয়েছে। 
২. সীরাত ইবনে হিশাম, ২খও, ৩১৭-১৮ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৮ 


মুসলমানদের পরীক্ষা 

মুসলমানরা যখন এই সন্ধি ও মদীনা প্রত্যাবর্তনের কথা শুনতে পেল এবং 
দেখল যে, রাসূলুল্লাহ (সা) কিভাবে একে সহ্য করে নিলেন তখন এ বিষয়টি 
তাদের কাছে এতটা মর্মপীড়ার কারণ হল যে, তা ভাষায় ব্যক্ত করা যায় না। হযরত 
ওমর (রা) তো সোজা হযরত আবু বকর (রা)-এর কাছে গিয়েই হাযির ৷ তিনি 
উত্তেজিতভাবে বলতে লাগলেন, রাসূলুল্লাহ (সা) কি আমাদেরকে একথা বলেন নি 
যে, আমরা বায়তুল্লাহ যাব এবং তাওয়াফ করব ? এ কথা শুনে তিনি বলেন, হ্যা ! 
তিনি বলেছিলেন । কিন্তু তিনি কি তোমাদেরকে বলেছিলেন, তোমরা এ বছরই 
বায়তুল্লাহ যাবে এবং তাওয়াফও করবে £১ 

সন্ধি চুক্তি সম্পাদিত হতেই রাসূলুল্লাহ (সা) কুরবানীর পশুগুলোর দিকে 
মনোনিবেশ করলেন এবং সেগুলো যবাহ করলেন তিনি মাথা মুণ্ডন করলেন। 
মুসলমানদের জন্য এ ছিল এক বেদনাদায়ক ঘটনা । কেননা মদীনা থেকে বের 
হওয়ার সময় তাঁদের অন্তরে এ কল্পনা ঘূর্ণাক্ষরেও জাগেনি যে, তারা মক্কা গমনের 
ও ওমরাহ আদায়ের সুযোগ পাবে না। কিন্তু তারা যখন রাসূলুল্লাহ (সা)-কে কুরবানী 
করতে ও মস্তক মুণ্ডন করতে দেখলেন অমনি দ্রুততার সঙ্গে দাঁড়িয়ে পড়লেন এবং 
তাঁর অনুসরণে কুরবানী দিতে ও মস্তক মুণ্ডন করতে মশগুল হয়ে গেলেন ।২ 


অবমাননাকর সন্ধি অথবা সুস্পষ্ট বিজয়? 
এরপর তিনি মদীনায় তশরীফ নেন এবং পথিমধ্যেই আল্লাহ তা'আলা নিম্নোক্ত 
আয়াত নাযিল করেন $ 
প্‌ LG. 8৮০ পপ পপ €৪ঠ Zo - AAA 
EOE CE RE OEE OE EEE 
y ff k ERE dd £0 ০5৪ 
+ 1১2১০ 1১৮০১ 441 
“নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার 
অতীত ও ভবিষ্যৎ ক্রুটিসমূহ মার্জনা করে দেন এবং তোমার প্রতি তাঁর নে“মত পূর্ণ 


করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন এবং তোমাকে সাহায্য করেন 
বলিষ্ঠ সাহায্য” (সুরা আল-ফাতহ্‌ ১-৩ আয়াত)। 
১. সহীহ বুখারী- ০১! Jal ALA ১৫211 ৬৪ 4 34। 


২. বিস্তারিত জানতে দেখুন যাদুল-মাআদ, ১ম খণ্ড, ৩৮৩ পৃ. । 
www.almodina.com 


নবীয়ে রহমত-২৯৯ 


(আয়াত শ্রবণের পর) হযরত ওমর (রা) জিজ্ঞেস করেন ঃ ইয়া রাসূলাল্লাহ! 
এটাই কি বিজয়? তিনি বললেন ঃ হ্যা ।১ 
ব্যর্থতার আড়ালে সাফল্যের হাতছানি 

তিনি মদীনা পৌছতেই তাঁর নিকট আবু বাসীর উতবা ইবন উসায়দ নামক 
একজন নওমুসলিম কুরায়শদের হাত থেকে পালিয়ে এসে উপস্থিত হন । কুরায়শরা 
তাঁর খোঁজে দু'জন লোক পেছন পেছনেই পাঠিয়ে দেয় এবং সন্ধি চুক্তির কথা স্মরণ 
করিয়ে তাঁকে ফেরত দেবার দাবি জানায় । অনন্তর তিনি তাঁকে লোক দু'জনের 
নিকট সোপর্দ করেন। লোক দু'জন তাঁকে সাথে নিয়ে মক্কায় প্রত্যাবর্তনের পথে 
আবু বাসীর কৌশল তাদের হাত থেকে পালাতে সমর্থ হন এবং সমুদ্র তীরবর্তী 
স্থানে গিয়ে আস্তানা গাড়েন। অপরদিকে আবু জান্দাল ইবন সুহায়লও কোন 
কৌশলে কুরায়শদের খপ্পর থেকে পালাতে সক্ষম হন এবং আবূ বাসীরের সঙ্গে 
এসে মিলিত হন। এরপর অবস্থা দাঁড়াল এই যে, মক্কার কেউ মুসলমান হতেই 
কুরায়শদের হাত থেকে জীবন ও ঈমান বাঁচাতে পালিয়ে সোজা আবু বাসীরের সঙ্গে 
গিয়ে মিলিত হত । এভাবে ক্রমান্বয়ে তাঁদের একটি ক্ষুদ্র দল তৈরি হল । এরপর 
তাঁরা এ পথ দিয়ে সিরিয়ায় গমনাগমনকারী কুরায়শদের বাণিজ্য কাফেলা আটকাত 
এবং কাফেলার দ্রব্য-সম্ভার কেড়ে নিত। অতঃপর কাফেলার লোকদেরকে তাঁরা 
হত্যা করত । অবশেষে আর না পেরে কুরায়শরা আল্লাহ্‌র দোহাই ও আত্মীয়তা 
সম্পর্কের দোহাই পেড়ে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আবেদন জানাল যে, তিনি 
যেন তাদেরকে ডেকে পাঠান । এরপর থেকে মক্কার কোন নও মুসলিম মদীনায় 
আঁ-হযরত (সা)-এর খেদমতে পৌছলে তাকে আর ফেরত দিতে হবে না, নিরাপদ 
শান্তিতে সে সেখানে অবস্থান করতে পারবে বলে সিদ্ধান্ত হয় ।২ 


এই সন্ধি কিভাবে বিজয় ও সাফল্যে পরিবর্তিত হল? 

পরবর্তীকালে সংঘটিত ঘটনাবলী প্রমাণ করে দেয় যে, হুদায়বিয়ার সন্ধি 
থেকেই (যেখানে রাসূলুল্লাহ সা নিজস্ব অবস্থান থেকে অনেকখানি নিচে নেমে এসে 
এই চুক্তি সম্পাদন করেছিলেন এবং কুরায়শদের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন আর 
কুরায়শরাও একে তাদের বিরাট জিত ও লাভের সওদা বলে মনে করেছিল, 
পক্ষান্তরে মুসলমানরা একে তাদের ঈমানী শক্তি ও নবীর প্রতি পূর্ণ আনুগত্যের 
প্রেরণাবলে বরদাশত করে নিয়েছিলেন) মূলত মুসলমানদের বিজয় ও সৌভাগ্যের 


১. দ্র. সহীহ মুসলিম. কিতাবু'ল-জিহাদ ওয়া'স-সিয়ার, হুদায়বিয়া সন্ধি শীর্ষক অধ্যায় । 
২. যাদু'ল-মাআদ, ১ম খণ্ড, ৩৮৪ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০০ 


দ্বার উন্মোচিত হয় এবং এরই ফলে ইসলাম আরব উপদ্বীপে এত দ্রুততর গতিতে 
বিস্তার লাভ করে যা এর আগে আর কখনও হয়নি । এই সন্ধি মক্কা বিজয়ের 
দ্বারোদ্ঘাটনও করে এবং এরই পরিণতিতে রোম ও পারস্য সম্রাট, মিসর অধিপতি 
মুকাওকিস, আবিসিনিয়াধিপতি নাজাশী ও বিভিন্ন আরব নেতৃবর্গকে ইসলামের 
দাওয়াত প্রদান করা সম্ভব হয়। আল্লাহ তাআলা যথার্থই বলেছেন £ 


Es rad 31৪৩ CHILE ১৯০ Bs NaS Ul ine 
* ০055 2 5715 01411 41155 385 
“আশ্চর্য নয় যে, তোমরা এক জিনিসকে খারাপ মনে করবে, অথচ তা 
তোমাদের পক্ষে মঙ্গলদায়ক এবং এও আশ্চর্য নয় যে, তোমরা এক জিনিসকে ভাল 
মনে করবে, অথচ তাই তোমাদের পক্ষে অমঙ্গলকর । আর আল্লাহই ভাল জানেন, 
তোমরা জান না”(সূরা বাকারা, ২১৬ আয়াত) । 
এই সন্ধি থেকে প্রাপ্ত সবেত্তিম ফলাফল ও পরিণতির মধ্যে এও একটি যে, 
এই সর্বপ্রথম কুরায়শরা মুসলমানদের স্বতন্ত্র অবস্থান ও ম্যাদাকে স্বীকার করে নেয় 
এবং একটি মযদাবান ও শক্তিশালী পক্ষ হিসাবে মেনে নেয় যার সঙ্গে সন্ধি করা 
চলে, আলোচনা করা যায় এবং তাদেরকে বৈধ স্থান দান করে। এই সন্ধি থেকে 
সবেত্তিম যে ফল লাভ করা গিয়েছিল তা হল এই যে, যুদ্ধ বন্ধের ফলে শান্তি ও 
নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয় যদ্দরুন মুসলমান (যারা দীর্ঘ কাল ধরে এক অব্যাহত 
যুদ্ধে জড়িত ছিল যা তাদের সমগ্র শক্তি ও সামর্থ্য নিংড়ে ও শুষে নিয়েছিল) স্বস্তির 
নিঃশ্বাস নেবার এবং কিছুটা আরামে বসার, অধিকন্তু এই শান্তি ও স্বস্তিপূর্ণ অবকাশে 
পূর্ণ একাগ্ততা ও মনোযোগ সহকারে ইসলামের দাওয়াত পৌছাবার ও তাবলীগী 
দায়িত্‌ পালনের সবেত্তিম সুযোগ মিলে যায়। 
এই সন্ধি মুসলমান ও কাফির মুশরিকদেরকে, যারা অদ্যাবধি পরস্পর 
₹ঘর্ষরত ছিল, একে অপরের সঙ্গে মেলামেশার এবং একে অন্যকে বোঝবার 
মওকা এনে দেয়। এর ফলে ইসলামের সেই সব সৌন্দর্য ও গুণাবলী কাফির 
মুশরিকদের সামনে, যেমন শির্ক ও মূর্তিপূজার অপবিভ্রতা থেকে একেবারে মুক্তি, 
শত্রুতা, মানুষের রক্তের পিপাসা, হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতি সার্বিক ঘৃণা যা জাতীয় 
বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল, চারিত্রিক ও মানসিক অবস্থা ও বিপ্রব যা আঠার বছরের 
স্বল্প মুদ্দতে তাদের জীবনে ফুটে উঠেছিল, যারা অন্য কোন জাতির সদস্য কিংবা 
অপর কোন দেশের বাসিন্দা ছিলেন না, তাঁরা ছিলেন তাদেরই গোত্রের ও গোষ্ঠীর 
সমবর্ণেরও, তাঁরা তাদেরই মত মক্কায় জনুগ্হণ করেছিলেন এবং তাঁদের জীবনের 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০১ 


একটা অংশ তাদেরই সঙ্গে ব্যয়িত হয়েছিল। তারপর এ কোন্‌ যাদুমন্ত্র বলে তাঁরা 
কয়েক বছরের মধ্যেই মাটি থেকে স্বর্ণপিণ্ডে এবং পাথর থেকে পরশ পাথরে 
পরিণত হলেন? ইসলামের শিক্ষা ও নবী করীম (সা)-এর সাহচর্য ব্যতিরেকে 
মক্কাবাসী ও মুহাজিরদের মধ্যে পার্থক্যকারী আর কোন জিনিস ছিল না। অনন্তর 
এই সন্ধির পর এক বছরও অতিবাহিত হয়নি এবং মক্কা বিজয়ের তখনও বাকি, এ 
সময় এত বিপুল সংখ্যক আরববাসী ইসলাম কবুল করে যা বিগত আঠার বছরেও 
করেনি । 

ইমাম ইব্‌ন শিহাব যুহরী (মৃ. ১২৪ হি.) বলেন, “এর পূর্বে ইসলামের এত 
বড় বিজয় আর সাধিত হয়নি । উভয় পক্ষের (কুরায়শ ও মুসলিম) মধ্যে সন্ধি 
স্থাপিত হল, যুদ্ধ বিরতি ঘোষিত হল এবং লোক নির্ভয়ে ও নিভবিনায় একে অপরের 
সঙ্গে মেলামেশা করতে লাগল, পরস্পরের সঙ্গে ওঠাবসা করতে লাগল, থাকতে 
লাগল, আলাপ-আলোচনার সুযোগ মিলল এবং যে কোন সমঝদার মানুষের সঙ্গে 
ইসলাম সম্পর্কে আলোচনা করা হল সেই ইসলামে দাখিল হল ।” 

“কেবল দু'বছরেই এত লোক ইসলামে দাখিল হল যতটা তখন পর্যন্ত 
হয়েছিল,বরং সম্ভবত তার চেয়েও বেশি ।”১ 

ইবন হিশাম বলেন, “যুহরীর মতের সপক্ষে দলীল এই যে, রাসূলুল্লাহ 
(সা)-এর সঙ্গে হুদায়বিয়ায় (জাবির ইবন আবদিল্লাহর বর্ণনা মুতাবিক) চৌদ্দশ' 
সাহাবী ছিলেন আর এর দু'বছর পর মক্কা বিজয়ের সময় তাঁর সঙ্গে ছিলেন দশ 
হাজার সাহাবীর এক বিপুল সমাবেশ ।”২ 

এই যুদ্ধ বিরতি ও সন্ধির বদৌলতে সেই সব মুসলমান উপকৃত হয় যারা 
তাদের অপারগতা ও অসহায়ত্রে দরুন তখনও মক্কায় থেকে গিয়েছিল এবং 
কুরায়শদের ঠাট্টা-বিদ্বপ ও লাঞ্কনা-গঞ্জনার শিকারে পরিণত হয়েছিল । এক আবু 
জান্দালের হাতেই কুরায়শ যুবকদের এক বিরাট সংখ্যক ইসলাম কবুল করে। 
ইসলামের এই নতুন দাঈ (আহবায়ক) ও মুবাল্লিগের তাবলীগী প্রয়াস এবং মক্কায় 
ইসলামের বিস্তার কাফির মুশরিকদের জন্য এক শিরঃপীড়ায় পরিণত হয়। 

এইসব লোক (নও মুসলিম) আবু বসীরের কাফেলার সঙ্গে মিলিত হয় এবং 
দেখতে দেখতে ইসলামের দাওয়াত, শক্তি ও শান-শওকতের এক বিরাট কেন্দ্রে 
পরিণত হয় । ফলে তারা কুরায়শদের দুঃশ্চিন্তায় নিক্ষেপ করে । ফলে বাধ্য হয়ে 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩২২পু. । 
২. প্রাগুক্ত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০২ 


তারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আবেদন জানায় যেন তিনি তাদেরকে মদীনায় 
ডেকে নেন। তিনি তাই করেন। আর এভাবেই সমস্যা-সংকট আর দুঃখ-কষ্টের 
শিকার এইসব নওমুসলিমের যাবতীয় দুর্ভোগের অবসান ঘটে । আর এসবই ছিল 
মুলত এই সন্ধির বরকত ও এই যুদ্ধবিরতি চুক্তির ফল।১ এই সমঝোতামূলক ও 
শান্তিপ্রিয় আচরণ যা তিনি এ সময় দেখিয়েছিলেন, অধিকন্তু যুদ্ধের প্রতি নিস্পৃহ 
মানসিকতা, সন্ধির প্রতি আবেগোদ্দীপ্ত প্রেরণা, সহিষ্ণুতা ও ভারসাম্যমূলক 
কর্মপন্থার যে প্রকাশ তাঁর থেকে ঘটেছিল তার ফলে আরও একটি ফায়দা হয়েছিল 
এই যে, যে সব আরব কবিলা তখন পর্যন্ত ইসলামে প্রবেশ করেনি তারা এই 
নবতর ধর্ম এবং এর দাঈকে নতুন দৃষ্টিতে দেখতে লাগল । তাদের অন্তর মানসে 
ইসলামের আজমত এবং এর প্রতি সেই ভক্তি-শ্রদ্ধা ও ভালবাসা সৃষ্টি হল যা এর 
পূর্বে ছিল না। এটি ছিল এমন এক তাবলীগী ও দাওয়াতী ফায়দা যাকে কিছুতেই 
মামুলী বলা চলে না, যদিও এর কোন চেষ্টা-তদবীর রাসূলুল্লাহ (সা)ও মুসলমানেরা 
করেন নি। 


খালিদ ইবনুল ওয়ালীদ ও আমর ইবনুল আস-এর ইসলাম গ্রহণ 
ওয়ালীদ, যিনি কুরায়শ অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ছিলেন এবং যিনি বিরাট বিরাট 
(সা) তাকে “সায়ফুল্লাহ' (আল্লাহ্‌র তলোয়ার) উপাধি দান করেছিলেন । আল্লাহ্‌র 
রাহে তিনি সর্বপ্রকার সফল, সার্থক ও সৌভাগ্যবান পুরুষ হিসেবে অভিহিত হন 
এবং আল্লাহ তা'আলা তাঁর হাতে সিরীয় এলাকার বিজয় দান করেন । 

আমর ইবনুল আসও ছিলেন একজন বিরাট জেনারেল ও সিপাহসালার যিনি 
পরবর্তীকালে মিসর বিজেতা হিসাবে আবির্ভূত হন, তিনিও এ সময় ইসলাম গ্রহণ 
করেন। উভয়ে মদীনায় হাজির হয়ে ইসলাম গ্রহণে সৌভাগ্যবান হন এবং উন্নত 
মৰ্যাদা লাভ করেন।২ 


১. যাদু'ল-মাআদ, ৩৮৮-৮৯ পৃ। 
২. দেখুন সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ২৪৭-৭ পূ. । 


www.almodinia.com 


আমীর-উমারা ও শাসকবর্গের প্রতি ইসলামের দাওয়াত 


(৬ষ্ঠ হিজরীর শেষ ভাগ থেকে ৭ম হিজরীর ১ম ভাগ) 
দাওয়াতের বিজ্ঞ পন্থা 


হুদায়বিয়ার সন্ধির পর অবস্থা স্বাভাবিকভাবেই শান্তিপূর্ণ হয়ে যায় । ইসলামের 
দাওয়াত শ্বাস গ্রহণের সুযোগ পায় এবং উন্নতি ও প্রগতির পথে অগ্রসর হওয়ার 
নতুন রাস্তাসমূহ বিস্তৃত হতে থাকে । এই সুযোগে রাসূলুল্লাহ (সা) পৃথিবীর বিভিন্ন 
শাহানশাহ সম্রাট ও আরবের আমীর-উমারা বরাবর কতকগুলো চিঠি লেখেন এবং 
তাদেরকে বড় বিজ্ঞজনোচিত পন্থায় ইসলামের দাওয়াত দেন।৯ এজন্য তিনি বেশ 
আয়োজন করেন এবং প্রত্যেক সম্রাটের জন্য এমন সব দূত নিবাঁচিত করেন যাঁরা 
তাঁদের সম্মান ও মযাদা মুতাবিক কথাবাতাঁ বলতে পারেন এবং সেখানকার ভাষা, 
অধিকন্তু দেশের অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল ।২ 

সাহাবায়ে কিরাম (রা) আরয করেন যে, এ সব দেশের শাসকবর্গ এমন কোন 
পত্র গ্রহণ করেন না যার ওপর মোহরাঙ্কিত না করা হয়। রাসূলুল্লাহ (সা) তাদের 


১. অধিকতর অগ্রাধিকারযোগা মত এই যে. এই সব পত্র হুদায়বিয়ার সন্ধির পর যিল-হাজ্জ মাসে হিজরী ৬ সনে 
পাঠানো হয় । ওয়াকিদীর এটাই অভিমত । খৃ. সন হিসাবে এটি ৬২৭ বৃষ্টাব্দের ঘটনা এজন্য যে. এ সব সম্রাটের 
মধ্ো শিরোনামে পারস্য সম্রাট খসরু পারভেয ছিলেন যিনি মার্চ ৬২৮ খৃষ্টাব্দে মারা যান । সম্রাট হেরাক্রিয়াসকে 
যে পত্র লেখা হয় তার সনও যদি ৬২৮ খু. মেনে নেওয়া হয় তাহলে এই পত্র তাঁর হাতে 'পৌছা অসম্ভব বলেই 
মনে হয় । কেননা এ বছরই তিনি আর্মেনিয়া সফরে গিয়েছিলেন দেখুন আরবদের মিসর বিজয় (আরবী অনুঃ) 
আলফ্রেড বার্টলার. ১৩৯-৪৩ পৃ.। এজন্য আমাদেরকে মেনে নিতে হয় যে. এই সব পত্র খু. শতাব্দী মুতাবিক 
৬২৭ বৃ. পাঠানো হয়েছিল (মুতাবিক ৬ষ্ঠ হি.)। 

২. ইবন সা'দ তদীয় তাবাকাত গ্রন্থে (২য় খণ্ড, ২৩ পূ.) এ সম্পর্কে যা কিছু লিখেছেন এবং সুয়ৃতী তাঁর 
আল-খাসাইসুল-কুবরা গ্রন্থে (২য় খণ্ড, ১১ পৃ.) এ বিষয়ে যে আলোচনা করেছেন তা থেকে জানা যায় যে. এটি 
অস্বাভাবিক উপায়ে মুজিযা হিসাবে প্রকাশ ঘটেছিল । তাঁরা উভয়ে যে বর্ণনা উদ্ধৃত করেছেন তাতে এই বাক্য 
রয়েছে, “তাদের প্রত্যেকেই সেসব দেশের ভাষায় যেখানে তাদেরকে পাঠানো হয়েছিল. অবলীলায় কথা বলতে 
থাকেন ।” বর্তমান গ্রন্থকার এই মুজিযার সম্ভাবনা ও সংঘটন সম্পর্কে সন্দিহান নন এজনা যে. রসূলুল্লাহ (সা) ও 
আশ্বিয়ায়ে কিরাম (আ)-এর জীবন-চরিত এ ধরনের মুজিযা ও অস্বাভাবিক ঘটনা দ্বারা পূর্ণ । তথাপি লেখকের 
মতে এও সম্ভব ও যৌক্তিক বলেই মনে হয় যে. এটি মূলত রাসূলুল্লাহ (সা)-এর প্রজ্ঞা. বিচক্ষণতা ও সবেত্তিম 
মনোনয়নের ওপরও স্থাপিত হতে পারে এজন্য যে, রোমক ও পারসিক ভাষা, অধিকন্তু মিসরের কিবতী 
অধিবাসীদের ও আবিসিনিয়ার লোকদের ভাষা আরবদের সঙ্গে অব্যাহত মেলামেশা ও আসা-যাওয়ার দূরুন তাদের 
পক্ষে কোন অভাবিতপূর্ব ব্যাপার ছিল না। সমস্যা ছিল কেবল সেই চারটি ভাষার । আরব উপদ্বীপের অপরাপর 
আমীর -উমারা গোত্রের সদরিবৃন্দের ক্ষেত্রে কোন সমস্যা ছিল না এবং আরবী ভাষায় তাদেরকে ইসলামের 
দাওয়াত প্রদান করা হয় । এজন্য এটি খুবই যুক্তিসঙ্গত যে. এই অভিযানের জনা সেই সব লোককেই নিবাঁচিত 
করা হয় রোঘক. পারসিক. কিবতী ও আবিসিনীয় ভাষা আগে থেকেই জানতেন এবং এ ধরনের লোক থেকে 
আরব ভূখণ্ড একেবারে শূন্য ছিল না যাঁরা এসব দেশে বারবার গমন এবং দীর্ঘকাল ধরে অবস্থান করার কারণে 
উল্লিখিত চারটি ভাষা সম্পর্কে পরিচিত ও সেসবের মাধ্যমে দৌত্যকর্মের দায়িতু পালন সক্ষম ছিলেন 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৪ 


জন্য একটি বিশেষ মোহর (সিল) তৈরি করেন যার বৃত্ত ছিল রৌপ্যের এবং 
মাঝখানে «| ১১ ৬০৯০ এভাবে অঙ্কিত ছিল ।১ 

এসব লিপি আমাদের বলে দেয় যে, এই ধর্ম কেবল আরবদের কিংবা আরব 
উপদ্বীপের নয়, বরং গোটা মানব সমাজের ছিল । অনন্তর আরবের বাইরের সভ্য 
ও প্রভাবশালী হুকুমত এর ভেতর তাদের পতন দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় 
যে, তারা নিজেরা এই দাওয়াতকে কবুল করবে না অথবা নিদেনপক্ষে তাদের 
প্রজাদেরকে এই দাওয়াত বোঝবার ও সে সম্পর্কে ফয়সালা করবার সুযোগ 
দেবে না। 


নবী করীম (সো)-এর পত্রাবলী 

যে সব রাজা-বাদশাহ ও সম্রাটের নামে এসব পত্র প্রেরণ করা হয়েছিল তাঁদের 
মধ্যে রোম সম্রাট হেরাক্রিয়াস, পারস্য সম্রাট খসরূ পারভেয, আবিসিনিয়া অধিপতি 
নাজাশী ও মিসরের বাদশাহ মুকাওকিসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । 
পাঠান এবং তিনি বসরার শাসক ও সদরের মাধ্যমে এই পত্র সম্রাট হেরাক্লিয়াস 
অবধি পৌছে দেন। পুত্র নিম্নরূপ ৪ 
| 41৬১৩ dle ৮৯৮ ০ 7৯৯০৭ ০৯০৭। 441৮০ 
৮৮১৪০ ১৮০ 0০17 ৫11 85) ০০ 1৪ 97 25১৭117০০৪০ 
৩৮৪ ৩৩০৮ এ০নী। 411 45৬০715০710 SY len desl 
২1৫ dl 11050 SOL 45105 ৩০৪০০৪১৯11০ ০০৪ ০৪৬৪ 
১৩ ৮ ১০৮০১ 41 31 ১০৮১3911825 lin el 
1১৫1 1155 115 9০০ 4441 ০৩১০০1০০159 0952 ১১০৪ 

* ০৬৮৮০ LU 

“পরম দাতা ও দয়ালু আল্লাহ্‌র নামে । মুহাম্মাদের পক্ষ থেকে যিনি আল্লাহ্‌র 
বান্দা ও তাঁর রাসূল । এই পত্র রোম সম্রাট হেরাক্লিয়াসের নামে প্রেরিত হচ্ছে। 
হেদায়াতের অনুসারীদের ওপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি তোমাকে 
ইসলামের দিকে আহ্বান করছি। ইসলাম কবুল কর, শান্তি পাবে । আল্লাহ 
তোমাকে দ্বিগুণ পুরস্কার দেবেন । আর তুমি যদি না মান, এর থেকে মুখ ফিরিয়ে 
১. সহীহ বুখারী, কিতাবুল-জিহাদ | ১5150 (৮1০১ ০০1, ১১৫। ৪৯০১ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৫ 


নাও তাহলে তোমার প্রজাবর্গের গোনাহও তোমার কাঁধে চাপবে। হে 
কিতাবধারিগণ! এমন একটি কথার দিকে এস যা আমাদের ও তোমাদের মাঝে 
বরাবর আর তা হল, আমরা আল্লাহ ব্যতিরেকে অপর কারোর ইবাদত করব না। 
আর আমাদের কেউ আল্লাহকে বাদ দিয়ে আমাদের কাউকে 'রব’ তথা 
প্রভু-প্রতিপালক হিসাবে গ্রহণ করব না। আর যদি তোমরা এর থেকে মুখ ফিরিয়ে 
নাও তাহলে বল, সাক্ষী থাক যে, আমরা মুসলমান ।” ১ 
খসরূ পারভেযের নামে নিম্নোক্ত-পত্র প্রেরণ করেন ঃ 
১৮০৫ 11441 ৬০ a ০০ 71৯৯০11 ০০৯০৫। 4৭11 
44৯৩ 44553 LL ০913 ssl ES ০০ (৯০০ ০০০০ pa 
০৫০০ ১৬৮০] 2516 50011 ৬1) 4111 4১০০ sls 4111 31 411 301 
+ wall 7১ 43155 5951 ০0৪ 21450715417 09৯ 
“পরম দাতা ও দয়ালু আল্লাহ্‌র নামে । আল্লাহ্‌র রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে 
পারস্য সম্রাট খসরূর উদ্দেশ্যে (পত্র প্রেরিত হচ্ছে)। তার প্রতি শান্তি বর্ষিত হোক 
যে হেদায়াতের অনুসারী, আল্লাহ ও তদীয় রাসূলে বিশ্বাসী এবং যে এই সাক্ষ্য দেয় 
যে, আল্লাহ ব্যতিরেকে আর কোন মাবুদ নেই এবং আমি সমগ্র মানব-মগ্ডলীর 
উদ্দেশে রাসূলরূপে প্রেরিত হয়েছি যাতে প্রত্যেক জীবিত মানুষকে আমি সতর্ক 
করতে পারি, করতে পারি ভীতি প্রদর্শন। ইসলাম কবুল কর, শান্তি পাবে। 
অন্যথায় অগ্নি উপাসক প্রজাবর্গের সকল পাপ তোমার কাঁধে চাপবে।”২ 
নাজাশীর নামে প্রেরিত পত্র নিম্নরূপ £ 
০৮144411৬০০ এশিশী৮ি ০৮7৯1 ০৯০1441১55৪ 
cll Cll slo ০৪15 2১০৭ ০৭৭ 78155 ill 
HIN ০০৪৪। 4111 ৬৯ 31 411 35 5341441114৪] sal 
১:১০ ০11 0801 74159 User x ০ 01 1৩ ০৫ 
(৫ 4৯৬১ 4৯৬১ ০০ ৩০৮৪ এও ২১০০৯৭। ২৮011 Jl 
০৮155315013 41 এ3০০ ১ ১৯৯৩ 411 dl desl ৮১1৩ ১৯৪৪ ol 315. 
১1৩41114১০০ cb ob SHU ০32৩ Sly 4৪৮৮ 
৬৮৪৩ ০৯৮১৩ 58412 iy 29 ddl এ১৬১৯৩ dsl 
* ০5৫1 251 ০০ 1০ Ml ৮৮৪০০ 
১. সহীহ বুখারী, -.০ 4111 ৯০১ ০! ৮৯1| ৮১১ 5 -82 শীর্ষক অধ্যায়। 
২. তাবারী, ৩য় খণ্ড ৯০ পৃ. ৷ 


২০ = www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৬ 


“পরমদাতা ও দয়ালু আল্লাহ্‌র নামে । মুহাম্মাদ-এর পক্ষ থেকে, যিনি আল্লাহ্র 
রাসূল, আবিসিনিয়া অধিপতি নাজাশীর প্রতি (এই পত্র প্রেরিত হচ্ছে)। হেদায়াত 
অনুসারীদের ওপর শান্তি বর্ষিত হোক । অতঃপর আমি তোমার নিকট সেই আল্লাহ্‌র 
প্রশংসা জ্ঞাপন করছি যিনি ব্যতিরেকে আর কোন ইলাহ নেই। যিনি সম্রাট, পবিত্র, 
শাস্তিপ্রদাতা, মু'মিন ও রক্ষক এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, ঈসা ইবন মরিয়ম 
আলায়হিস-সালাম আল্লাহ্র রূহ ও তাঁর বাক্য যা তিনি পবিত্র আত্মা ও সতী-সাধবী 
মরিয়মের মধ্যে ফুকে ছিলেন। অনন্তর তাঁর রূহ ও তাঁর ফুৎকারে ঈসা(আ) তাঁর 
গর্ভে স্থিতি লাভ করেন, হযরত আদম (আ)-কে যেমন তিনি তাঁর কুদরতী হাতে 
বানিয়েছিলেন। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহ্‌য় বিশ্বাস স্থাপনের যাঁর 
কোন শরীক নেই, তাঁর প্রভুত্বের আনুগত্যের । আর তুমি আমার আনুগত্য কর 
এবং ওয়াহী হিসাবে আমার ওপর যা নাযিল হয়েছে তার অনুসরণ কর । তার ওপর 
বিশ্বাস স্থাপন কর। নিশ্চিতই আমি আল্লাহ্র রাসূল। আর আমি তোমাকে ও 
তোমার সেনাবাহিনীকে আল্লাহ্র দিকে আহ্বান জানাচ্ছি। আমি আমার পয়গাম 
পৌছে দিয়েছি এবং আমার নসীহত পুর্ণ করছি। অতএব আমার নসীহত কবুল 
কর। যারা হেদায়াতের অনুসারী তাদের প্রতি সালাম ।”১ 

কিবতী অধিপতি ও বাদশাহ মুকাওকিসের নামে প্রেরিত পত্র ছিল নিম্নরূপ £ 
4111 4১০০৩ 411 ৬৮৪ শাসিত ০ 71৯৯০৭1 ০৯০৭। 41118 
1১০১ lsd ৮১০1 ০১ ৮০ ১৮১০ ৮৪111252০৪৬ ৪/। dl 
Jal 411 ০৬/১০/১৮৪০ Ll 7 09531 2205 desl ৬১০৪ 
52024114৯10 - Bl all ile ০০৪ ০৪১৩ ০০৪ ০০০০৪ 
১০০১ 3৩ 4111 31 ১০১ 9116553 lin 235 245 dlls 
1১1১০ ১০১ 4111 ১৩১০৮ 00০1 0০০ 09৪ ১১৪৪৩ 0 এ 

+ ০৬০১ GU sgl 14138 

“পরম দাতা ও দয়ালু আল্লাহ্র নামে । আল্লাহ্‌র বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদ 
(সা)-এর পক্ষ থেকে কিবতী অধিপতি মুকাওকিসের নামে । হেদায়াত অনুসারীদের 
ওপর শাস্তি বর্ষিত হোক । অতঃপর আমি তোমাকে ইসলামের দাওয়াত জানাচ্ছি। 
ইসলাম কবুল কর, শাস্তি পাবে । আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। 
আর যদি তুমি না মান তাহলে তোমার দেশবাসীর গোনাহও তোমার ওপর বতাঁবে। 
১. তাবাকাত ইবন সাদ, তয় খণ্ড, ১৫ পৃ... 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৭ 


ওহে আহলে কিতাব! একটি বিষয়ের দিকে আস যা আমাদের ও তোমাদের মধ্যে 
সমান যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন 
শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহ্‌কে ছাড়া কাউকে পালনকর্তা! বানাব 
না। তারপর তারা যদি স্বীকার না করে তাহলে বলে দাও যে, সাক্ষী থাক ! আমরা 
তো অনুগত মুসলিম” (সূরা আল ইমরান, ৬৪ আয়াত)। 

কিন্তু খসরূ পারভেযের পত্রে এই আয়াত লিপিবদ্ধ ছিল না। কেননা এইসব 
পত্রে সেই সব গ্রন্থধারী (আহলে কিতাব)-কে সম্বোধন করা হয়েছে যারা ঈসা মসীহ 
(যীশু খৃস্ট)-র ঈশ্বরত্বের সমর্থক এবং যারা আল্লাহ ব্যতিরেকে ধর্মীয় পণ্ডিত ও 
সাধু-সন্তদেরকে এবং মসীহ (আ)-কে নিজেদের ‘রব’ তথা প্রভু বানিয়ে নিয়েছিল । 
হেরাক্রিয়াস বায়যান্টিয়াম সাম্রাজ্যের অধিপতি ছিলেন আর মুকাওকিস ছিলেন 
মিসরের বাদশাহ । উভয়েই তৎকালীন খৃষ্টান বিশ্বের নেতা ও [হযরত মসীহ (আ) 
সম্পর্কে মামুলী কিসিমের মতভেদ ছাড়া] স্বীকৃত ধর্মীয় রাহনুমাও ছিলেন ।১ 


খসরূ পারভেয ও তার জাতি সূর্য পূজারী ও অগ্নিপূজক ছিল এবং দুই খোদা 
(মঙ্গল ও কল্যাণের খোদা “য়াযদান' এবং অমঙ্গল ও অকল্যাণের খোদা হিসেবে 
“আহরিমান”)কে মান্য করত । তারা নবুওয়াত ও রিসালাতের সঠিক মর্ম সম্পর্কে 
অজ্ঞ ছিল৷ সেজন্য পারস্য সম্রাটের প্রেরিত পত্রে এই কথা লেখা হয়েছিল 3৮1১ 
Ls ০৮৫ ০০ ১১১] 5৮৩ Ul ৬1 4111 4৬১০১ “আমি সমগ্র 
মানবমণ্ডলীর জন্য আল্লাহ্‌র এমন এক রাসূল যেন সচেতনভাবে তিনি জীবিত 
লোকদেরকে সতর্ক করতে পারেন ।” 


এসব সাম্রাজ্যের অধিপতি ছিলেন কারা ? 

আমরা এই পয়গম্বরসুলভ পদক্ষেপের গুরুত্ব ও উপযোগিতা (যা এই সব পত্রে 
ব্যক্ত হয়েছে) ততক্ষণ পর্যন্ত পরিমাপ করতে পারব না যতক্ষণ না উল্লিখিত রাজন্য 
চতুষ্টয় (হেরাক্লিয়াস, খসরূ পারভেয, নাজাশী ও মুকাওকিস)-এর সমসাময়িক 
ইতিহাস, অবস্থান ও মর্যাদা, তাঁদের সাম্রাজ্যের পরিধি ও বিস্তৃতি এবং তাঁদের 
শান-শওকত সম্পর্কে আমরা অবহিত হব। যদি কেউ খৃষ্টীয় ৭ম শতাব্দীর 
রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অবহিত না হন এবং তিনি যদি এসব দেশ সম্পর্কে 
প্রয়োজনীয় তথ্য না জেনে থাকেন তাহলে তিনি মনে করতে পারেন যে, এসব পত্র 
১. বিস্তারিত জানতে চাইলে দেখুন গ্রন্থকারের ৬৫-.4.1। 4৯১১ 1৮11 ১৯1১০ বইটির 


অনুবাদ “মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?” নামে মুহাম্মদ ব্রাদার্স, বাংলা বাজার, ঢাকা 
থেকে বর্তমানে অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ।-অনুবাদক । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৮ 


কতকগুলো স্থানীয় শাসক ও দেশীয় রাজার ১ নামে লেখা হয়েছিল যা সর্বকালে ও 
সর্বত্র পাওয়া যায়। 

এর বিপরীতে যিনি সেই যুগের রাজনৈতিক চিত্রে এসব রাজা-বাদশাহর 
গুরুতৃ সম্পর্কে জ্ঞাত, তাঁদের ইতিহাস, জীবন-চরিত ও কর্মকাণ্ড সম্পর্কে অবহিত, 
তিনিই অনুভব করবেন যে, এই বিরাট পদক্ষেপ গ্রহণ ও সাহসিকতা প্রদর্শন কেবল 
সেই নবীই করতে পারেন যিনি আল্লাহ্র পক্ষ থেকে এই কাজের জন্য আদিষ্ট, যাঁর 
ওপর এই দাওয়াত ও পয়গামের পরিপূর্ণ যিম্মাদারী অর্পিত, যাঁর ওপর দুর্বলতা ও 
ভীতির সামান্যতম ছায়াও পড়েনি এবং আসমান ও যমীনের প্রকৃত শাহানশাহ 
রাজাধিরাজের যাঁর ওপর এমন তাজাল্লি হবে যে, রাজমুকুট ও শাহী তখতের মালিক 
তাঁর দৃষ্টিতে ক্ষুদাতিক্ষুদ্র কিংবা নিষ্প্রাণ কাষ্ঠপুত্তলি মনে হয়, যাঁকে বাদশাহদের 
পোশাকে সঙ্জিত করে হুকুমতের সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। সেইজন্য 
এখানে সমসাময়িক ইতিহাস ও নির্ভরযোগ্য এতিহাসিকদের সাক্ষ্যের সাহায্যে 
তাঁদের পরিচিত পেশ করা হচ্ছে। 


রোম সম্রাট হেরাক্রিয়াস ১ম (৬১০-৬৪১খু.) 

বায়যান্টাইন সাম্রাজ্যাধিপতি রোম সম্রাট হেরাক্রিয়াস ১ম এক সুবিশাল ও 
বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি ছিলেন যিনি পারস্য সম্রাটের সঙ্গে মিলে সে যুগের 
সমগ্র সভ্য জগৎকে নিজেদের মধ্যে আপোসে ভাগ-বণ্টন করে নিয়েছিলেন এবং 
যাঁর মুদ্রা অর্ধ-দুনিয়াব্যাপী চলছিল । তিনটি মহাদেশ ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় 
তাঁর সমৃদ্ধ, শক্তিশালী, প্রাচূর্যপূর্ণ, উন্নত, সভ্য ও নব্য উপনিবেশ (Dominions) 
ছিল। এই সাম্রাজ্য মহান রোম সাম্রাজ্যের স্থলাভিষিক্ত ছিল যার অধীনে প্রায় সমগ্র 
প্রাচীন সভ্য দুনিয়াই ছিল। 

এই সম্রাট এক গ্রীক পরিবারে সদস্য ছিলেন । তিনি কাপুডেশিয়ায় জন্মগ্রহণ 
করেন এবং (কুতাঁজেনা) কার্থেজ-এ লালিত-পালিত হন। তিনি আফ্রিকার একজন 
শাসকের পুত্র ছিলেন। তাঁর ভেতর এমন কিছু ছিল না যদ্বারা তাঁর অস্বাভাবিক 
মেধা, অত্যুৎসাহ ও নেতৃসুলভ যোগ্যতার পরিচয় মিলত । ফোকাস যখন বলপূর্বক 
বায়যান্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট মরিকাস মরিস (পারস্য সম্রাট খসরু 


১. যেমন বৃটিশ যুগের হায়দরাবাদের নিজাম, ভূপালের নওয়াব অথবা গোয়ালিয়ার মহারাজা সিন্ধিয়া ও 
বরোদার মহারাজা গায়কোয়াড়ের নামে তাবলীগী চিঠি লেখা । 
২. এই সাম্রাজ্যের সীমা ও এর অধীনস্থ ক্ষুদ্র রাজ্য ও প্রদেশগুলোর বিস্তৃত বর্ণনা যা সমগ্র এশিয়া ও আফ্রিকা 
জুড়ে ছিল, গ্রন্থের ১ম অধ্যায়ে প্রাচ্যের রোম সাম্রাজ্য শিরোনামে আমরা বর্ণনা করেছি। 
www.almodina.com 


নবীয়ে রহমত-৩০৯ 


পারভেয যাঁর দ্বারা অনুগৃহীত হয়েছিলেন)-কে হত্যা করেন তখন ইরানীরা 
বায়যান্টাইন সাম্রাজ্যের ওপর সৈন্য পরিচালনার বাহানা পেয়ে যায় এবং বায়যান্টাইন 
সাম্রাজ্যের বারটা বাজিয়ে ছাড়ে । এই বিশাল বায়যান্টাইন সাম্রাজ্যের শেষ নিঃশ্বাস 
চলছিল ।১ ফলে হেরাক্রিয়াসকে কার্থেজ থেকে ডেকে পাঠানো হয়। তিনি 
ফোকাসকে হত্যা করেন এবং ৬১০ খৃস্টাব্দে২ সাম্রাজ্যের সকল ক্ষমতা স্বহস্তে 
গ্রহণ করেন। সে সময় গোটা দেশ জীবন-মৃত্যুর মাঝে দোল খাচ্ছিল এবং শুষ্ক ও 
খরা, সংক্রামক ব্যাধি, দারিদ্র ও সম্পদহানির ফলে দেউলিয়া হয়ে গিয়েছিল। 
হেরাক্লিয়াস তাঁর হুকুমতের প্রথম বছর পরিপূর্ণ শান্তি ও স্বস্তিপ্রিয় মানুষের ন্যায় 
কাটিয়ে দেন এবং কোন বড় ধরনের কাজ আনজাম দেননি । কিন্তু ৬১২ খৃষ্টাব্দে 
তাঁর ভেতর অকস্মাৎ এক বিপ্লব সৃষ্টি হল (এটি ছিল সেই বছর যেই বছর কুরআন 
মজীদ কয়েক বছরের ভেতর রোমকদের বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিল)৩ এবং 
তিনি দেখতে না দেখতেই একজন আরাম ও বিলাসপ্রিয় সম্রাট থেকে একজন 
আবেগদীপ্ত ও মর্যাদাবান নেতা ও জেনারেলে পরিণত হন। এই ধারণা তাঁর সমগ্র 
সত্তার ওপর পুরোপুরিভাবে চেপে বসে । তাঁর ভেতর জাতীয় মর্যাদাবোধ মাথাচাড়া 
দিয়ে উঠল। অনন্তর তিনি ইরানের হৃৎপিণ্ডের প্রতি গতি ফেরালেন, আপন হৃতভূমি 
ও সম্মান পুনরুদ্ধার করলেন, ইরানের বিখ্যাত শহরগুলো দখল করলেন, ইরানের 
হৃৎপিণ্ড অবতরণ পূর্বক সাম্রাজ্যের কেন্দ্রে তাঁর ঝাণ্ডা প্রোথিত করলেন এবং মহান 
ও প্রাচীন ইরানী শাহানশাহীর সম্মান ও মযাদাকে ধুলোয় মিশিয়ে দিলেন এবং 
তাদেরকে আঘাতে আঘাতে এমনভাবে ক্ষতবিক্ষত করেন যে, মনে হচ্ছিল পারস্য 
সাম্রাজ্য অন্তিম দশায় উপনীত হয়েছে এবং সাসানী বংশের সিংহাসনের ভিত্তি 
নড়বড়ে হয়ে গেছে। বিজয়ী সম্রাট অতঃপর ফিরে এসে ৬২৫ খৃষ্টাব্দে বিজয়ীবেশে 
কনস্টান্টিনোপলে প্রবেশ করেন এবং ৬২৯ খৃষ্টাব্দে পবিত্র ক্রুশকাষ্ঠ (ইরানীরা যা 
উঠিয়ে নিয়ে গিয়েছিল) সেখানে পুর্নবার স্থাপন করা এবং আপন মানত পুরা করবার 
জন্য বায়তুল-মাকদিসের উদ্দেশ্যে রওয়ানা হন। লোকে সম্মান ও ভক্তি প্রকাশের 
উদ্দেশের তাঁর রাস্তায় ফরাশ ও গালিচা বিছিয়ে দিত, পুষ্প বর্ষণ করত এবং আতর 
ছিটিয়ে দিত ।৪ ক্রুশ কাষ্ঠ পুর্নবার স্থাপনের আনন্দে সেখান এক বিরাট উৎসবের 
১. উর বিবরণ ব্রি বি I Roman Empire ও 
২. এই ঘটনার এক বছর পর আরব উপদ্বীপে হুযুর আকরাম (সা) নবুওয়াত লাভ করেন। 

৩. দেখুন সূরা রূম-এর প্রাথমিক আয়াত, অধিকস্তু লেখকের J! (৫ 01১৪ ২৯10০ 


১৮০৪ নামক গ্রন্থের “কুরআন মজীদে রোমকদের বিজয়ের ভবিষ্যদ্বীণী” শীর্ষক অধ্যায়। 
৪. ফতহুল-বারী, ১ম খণ্ড, ২১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১০ 


আয়োজন করা হয় এবং বিজয়ে আনন্দোৎসব পালিত হয়। এ সময় হেরাক্লিয়াস 
রাসূলুল্লাহ (সা)-এর পত্র মুবারক পান যেই পত্রে তাঁকে ইসলাম গ্রহণের দাওয়াত 
দেওয়া হয়েছিল।৯ 

কিন্তু এর পরপরই হেরাক্রিয়াস অলসতা, গাফিলতি, আরাম-আয়েশ ও বিলাস 
প্রিয়তার সেই অবস্থায় প্রত্যাবর্তন করেন যেই অবস্থায় তিনি পূর্বে ছিলেন, এমন কি 
ইসলামের জানবায মুজাহিদবৃন্দ এই সাম্রাজ্যের পতনের ফয়সালা শুনিয়ে দিলেন 
এবং এশিয়া ও আফ্রিকা থেকে তার অবসানও ঘটল ৷ সম্রাটের বিশাল সাম্রাজ্য 
কেবল ইউরোপ ও এশিয়া মাইনরে সীমাবদ্ধ হয়ে গেল। যাই হোক, তাঁকে তাঁর 
যুগের মহান সম্রাটদের অন্তর্ভুক্ত গণ্য করা হত। সাম্রাজ্যের পরিধি ও বিস্তৃতি, সমর 
শক্তি, সভ্যতা-সংস্কৃতি ও উন্নতির ক্ষেত্রে যদি কেউ তাঁর সমকক্ষ ও সমমযাদার 
থেকে থাকেন তবে তিনি ছিলেন ইরানী শাহানশাহ খসর ২য়। ৬৪১ খু. 
কনস্টান্টিনোপলে তিনি ইনতিকাল করেন এবং সেখানেই সমাহিত হন। 


খসরূ পারভেয ২য় (৫৯০-৬২৮ খৃ.) 

ইনি হরমুষের ৪র্থ পুত্র এবং খসরূ ১ম, যিনি ন্যায়বিচারক বাদশাহ নওশেরওয়া 
নামে খ্যাত, -এর পৌত্র ছিলেন। আরবের লোকেরা তাঁকে কিসরা পারভেয নামে 
স্মরণ করে থাকে। তাঁর পিতার হত্যার পর ৫৯০ খৃ. তিনি সিংহাসনে আরোহণ 
করেন। বাহরাম চূবীন তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন। খসরূ পরাজিত হন, সাসানী 
রাষ্ট্র পরিত্যাগ পূর্বক বায়যান্টাইন অধিপতি মরিস (1%8011০) -এর আশ্রয় প্রার্থনা 
করেন এবং আপন রাজ্য পুনরুদ্ধারে তাঁর সাহায্য চান। মরিস বিশাল সেনাবাহিনী 
সহকারে তাঁকে সাহায্য করেন । বিরাট রক্তক্ষয়ী যুদ্ধের পর বাহরাম পরাজিত হন 
এবং খসরূ তাঁর পিতা-পিতামহের সিংহাসনে পুর্নবার অধিষ্ঠিত হন। ৬১২ খৃ. 
খসর বায়যান্টাইন সাম্রাজ্যের ওপর তাঁর আত্মিক (৬১) পিতা ও অনুগহদাতা 
অভিভাবক মরিসের হত্যার বদলা তার ঘাতক ও রোম সাম্রাজ্যের সিংহাসন 
ছিনতাইকারী ফোকাস থেকে গ্রহণের স্থির সংকল্প গ্রহণ করেন। অবশেষে 
ফোকাসের হত্যাও তাকে অধিকতর অগ্রাভিযানের থেকে বিরত রাখতে পারেনি । 


১. খসরূ পারভেযের বিপরীতে হেরাক্রিয়াসের পত্র পেতে যে বিলম্ব হয়েছিল এর কারণ হল, এই 
পত্র প্রথমত বুসরার শাসককে সোপর্দ করা হয় যাতে তিনি তা সম্রাটকে দেন । তিনি সম্রাটের 
স্বামরিক ব্যস্ততা ও রাজধানী থেকে দূরত্বের কারণে সম্ভবত এ পত্র সময়মত তাঁকে দিতে 
পারেননি । দ্বিতীয়ত, বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ৬২৮ খৃ. তাঁকে আর্মেনিয়া যেতে হয় বলে 
তিনি ৬২৯ খৃ. উল্লিখিত মানত পুরা করেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১১ 


তিনি কনস্টান্টিনোপল অবধি অগ্রসর হন এবং তাঁর পুরাতন প্রতিদ্বন্্বী সাম্রাজ্যের 
বারটা বাজিয়ে ছাড়েন যার নজীর পূর্বে মেলে না। ৬১৫ খৃ. পর্যন্ত তাঁর বিজয় ও 
সৌভাগ্য তারকা পূর্ণতা প্রাপ্ত হয় । এমন কি হেরাক্রিয়াস ইরানীদেরকে তাঁর দেশ 
থেকে উৎখাত করেন এবং সাসানী সাম্রাজ্যের হৃৎপিণ্ডের ওপর হামলা করেন। 
খসরূ পারভেযকে তার দেশকে বিদায় সম্ভাষণ জানিয়ে একটি সুরক্ষিত ও দূরদরাজ 
এলাকায় আশ্রয় নিতে হয়। কিন্তু সত্বরই ৬২৮ খৃষ্টাব্দে একটি বিদ্রোহের ফলে তার 
সকল কর্মের পরিসমাপ্তি ঘটে । 


ইরানের এতিহাসিকগণ একমত যে, খসরূ ২য় ইরানের সবচেয়ে মহান ও 
শান-শওকতের অধিকারী সম্রাট ছিলেন । তাঁর আমলে সাসানী সাম্রাজ্য উন্নতি ও 
সমৃদ্ধি, জীবনের প্রাচ্য, বিলাস-সামথী ও সৌন্দর্য-উপকরণের সবেচ্চি সীমায় গিয়ে 
পৌছেছিল। ভারতবর্ষের উত্তর-পশ্চিম রাজ্যগুলো অবধি তাঁর মুদ্রা চালু ছিল।৯ তাঁর 
নামের সঙ্গে এইসব শানদার ভূমিকা যোগ করা হত ৪ 


“ঈশ্বরসমূহের মধ্যে অবিনশ্বর মানব, মানুষের মধ্যে অদ্বিতীয় খোদা, তাঁর 
নামের বিজয়গাঁথা, সূর্যের সঙ্গে উদয়কারী, রাত্রির চক্ষু উন্নীলনকারী ৷” ২ তাঁর যুগে 
দেশ যতটা উন্নতি করেছিল এবং তিনি যতটা শান-শওকত লাভ করেছিলেন সে 
সম্পর্কে বিখ্যাত এতিহাসিক তাবারীর বক্তব্য নিম্নরূপ 8 


“এই বাদশাহ ছিলেন সবচেয়ে বেশি কঠোর স্বভাবের, সবচেয়ে বেশি সিদ্ধান্ত 
প্রদানের শক্তিসম্পন্ন ও দৃরদৃষ্টির অধিকারী, বীরত্বে ও শৌর্যবীর্ষে, বিজয় ও 
সাফল্যপূর্ণ কৃতিতে, সম্পদের প্রাচুর্যে, ভাগ্যের আনুকূল্যে এবং যুগ-উত্তীর্ণ হবার 
জন্য প্রয়োজনীয় উপকরণ যতটা তাঁর অধিকারে ছিল আর কোন বাদশাহর তা ছিল 
না। ফলে তাঁর উপাধি পড়ে গিয়েছিল পারভেয আরবীতে যার অর্থ মুজাফফার 
অর্থাৎ বিজয়ী ও সৌভাগ্যশালী।৩ সভ্যতা ও সংস্কৃতির নতুনত্ব আনয়ন এবং 
সমালোচনার ক্ষেত্রে তাঁর কোন জুড়ি ছিল না। খাদ- দ্রব্য ও পানীয় সামগ্রীর শাখায় 
তিনি নিত্য-নতুন আবিষ্কার করেছিলেন” ।8 

আতর ও সুগন্ধি দ্রব্যাদি উদ্ভাবনে তাঁর স্থান ছিল সর্বোচ্চে । তাঁর আমলে 
আড়ম্বরপূর্ণ রকমারী খানা, উন্নত ধরনের পানীয় এবং সবেত্তিম আতর ও সুগন্ধির 
১. সাসানী আমলে ইরান, ৬০২ পৃ. ৷ 
২. প্রাগুক্ত, ৬০৪ পৃ. । 


৩. তারীখে তাবারী, ২য় খণ্ড, ১৩৭ পৃ. । 
8. প্রাগুক্ত, ৯৯৫ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১২ 


প্রতি লোকের এক ধরনের বিশেষ রুচি সৃষ্টি হয়ে গিয়েছিল। গান-বাজনা ও সঙ্গীত 
তাঁর আমলে উন্নতির এতটা চরম শিখরে উপনীত হয়েছিল যে, লোকের এসব 
জিনিসের প্রতি এক অস্বাভাবিক রকমের আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছিল। সম্পদ জমা 
করা, গহনা-সামগ্রী ও সুন্দর দ্রব্য একত্র করার প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ ও বড় 
শখ । যখন তাঁর রাজকোষের মালামাল (৬০৭-৬০৮ খৃ.) পুরাতন ভবন থেকে 
তেসিফোন (মাদায়েন)-এর নতুন ভবনে স্থানান্তরিত করা হয় তখন তার পরিমাণ 
ছিল ৪৬৮ মিলিয়ন (অর্থাৎ ছেচল্লিশ কোটি আশি লাখ) মিছকাল স্বর্ণ যা সাইত্রিশ 
কোটি ৫০ লাখ রৌপ্য (৬১) ফ্রাংকের সমমানের । সিংহাসনে আরোহণের 
ত্রয়োদশ বর্ষে তাঁর রাজকোষে ৮৮০ মিলিয়ন (অর্থাৎ ৮৮ কোটি) মিছকাল স্বর্ণ 
মজুদ ছিল।১ তিনি ৩৭ বছর রাজত্‌ করার পর তৎপুত্র শায়রোয়া সিংহাসনে 
আরোহণ করেন। 


মুকাওকিস (হি. ৬ষ্ঠ, খৃ. ১২শ) 

তিনি আলেকজান্দ্রিয়ার গভর্নর এবং মিসরে বায়যান্টাইন সম্রাটের ভাইসরয় 
ছিলেন । 'আরব এতিহাসিকদের অধিকাংশ তাঁকে মুকাওকিস নামে স্মরণ করেন। 
তাঁর আসলে নাম ও ডাকনামের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। এতিহাসিক আবূ 
সালেহ হিজরী ৬ষ্ঠ/খৃ. ১২শ শতকে, যিনি তাঁর ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন, 
জুরায়জ ইবন মীনা আল-মুকাওকিস নামে তাঁর উল্লেখ করেছেন। ইবন খালদূন 
লিখেছেন যে, তিনি কিবতী (কপ্ট) ছিলেন। এঁতিহাসিক মাকরীযী তাঁকে 
“আল-মুকাওকিস আর-রূমী” লিখেছেন। ইরানীরা যখন মিসরের ওপর হামলা 
করে তখন বায়যান্টাইনের নিযুক্ত গভর্নর পালিয়ে যান। তাঁর নাম ছিল John the 
Almoner | তিনি আলেকজান্দ্রিয়া থেকে পালিয়ে সাইপ্রাস পৌছেন এবং 
সেখানেই মারা যান। এরপর হেরাক্লিয়াস তদস্থলে অপর একজন ভাইসরয় নিযুক্ত 
করেন যাঁর নাম ছিল জর্জ । সম্ভবত ইনিই তিনি যাঁকে আরবরা জুরায়জ বলে । সম্রাট 
তাঁকে রাষ্ট্রীয় গিজরি প্রধানও নিযুক্ত করেন। কতক এঁতিহাসিক লেখেন যে, তার 
নিযুক্তি হয় ৬২১ খৃ. । আলফ্রেড বাটলার লেখেন ঃ 

আরবদের ধারণা ছিল যে, যেই গভর্নর বায়যান্টাইন সরকারের পক্ষ থেকে 
ইরানের ওপর বিজয় লাভের পর মিসরের গভর্নর নিযুক্ত হন তাঁর উপাধি ছিল 
মুকাওকিস। তিনি একই সঙ্গে দেশের গভর্নর, গিজরি প্রধান ও ধর্মীয় নেতাও 


১. সাসানী আমলে ইরান, পৃ. ৬১১। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৩ 


হতেন । অনন্তর তিনি জর্জের জন্য (যিনি সেখানে ভাইসরয় ছিলেন) এই উপাধি 
ঠিক করেন । তাঁরা এব্যাপারে অগ্রাধিকার দেন যে, মুকাওকিস তাঁর আসল নাম নয়, 
বরং উপাধি যা প্রাচীন কিবতী বা কস্ট ভাষার শব্দ । এটাও সম্ভব যে, মিসরের ওপর 
ইরানীদের বিজয়, প্রাধান্য ও ক্ষমতা লাভের সময় কোন কিবতী লাট পাদরী গিজরি 
নেতৃত্ব ও ক্ষমতার বাগডোর স্বহস্তে গ্রহণ করে থাকবেন । তথাপি সন্ধিচুক্তি তথা 
সুলেহনামা ৬২৮ খু. লিখিত হয়। এজন্যই এটা সম্ভব যে, রাসূলুল্লাহ (সা)-এর 
লিপি মুবারক মুকাওকিসের নামে এই বিরতি ও অবকাশ কালেই পৌছে যখন 
মিসরের গভর্নর প্রায় স্বাধীনই ছিলেন ।১ 

আর এটাই কারণ যে, রাসূলুল্লাহ (সা) তাঁর নামের সঙ্গে £-৪11 ৪ তথা 
কিবতীদের মহান নেতা শব্দ প্রয়োগে সম্বোধন করেন। 

মিসর বায়যান্টাইন সাম্রাজ্যের সবচেয়ে উর্বর রাজ্য ছিল এবং উৎপাদন ও 
জনসংখ্যা উভয় ক্ষেত্রেই এগিয়ে ছিল। রোমের রাজধানীতে খাদ্যদ্রব্ের সরবরাহ 
এখান থেকেই হত । মিসর বিজয়ী হযরত ‘আমর ইবনুল-আস(রা), যিনি হুযূর 
(সা)-এর পত্র প্রেরণের চৌদ্দ বছর পর সেখানে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন, 
আমীরু'ল-মু"মিনীন হযরত ওমর ইবনু'ল-খাত্তাব (রা)-এর নামে স্বীয় প্রেরিত পত্রে 
নিঙ্নোক্ত ভাষায় মিসরের প্রশংসা করেছিলেন ঃ 

মিসরের যমীন অত্যন্ত সুজলা সুফলা শস্য-শ্যামলা । এর দৈর্ঘ্য এক মাসের 
দূরত্‌ এবং প্রস্থে দশ দিনের পরিমাণ ।২ এর বসতি ও জনসংখ্যার আধিক্যের 
পরিমাপ এর থেকে করা যেতে পারে যে, হযরত আমর ইবনুল-আস (রা) যখন 
২০ হিজরীতে মুতাবিক ৬৪০ খৃ. মিসর বিজয়ের পর জরিপ করেন যে, জিযয়া কর 
কারা দিতে পারে তখন দেখা গেল এ সংখ্যা ষাট লাখের বেশি ।৩ রোমকদের 

ংখ্যা এদের ভেতর ছিল এক লাখ। হযরত আমর ইবনুল-আস (রা) পত্রে এও 

লিখেছিলেন £ 

“আমি এমন এক শহর জয় করেছি যার প্রশংসায় আমি এতটুকু লিখছি যে, 
আমি সেখানে চার হাজার সমুন্নত ও সুদৃঢ় জায়গা দেখতে পেয়েছি যেখানে চার 
১. দ্র. আলফ্রেড বাটলারকৃত “আরবদের মিসর বিজয়” নামক গ্রন্থ । কোন কোন গ্রন্থে গভর্নরের 

নাম আল-জাদ কীবোস বা কীদাস বলা হয়েছে। 
২. আল-নুজুমু'য-যাহিরা, ইবন তাগরীবিরদীকৃত, ১ম খণ্ড, ৩২১ পৃ.। 
৩. দাইরায়ে মা'আরিফ আল-কিরান আল-ইশরীন, মুহাম্মদ ফরীদ ওয়াজদীকৃত, মিসর শিরো. । 


লেখক বিভিন্ন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার দৃষ্টে এই সংখ্যার ব্যাপারে সন্দেহ পোষণ করেন 
এজন্য যে, মিসরের জন্যসংখ্যা এই মুহূর্তেও চল্লিশ মিলিয়নের বেশি নয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৪ 


হাজার হাম্মাম (গোসলখানা) ছিল, ইয়াহুদীদের সংখ্যা ছিল চল্লিশ হাজার আর 
বাদশাহর জন্য ছিল চার শত বিনোদন কেন্দ্র।”১ 
নাজাশী (৫২৫-৫৫৭৫খ.) 

এই দেশটি প্রাচীনকাল থেকেই হাবশা (/0555118), বর্তমানে ইথিওপিয়া 
(8010)18) নামে পরিচিত । এটি পূর্ব আফ্রিকার অংশ এবং লোহিত সাগরের 
দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । যে যুগের কথা আমরা আলোচনা করছি তখন এর সীমা 
কি ছিল তা নিরধারণ করা আজ খুব সহজ নয়। 

এখানকার হুকুমতও পৃথিবীর প্রাচীনতম হুকুমতগুলোর অন্যতম । ইয়াহুদী 
উৎস থেকে জানা যায় যে, সাবার রাণী আবিসিনিয়াতেই থাকতেন এবং হযরত 
সুলায়মান (আ)-এর বংশধর আজও এর শাসন ক্ষমতায় সমাসীন ।২ হায়কাল-ই 
সুলায়মানী ধ্বংসের পর এখানেই ইয়াহুদীরা বসতি স্থাপন করতে শুরু করে। খু. 
চতুর্থ শতক খৃষ্ট ধর্ম সেখানে বিস্তার লাভ করতে থাকে । য়ামানের বাদশাহ যখন 
তার দেশে খৃষ্টানদের ওপর জুলুম করতে শুরু করে তখন রোম সম্রাট ১ম 
জাস্টিনিয়ান আবিসিনিয়ার বাদশাহ্‌র নিকট খৃষ্টানদের সাহায্য করার এবং তাদের 
ওপরকৃত জুলুমের অবসানের দাবি জানান । অনন্তর ৫২৫ খৃ. তিনি য়ামান দখল 
করেন এবং য়ামানের ওপর আবিসিনিয়ার নিয়ন্ত্রণ ৫০ বছর অবধি বহাল থাকে । এ 
সময় আবিসিনিয়ার পক্ষ থেকে যামানের বাদশাহ আবরাহা বায়তুল্লাহ্র ওপর 
আক্রমণ চালায় এবং হাতীর ঘটনা সংঘটিত হয়। 


আবিসিনিয়ার রাজধানী ছিল £৯১]1. এটি ছিল একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত 
হুকুমত যা কোন ভিনদেশী হুকৃুমতের অধীন ছিল না এবং কাউকে খাজনা কিংবা 
ট্যাক্স দিত না। বায়যানটাইন সাম্রাজ্যের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল ধর্মীয় আর 
সে ধৰ্মীয় সম্পর্ক খৃষ্ট ধর্মের । এর প্রমাণ পরিষ্কারভাবে এ থেকে মেলে যে, 
বায়যান্টাইন সম্রাট জাস্টিনিয়ান খৃ. তৃতীয় শতকের মাঝামাঝি জুলিয়ান নামে এক 
ব্যক্তিকে আবিসিনিয়ার শাহী দরবারে দূত হিসাবে প্রেরণ করেন।৩ De Lacy 
O'Leary তদীয় Arabia befor Mohammad নামক গ্রন্থে লেখেন £ 

“৫২ খু. থেকে শুরু করে ইসলামের আবির্ভাব অবধি আবিসিনিয়া পূর্ব লোহিত 
১. হুসনু'ল-মুহাদারা, সুযৃতীকৃত। 
২. সম্রাট হাইলে সেলাসী পর্যন্ত উল্লিখিত তথ্য সঠিক ছিল সামরিক অভ্যুথানের মাধ্যমে সম্রাটের 

পতনের পর দেশটির ওপর দিয়ে পরিবর্তনের অনেক ঝড়ই প্রবাহিত হয়েছে৷ -অনুবাদক। 
৩. A.H.M. Jones & Elizabeth 101006- কৃত A. History of Abyssinia. 11935. 


PP. 63. 
www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৫ 


সাগর আফ্রিকার সমগ্র ব্যবসা-বাণিজ্য অব্যাহতভাবে নিয়ন্ত্রণ করত, বরং সম্ভব সে 
ভারতবর্ষের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করত ।”১ 

আবিসিনিয়ার বাদশাহকে সর্বদা নাজাশী (85058, [৪88511) বলা হত। 
অবশ্য এই নাজাশী কে ছিলেন তা চিহ্নিতকরণের ক্ষেত্রে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় 
যাঁর নামে রাসূলুল্লাহ (সা) স্বীয় পত্র পাঠিয়েছিলেন এবং যাঁকে ইসলামের দাওয়াত 
জানিয়েছিলেন । এই সূত্রে আমাদের সামনে দু'জন এবং একে অপরের থেকে 
বিশিষ্ট ব্যক্তিত্‌ আছেন। প্রথম জন হচ্ছেন যাঁর শাসনামলে মক্কার মুসলমানরা 
আবিসিনিয়ায় হিজরত করেছিলেন এবং যাঁদের মধ্যে জাফর (রা) ইবন আবী 
তালিবও ছিলেন। এটি নবুওয়াতের পঞ্চম বর্ষের ঘটনা । এটি একটি যুক্তিবিরুদ্ধ 
বিষয় যে, রাসূলুল্লাহ (সা) সে সময় এই পত্র পাঠিয়েছিলেন। কেননা তখনকার 
অবস্থা এর একেবারেই অনুমতি দেয় না এবং এ কাজের জন্য প্রয়োজনীয় অনুকূল 
মুহূর্ত ও তখন আসেনি । তিনি হিজরতের পূর্বে কোন রাজা-বাদশাহর নামে পত্র 
দিয়েছিলেন এবং ইসলাম কবুলের দাওয়াত দিয়েছিলেন এর কোন হদিস আমরা 
পাই না। খুব বেশি যা পাওয়া যায় তা এই যে, তিনি এ সময় তাঁকে সেসব 
মুসলমানকে আশ্রয় দেয়ার অনুরোধ জানিয়েছেন যাঁরা কুরায়শদের অত্যাচারে 
অতিষ্ঠ হয়ে পড়েছিল। ইবন হিশাম ও অপরাপর লেখক এই অধ্যায়ে যা কিছু 
লিখেছেন তা থেকে এতটা অনুমান অবশ্যই করা যায় যে, তাঁর অন্তরে ঈমান 
আসন গেড়েছিল এবং তিনি একথা স্বীকার করতেন যে, ঈসা আলায়হি'স-সালাম 
ইব্‌ন মরিয়ম আল্লাহ্‌র বান্দা ও তাঁর রাসূল এবং তাঁর হুকুম যা তিনি মরিয়ম 
(আ)-এর ওপর নিক্ষেপ করেছিলেন । 

এই নাজাশী সম্পর্কে যতটা জানা যায় যাঁকে রাসূলুল্লাহ (সা) ইসলামের 
দাওয়াত সম্বলিত পত্র পাঠিয়েছিলেন, এতিহাসিক হাফিজ ইব্‌ন কাছীরের ধারণা 
হন, হযরত জাফর (রা) যাঁর দরবারে বক্তব্য পেশ করেছিলেন । ইব্‌ন কাছীর বলেন 
8 এটি সেই সময় ঘটেছিল যখন তিনি মক্কা বিজয়ের পূর্বে পৃথিবীর বিভিন্ন শাসকের 
নামে পত্র লেখেন এবং তাঁদেরকে দীনে হকের দাওয়াত দেন। আমাদের মতে, 
অগ্রাধিকার পাবার যোগ্য অভিমত এই যে, ইনিই সেই নাজাশী যিনি ইসলাম কবুল 
করেছিলেন । রাসূলুল্লাহ (সা) নিজেই মুসলমানদেরকে তাঁর মৃত্যু সংবাদ 
দিয়েছিলেন এবং তাঁর জন্য মাগফিরাত কামনায় দু'আ করেছিলেন। উবায়্যি 
ওয়াকেদী ও অন্যান্য জীবন-চরিতকারের বরাতে লেখেন, “ইনিই সেই নাজাশী যাঁর 


১. Arabia before Mohammad, London 1927. p. 120. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৬ 


নিমিত্ত তিনি মাগফিরাতের দু'আ করেছিলেন ।” এই ঘটনা তাবুক অভিযান থেকে 
প্রত্যাবর্তনকালে ৯ম হিজরীর রজব মাসে সংঘটিত হয়েছিল। 

আর এভাবেই বিভিন্ন বর্ণনার সত্যতা সমর্থিত হয় এবং কার্যকারণ দ্বারাও এর 
সমর্থন মিলে । আল্লাহই ভাল জানেন । 


প্রেরিত পত্রের সঙ্গে রাজা-বাদশাহদের আচরণ 

হেরাক্লিয়াস, নাজাশী ও মুকাওকিস- এই তিনজন নবী করীম (সা)-এর পত্রের 
সঙ্গে ভক্তি ও সন্ত্রপূর্ণ আচরণ করেন। তাঁদের পক্ষ থেকে প্রদত্ত জওয়াব ছিল বিনয় 
মিশ্রিত ও শ্রদ্ধাবিজড়িত। নাজাশী ও মুকাওকিস রাসূল (সা)-এর দূতকে খুবই 
সম্মান করেন৷ মুকাওকিস তাঁকে উপঢৌকন পাঠিয়েছিলেন যার মধ্যে দু'জন বাদীও 
ছিল। এদের একজনের নাম ছিল মারিয়া (রা)। রাসূলুল্লাহ (সা)-র সাহেবযাদা 
হযরত ইবরাহীম (রা) তাঁর গর্ভে জনুগ্রহণ করেন। 

পারস্য স্ম্রাট খসরূ পারভেয পত্র পেতেই তা ছিড়ে ফেলে এবং বলে ঃ আমার 
গোলাম হয়ে আমাকে এভাবে লেখে! ১ রাসূলুল্লাহ (সা)-এ সম্পর্কে অবহিত হয়ে 
বলেন ঃ আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে দিন।২ 

অতঃপর খসরূ পারভেয য়ামানের শাসনকর্তা! বাযানকে হুকুম দেন যেন পত্র 
প্রেরককে গ্রেফতার করে তার সমীপে হাজির করা হয়। তিনি বাবাওয়ায়হকে রাসূল 
(রা)-এর নিকট প্রেরণ করেন । বাবাওয়ায়হ গিয়ে জানায় যে, সম্রাট খসরূ গভর্নর 
বাযানকে নির্দেশ দিয়েছেন কাউকে পাঠিয়ে আপনাকে সেখানে হাজির করতে । 
তিনি আমাকে এজন্যই পাঠিয়েছেন যাতে আপনি আমার সাথে সেখানে যান। 
রাসূলুল্লাহ (সা) তখন তাকে অবহিত করেন যে, আল্লাহ পাক খসরূ পারভেযের 
ওপর তৎপুত্র শায়রূয়াকে চাপিয়ে দিয়েছেন যে তাকে হত্যা করেছে ।৩ 


১. নিজামী গাঞ্জাবী, যিনি ইরানের ঈমানদার কবি ছিলেন, পারস্য সম্রাটের এই ধৃষ্টতাকে তাঁর 

স্বরচিত কবিতায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেন ঃ 
1০ ০০৪৬৯ PL ASL 450 4১71০ ০৪ ০১০৩ 450০ 91555 

২. সহীহ বুখারী ১৪৬ (৪১৫ (৮1 ০ ৮:-4। 5554 শীর্ষক অধ্যায়ে পারস্য সম্রাট খসরু 
পারভেযের নামে লিখিত সেই পত্র পাওয়া গেছে এবং এ পত্রে ছেঁড়ার চিহ্ন এখনও বিদ্যমান যা 
মাঝখানে ওপরের দিক থেকে নীচের দিকে ডান দিকে একটু ঝুকানো এবং এটি সেলাইপূর্বক জোড়া 
হেজী ফিরআওনের নিকট রক্ষিত (নিবন্ধটি ডঃ ঈষ্যুদ্দীন ইবরাহীম পেশকৃত, সীরাত কনফারেন্স, দোহা 
রবীউল আওয়াল ১৪০০ হি. ডঃ সালাহউদ্দীন আল-মুনজিদ, আল-হায়াত পত্রিকার অন্তর্ভূক্ত) 

৩. তারিখ তাবারী, ৩খ., ৯০-৯১ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৭ 


রাসূলুল্লাহ (সা) যেই খবর দিয়েছিলেন তা হরফে হরফে সত্য প্রমাণিত হয়। 
খসরূর সিংহাসনে তাঁরই পুত্র কুবায, যার উপাধি ছিল শায়রয়া, অধিষ্ঠিত হন। 
খসরূ পারভেয তাঁরই ইঙ্গিতে ৬২৮ খৃষ্টাব্দে নিহত হন। তাঁর মৃত্যুর পর 
সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায় এবং শাসক বংশের হাতে সাম্রাজ্য একটি খেলনায় 
পরিণত হয়। শায়রয়া ছয় মাসের বেশি রাজত করতে পারেন নি। চার বছরের 
ভেতর পরপর দশজন সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত হন। সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে 
গিয়েছিল। অবশেষে সবাই মিলে ইয়াযদাগির্দকে সিংহাসনে বসায় এবং তাঁরই 
শিরে রাজমুকুট অর্পিত হয়। ইনি ছিলেন সাসানী বংশের শেষ শাসক এবং তাঁকেই 
মুসলিম ফৌজের মুখোমুখি হতে হয়েছিল যেই ফৌজ অবশেষে সাসানী সাম্রাজ্যের 
ভাগ্যের ওপর সীলমোহর মেরে দেয় এবং যেই সাম্রাজ্যের বিজয় ডংকা সুদীর্ঘ 
চারশত ধরে দুনিয়ার বুকে বেজেছিল তা চিরতরে নির্বাপিত হয়। ৬৩৭ খৃষ্টাব্দে এই 
ঘটনা সংঘটিত হয়। আর এভাবেই এই ভবিষ্যদ্বাণী আট বছরের মধ্যে সত্যে 
পরিণত হয় ১ এবং ভবিষ্যদ্বাণীর দ্বিতীয় অংশ (১৯০৫ ১৪ ১.৫ এ1৯ 151 
১০১ অর্থত “যখন পারস্য সম্রাটের পতন হবে তারপর আর কেউ সম্রাট হবে না” 
ফলে যায় ।২ 


আল্লাহ তাআলা মুসলমানদেরকে পারস্যের উত্তরাধিকারী ও শাসক বানিয়ে 
বড় বড় ইমাম ও ইসলামের অসাধারণ সব ব্যক্তিত্বের জন্ম হয় এবং রাসূলুল্লাহ 
(সা)-এর একথা সঠিক হিসাবে ধরা দেয় যে, JL 0:১1 ৮111 006 ৬] 
১এ)(৪ ৮051 ০ 5(১। অর্থর্থ ইল্ম যদি ছূরায়্যা নক্ষত্রেও থাকে তবুও কিছু 
ইরানবাসী তা অর্জন করেই ছাড়বে ।৩ 


হেরাক্রিয়াস ও আবু সুফিয়ানের কথোপকথন 
হেরাক্লিয়াস রাসূলুল্লাহ (সা) সম্পর্কে সঠিক তথ্য লাভ ও যথার্থ সত্য সম্পর্কে 
অবহিত হওয়ার মানসে প্রয়াস পান এবং এমন কোন লোকের সন্ধান করেন যে 
তাঁর (রাসূল সা) সম্পর্কে নির্ভুল রিপোর্ট দিতে পারে । সৌভাগ্যক্ৰমে আবু সুফিয়ান 
সে সময় গাযায় উপস্থিত ছিলেন এবং বাণিজ্য ব্যাপদেশে সেখানে এসেছিলেন। 
১. 5058 ৯ম ও ১০ম অধ্যায়ের “সাসানী সাম্রাজ্যের শেষ যুগ” শীর্ষক-এর 
সর্ধক্ষগ্তসার । 
২. এ সেই বর্ণনার শব্দসমষ্টি যা ইমাম মুসলিম ইবন উয়ায়না থেকে, অধিকন্তু ইমাম শাফিঈ তাঁর 


সনদে বর্ণনা করেছেন । ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৫১৩ পৃ. । 
৩. মুসনাদ ইমাম আহমদ, দ্বিতীয় খণ্ড, ৩৯৯ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৮ 


তাঁকে শাহী দরবারে ডেকে পাঠানো হয়। সম্রাটের প্রশ্ন ছিল এমন একজন 
বুদ্ধিমান, জ্ঞানী ও অভিজ্ঞ লোকের প্রশ্নের ন্যায় যিনি ধর্মের ইতিহাস, আম্বিয়া-ই 
কিরামের বৈশিষ্ট্য ও জীবন-চরিত, তাঁদের জাতিগোষ্ঠীর তাঁদের সঙ্গে ব্যবহার, 
আচার-আচরণ ও আল্লাহ্‌র সুন্নাহ সম্পর্কে খুব ভালভাবে অবহিত । আবু সুফিয়ানও 
প্রাচীন আরবদের ন্যায় এই লজ্জায় যে, লোকে তাকে যেন ভূল বক্তব্য ও তথ্য 
বিকৃতকারী না বলে- কৃত প্রশ্নের একেবারে ঠিকঠাক উত্তর দেন। 

নিম্নে আলোচ্য কথোপকথন উদ্ধৃত করা হল ৪ 

হেরাক্লিয়াস £ তাঁর বংশ কিরূপ? 

আবু সুফিয়ান ৪ তাঁকে আমাদের মধ্যে উচ্চ বংশজাত মনে করা হয়। 


হেরা. $ তিনি যা বলেন তা কি তাঁর আগে কেউ কখনো বলেছিলেন? 

আ. সু. 8 না বেলেননি)। 

হেরা. £ এই বংশের কোন বাদশাহ অতিক্রান্ত হয়েছেন? 

আবু. সু.  ঃনা হেননি)। 

হেরা. ঃ প্রভাব-প্রতিপত্তিশালী লোকে তাঁর অনুসরণ করছে, না কি দুর্বল 
লোকেরা? 


আবু. সু.  ঃ£দুর্বল লোকেরা । 
হেরা. ঃ তাঁর অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নাত্রাস পাচ্ছে? 
আ. সু. 8 বৃদ্ধি পাচ্ছে। 


হেরা. ৪ কেউ কি তাঁর ধর্মে একবার প্রবেশের পর অপসন্দ হওয়ার 
কারণে উক্ত ধর্ম পরিত্যাগ করেছে ? 

আ.সু.  ঃনা (পরিত্যাগ করেনি)। 

হেরা. £ এই দাবি করবার পূর্বে তোমরা কি কখনো তাঁকে মিথ্যা বলতে 
দেখেছ? 


আ. সু $ না (বলতে দেখিনি) । 

হেরা. ঃ কখনও কি প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ভঙ্গ করতে তোমরা দেখেছ ? 

আ. সু,  £ এখন পর্যন্ত তো করেননি। কিন্তু এখন একটি নতুন সন্ধিচুক্তি 
হয়েছে। দেখা যাক তিনি এর ওপর কায়েম থাকেন কি না। 

হেরা. £ তোমরা কি কখনো তাঁর সাথে যুদ্ধও করেছ ? 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩১৯ 


আ.সু ঃহাঁ(করেছি)। 

হেরা.  ঃযুদ্ধের ফলাফল কী দাঁড়িয়েছে? 

আ.সু ঃযুদ্ধের পাশা আমাদের ও তাঁদের মধ্যে পাল্টাতে থাকে । কখনো 
আমরা, আবার কখনো তাঁরা বিজয়ী হন। 

হেরা. ঃ তিনি কিসের তা'লীম দিয়ে থাকেন? 

আ. সু. তিনি বলেন, এক আল্লাহ্‌র ইবাদত কর, তাঁর সঙ্গে অপর কাউকে 
শরীক করো না। সালাত আদায় কর, চরিত্রের হেফাজত কর, 
সত্য কথা বল, আত্মীয়তা সম্পর্ক রক্ষা কর। 


হেরাক্লিয়াস দোভাষীকে বললেন যে, তাঁকে বল, আমি তোমাকে তাঁর (রাসূল 
সা)-এর বংশ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলেছ যে, তিনি তোমাদের ভেতর 
শরীফ বংশের । পয়গন্বরগণ সব সময় উত্তম খান্দানেই জন্ম নিয়ে থাকেন । আমি 
তোমাকে জিজ্ঞেস করেছি যে, উক্ত খান্দানে আর কেউ নবুওয়াত দাবি করেছিল কি 
না? তো তার জওয়াবে তুমি না বলেছ। যদি এর আগে আর কেউ এই দাবি করত 
তাহলে আমি বলতাম যে, তিনি পূর্বসূরীর নকল করছেন। আমি তোমাকে জিজ্ঞেস 
করেছি যে, তাঁর খান্দানে কোন বাদশাহ অতিক্রান্ত হয়েছেন কি না। তুমি বলেছ, 
না। যদি কেউ বাদশাহ হতেন তাহলে আমি বলতাম, নবৃওয়াত দাবির দ্বারা তিনি 
বাদশাহী হাসিল করতে চান, তিনি ক্ষমতা প্রত্যাশী । আমি জানতে চেয়েছি, তাঁর 
নবৃওয়াত দাবির পূর্বে তোমরা কখনো তাঁকে মিথ্যা বলতে দেখেছ কি না। তুমি 
বলেছ, না । আমি জানি যে, এটা অসম্ভব । কেননা যিনি মানুষের সঙ্গে মিথ্যা বলেন 
না, তিনি আল্লাহ সম্পর্কে কি করে মিথ্যা বলতে পারেন? আমি তোমাকে জিজ্ঞেস 
করেছি যে, অভিজাত ও প্রভাবশালী লোকেরা তাকে অনুসরণ করছে, নাকি গরীব ও 
দুর্বল লোকেরা । তুমি বলেছ, দুর্বল লোকেরা । পয়গন্বরদের (প্রাথমিক কালে) 
অনুসরণ সব সময় গরীব ও দুর্বল লোকেরাই করে থাকে । আমি তোমাকে জিজ্ঞেস 
করেছি, তাঁর অনুসারীদের সংখ্যা বাড়ছে, না কি কমছে? জওয়াবে জানিয়েছ যে, 
বাড়ছে। ঈমানের ব্যাপারে এমনটিই হয়ে থাকে । তা বৃদ্ধি পেয়ে থাকে, এমন কি 
তা পূর্ণতায় গিয়ে পৌছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তাদের কেউ কি 
একবার ধর্ম গ্রহণের পর নারাজ হয়ে পুনরায় পুর্ব ধর্মে ফিরে গেছে (অর্থাৎ মুরতাদ 
হয়েছে কি না)। তুমি বলেছ, না। ঈমানের অবস্থা এরকমই হয়ে থাকে । যখন 
একবার ঈমানের স্বাদ কেউ আস্বাদন করতে সক্ষম হয় তখন আর সে তা পরিত্যাগ 
করে না। আর ঈমান একবার কারও হৃদয়ে প্রবেশ করলে তা আর বেরিয়ে আসে 
না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করেন কিনা। 
তুমি বলেছ, না। পয়গন্বরগণ চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি আরও 


www.almodina.com 


নবীয়ে র হমত-৩২০ 


জানতে চেয়েছি, তিনি কি শিখিয়ে থাকেন তুমি বলেছ যে, তিনি তোমাদেরকে 
আল্লাহ্‌র ইবাদত করতে, তাঁর সঙ্গে কোন কিছুর শরীক না করতে, মূর্তিপূজা না 
করতে বলে থাকেন। নামায আদায় করতে, সত্য কথা বলতে ও সতীত্ব সন্ত্রম 
রক্ষার তা'লীম দিয়ে থাকেন। যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে অতি 
সত্বর যেখানে এই মুহূর্তে আমি আছি তা তাঁর অধীনে চলে যাবে । আমার অবশ্যই 
এ ধারণা ছিল যে, একজন পয়গম্বর আসছেন । কিন্তু আমার জানা ছিল না যে, তিনি 
আরবে পয়দা হবেন। আমি যদি সেখানে যেতে পারতাম তাহলে অবশ্যই আমি 
তাঁর সাক্ষাতে যেতাম । আর আমি যদি তাঁর খেদমত থাকতাম তাহলে আমি তাঁর 
পা ধুয়ে দিতাম ।১ 

এরপর হেরাক্রিয়াস সাম্রাজ্যের প্রধান প্রধান সভাসদ ও অমাত্যের একটি সভা 
রাজপ্রাসাদে আহ্বান করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। এরপর তিনি উপস্থিত 
সকলকে সম্বোধন করে বললেন ঃ হে রোমের অধিবাসীবৃন্দ! তোমরা কি কল্যাণ ও 
মঙ্গল চাও? তোমরা কি চাও তোমাদের দেশের অস্তিত্ব অটুট ও অক্ষুণ্ন থাকুক? যদি 
চাও তাহলে এই নবীর ওপর ঈমান আন। উপস্থিত সকলেই দ্রুতবেগে দরজার 
দিকে দৌড়াল। গিয়ে দেখতে পেল দরজা বন্ধ। অতঃপর হেরাক্রিয়াস তাদের 
অসন্তোষ ও উগ্র মূর্তি দর্শনে তাদের ঈমান গ্রহণের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন 
এবং বললেন যে, এখনই আমি যে কথা বলছিলাম তা এ জন্য বলেছিলাম, তোমরা 
তোমাদের ধর্মের ওপর কতটা মযবৃত । আমি পরীক্ষা করতে চেয়েছিলাম । আমি 
তা দেখতে পেলাম । এতদশ্রবণে উপস্থিত সকলে সন্তুষ্ট চিত্তে বাদশাহকে আভূমি 
নত হয়ে কুর্নিশ করল। 

মোটকথা, হেরাক্লিয়াস সৌভাগ্য ও মুক্তির এই সুবর্ণ সুযোগ হেলায় হারিয়ে 
দিলেন এবং সেই চিরন্তন ও চিরস্থায়ী সম্পদের ওপর তিনি নশ্বর সাম্রাজ্যকে 
অগ্রাধিকার দিলেন যার পরিণতি হল এই যে, ফারূকী খিলাফত আমলে তাঁকে এই 
সাম্াজ্যও খোয়াতে হয় ।২ 
উরায়সী কে ছিলেন ? 

‘উরায়সিয়্যীন বা যুরায়সিয়টীন” শব্দের বর্ণনায় মতভেদ সত্বেও কেবল সেই 
পত্রেই শব্দটি উল্লিখিত হয়েছে যে পত্র হেরাক্লিয়াসের নামে লেখা হয়েছিল । এছাড়া 
তিনি যত পত্র বিভিন্ন রাজা-বাদশাহর নিকট পাঠিয়েছিলেন কোন পত্রেই আমরা 
শব্দটি পাই না। হাদীস ও অভিধানশান্ত্রের আলিমগণ এই শব্দের প্রকৃত মর্ম সম্পর্কে 


১. জামি সহীহ বুখারীকৃত, ১খ, অধ্যায় 2 1111৬) dl Alen oS LS 
WWW. 


.aAlmodina.com 


নবীয়ে রহমত-৩২১ 


বেশ খানিকটা মতভেদ করেছেন। বিখ্যাত মত এই যে, “উরায়সিয়টান' উরায়সীর 
বহুবচন আর শব্দটি খেদমতগার, শাগরিদ, পেশাজীবী ও কৃষিজীবিদের ক্ষেত্রে 
ব্যবহৃত হয়।১ 

ইবন মানজুরও “লিসানু'ল-আরব' গ্রন্থে একে কৃষিজীবীদের সম অর্থের বলে 
অভিহিত করেছেন এবং একে অভিধানশান্ত্রের ইমাম ছা'লাব থেকে উদ্ধৃত 
করেছেন। ইবনুল-আরাবীর উক্তির বরাত দিয়েও এর মূল উৎসের এই অর্থই 
লিখেছেন এবং আবু উবায়দার উক্তি নকল করেছেন, “আমার মতে উরায়স 
“সদরি'ও বড়দেরকে বলা হয় যাঁদের হুকুম তামিল করা হয় আর যখন তারা 
আনুগত্য চান তখন তাঁদের আনুগত্য করা হয় ।২ 

এই মুহূর্তে একজন লেখাপড়া জানা মানুষ, যাঁর দৃষ্টি সেইসব দেশের বৈশিষ্ট্য 
ও অবস্থার ওপর রয়েছে, এই প্রশ্ন করতে পারেন যে, যদি উরায়সিয়টান-এর অর্থ 
কৃষিজীবীই হবে তাহলে পারস্য সম্রাট খসরু পারভেঘ এর বেশি হকদার ছিলেন যে, 
তাকে তাদের সম্পর্কে, তার যিম্মাদারী সম্পর্কে অবহিত ও সতর্ক করা হত এবং 
এই শব্দটি সেই পত্রে আসত যা খসরূ পারভেযের নামে পাঠানো হয়েছিল । এ 
জন্য যে, কৃষকশ্রেণীর সংখ্যা বায়যান্টীয় সাম্রাজ্যের তুলনায় সাসানী সাম্রাজ্যে খুব 
বেশি বিস্তৃত ও উল্লেখযোগ্য ছিল এবং ইরানের জাতীয় আমদানী রাজস্ব ও 
অর্থনৈতিক উপায়-উপকরণের বেশির ভাগ নির্ভরশীলতা কৃষির ওপর ছিল । আযহারী 
এদিকেই ইঙ্গিত করেছেন এবং ইবন মানজুর তাঁর বরাতে উদ্ধৃত করেন ঃ 

“ইরাকের সাওয়াদ এলাকার লোক, যারা পারস্য সম্রাটের ধমনুসারী ছিল, 
কৃষিজীবী ছিল । রোমকরা সাজ-সরঞ্জাম তৈরি ও শিল্পকর্মে নিয়োজিত ছিল । আর 
এজন্য তারা অগ্নি উপাসকদেরকে “উরায়সিয়্টান' বলত । উরায়স-এর দিকে সম্বন্ধ 
করত যার অর্থ ‘কৃষক’ আরবরাও ইরানীদেরকে “ফাল্লাহীন” (কৃষক) উপাধিতে 
স্মরণ করত ।৩ 

উল্লিখিত কারণে আমাদের নিকট অগ্রাধিকারযোগ্য অভিমত এই যে, 
উরায়সিয়্যীন অর্থ আরিয়ূস মিসরীর অনুসারী (/১105, 280-336), যিনি এমন 
একটি স্থায়ী খৃষ্টান উপদলের প্রতিষ্ঠাতা যিনি খৃষ্টান আকীদা-বিশ্বাস ও সংস্কার শাখায় 
এক বিশেষ ভূমিকা পালন করেন। এই উপদল বায়যান্টাইন সাম্রাজ্য ও খৃষ্টান 
গিজাঁকে দীর্ঘকালব্যাপী পেরেশান করে রেখেছিল । আরিয়ুস সেই ব্যক্তি যিনি 
3. দ্র শরহে মুসলিম. নববীকৃত ও আল্লামা মুহাম্মদ তাহির পাটনীকৃত মাজমা বিহারি'ল-আনওয়ার। 
২. লিসানু'ল-আরাব, ১১৮ ১4 ১! 
৩. দ্র. লিসানুল-আরব' । 
২১ -_ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২২ 


তাওহীদ তথা একত্বাদের ধ্বনি বুলন্দ আওয়াজে তুলে ধরেন এবং খালিক ও 
মাখলুক তথা স্রষ্টা ও সৃষ্টি (খৃষ্টানদের ভাষায়) “পিতা-পুত্রে”র মাঝে পার্থক্য করার 
দাওয়াত দেন। তিনি এই বিষয়ের ওপর আলোচনা-সমালোচনার দ্বার উন্মুক্ত 
করেছেন এবং খৃষ্টান সমাজে বহু শতাব্দী যাবত এটাই আলোচ্য বিষয় ছিল। তাঁর 
ধ্যান-ধারণার সংক্ষিপ্তসার এই ৪ “এক আল্লাহ্র এই শান নয় যে, তিনি যমীনে 
প্রকাশিত হবেন। এজন্য তিনি হযরত ঈসা মসীহ (আ)-কে শক্তি ও আল্লাহ্র 
কালাম দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ্র মৌলিক গুণাবলীর ভেতর ওয়াহদানিয়াত 
(এককতৃ) ও আবাদিয়্যাত (চিরন্তনত্) রয়েছে এবং তিনি তাঁর সত্তা থেকে সরাসরি 
কাউকে পয়দা করেননি । ‘পুত্র স্বয়ং খোদা’ নয়, বরং আল্লাহ্র হুকুমের কৌশলের 
একটি প্রকাশ আর তাঁর উলৃহিয়্যাত আপেক্ষিক (৪০1) _ তা সবত্মিক নয়। 

James 1৬901611101) তদীয় গ্রন্থ “From Christ to Constantine, 
London. 1936-এ লিখেন £ 

“আরিয়ুসের সুস্পষ্ট বক্তব্য ছিল এই যে, কেবল আল্লাহ্‌র সত্তাই আদি, চিরন্তন 
ও চিরস্থায়ী । তাঁর কোন শরীক নেই । তিনিই যিনি অনস্তিত্ থেকে পুত্রকে অস্তিত্ব 
দান করেছেন। সেজন্য পুত্র আদি নয়। আল্লাহ হামেশা বাপ বা পিতা নন। অনন্তর 
এক যমানা এমন গেছে যে, পুত্রের অস্তিত্ই ছিল না। পুত্র তার একটি স্থায়ী 
হাকীকত রাখেন যেখানে আল্লাহ তার শরীক নন। তিনি (পুত্র) পরিবর্তন ও বিপ্রবের 
দ্বারা প্রভাবিত হন আর তিনি বিশুদ্ধ ও সঠিক অর্থে আল্লাহ হিসাবে অভিহিত হওয়ার 
যোগ্য নন। হ্যাঁ, তাঁকে বড়জোর ‘কামেল’ হিসাবে অভিহিত করা যেতে পারে, 
কিন্তু তিনি মোটের ওপর একজন কামেল মখলুক তথা পরিপূর্ণ সৃষ্টি ।” 

অপর দিকে আলেকজান্দ্িয়ার গির্জা খৃষ্টীয় চতুর্থ শতকে হযরত ঈসা মসীহ 
(আ)-র ঈশ্বরত্বের সমর্থক ছিল। এই গিজরি মতে খালেক ও মাখলুক তথা স্রষ্টা ও 
সৃষ্টি এবং পিতা ও পুত্রের মাঝে কোন পার্থক্য ছিল না। 

তাকে (আরিযুসকে) মিসরীয় গির্জার পাদ্রী প্রধান আলেকজান্ডার ৩২১ খৃষ্টাব্দে 
আলেকজান্দ্িয়ার গির্জা থেকে উৎখাত ও বেদখল করে দিয়েছিল । আরিয়ুস শহর 
ছেড়ে চলে যান, কিন্তু তার বেদখলী দ্বারা এই ঝগড়া শেষ হয়নি। সম্রাট 
কনস্টানটাইন এই দ্বন্দ নিরসনের চেষ্টা চালান। কিন্তু এতে তিনি সাফল্য লাভ 
করেননি । ৩২৫ খৃষ্টাব্দে তিনি Ni€€-তে একটি সম্মেলন আহ্বান করেন। 
সম্মেলনে দুই হাজার তিরিশ জন পাদ্রী যোগদান করেন । সম্রাটের ঝৌক ছিল মসীহ 
১. Encyclopaedia of Religion and Ethics, ১খ. | 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৩ 


(আ)-এর ওপর ঈশ্বরত্ব আরোপের দিকে । এজন্য তিনি আরিয়ুসের বিপক্ষে 
ফয়সালা দেন। এতদসত্ত্রেও প্রতিনিধিবর্গের অধিকাংশই আরিয়ুসের সমর্থক ছিলেন 
এবং কেবল তিন শত আঠারো জন পান্দরীই বাদশাহর সাথে ছিল। তথাপি সম্রাট 
আরিয়ুসকে ইলিরিয়ায় (11179) নির্বাসন দেন এবং তার সকল লিখিত বই-পুস্তক 
জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া যার কাছেই তার লেখা কোন কিছু পাওয়া যেত 
তাকেই কঠিন শাস্তি দেওয়া হত। কিন্তু এত কিছু করার পরও আরিয়ুসের গুরুতৃ 
এবং মানুষের মনে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিঃশেষ করা যায়নি । 

শেষাবধি কনস্টানটাইনকেই তার ভূমিকা নমনীয় করতে হয়! তিনি তার 
ধর্মবিশ্বাসের ওপর থেকে আরোপিত বাধা-নিষেধ উঠিয়ে নেন। তার সবচেয়ে বড় 
প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দী আলেকজাণ্ডারের মৃত্যু এবং তদীয় স্থলাভিষিক্ত Athania- 
5105-এর নির্বাসনের পর আরিয়ুস পুনরায় আলেকজান্দিয়া প্রত্যাবর্তন করেন। 
সম্ভাবনা ছিল যে, কনস্টানটাইন তাকে মিসরীয় গির্জার প্রধান নিযুক্ত করবেন এবং 
তার ধর্মমত কবুল করবেন। কিন্তু মৃত্যু তাকে সেই সুযোগ দেয়নি ৷ 

ড্রেপার তার Conflict between Religeon and Science নামক 
পুস্তকে লিখেছেন যে, তেরটি খৃষ্টান অধিবেশন খৃ. ৪র্থ শতকে আরিয়ুসের বিরুদ্ধে 
ফয়সালা দিয়েছিল । পঞ্চদশ খৃষ্টান অধিবেশন এর সমর্থন ফুগিয়েছিল। ১৭শ 
অধিবেশন যেই মত প্রকাশ করেছিল তা এই অভিমতের খুবই কাছাকাছি ছিল। 
এভাবেই ৪৫তম খৃষ্টান অধিবেশন এই সমস্যার ওপর গভীর চিন্তা-ভাবনা ও 
ফয়সালা করার জন্যই অনুষ্ঠিত হয়েছিল। 

ঘটনা এই যে, খৃষ্টান জগতে চতুর্থ শতাব্দীর পূর্বে ত্রিতৃবাদী বিশ্বাসের সাধারণ 
প্রচলনের কথা জানা যায় না। New Catholic Encyclopaedia-য় বলা 
হয়েছে ই 

“ত্রিত্বাদী বিশ্বাসের নব গঠন ও এর গোপন রহস্যের ওপর থেকে অবগুষ্ঠন 
কেবল উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধেই উঠতে পেরেছে। সাধারণ তৌহিদী 
আকীদার ওপর যদি কেউ কোন আলোচনা করে তবে তার অর্থ এই যে, তা 
খৃষ্টান ইতিহাসের সূচনা থেকে ৪র্থ শতাব্দীর শেষ চতুর্থাংশ পর্যন্ত স্থানান্তরিত 
হয়ে যায়। আর তা এই যে, একজন উপাস্যের তিন রকম প্রকাশ রয়েছে। খৃস্টান 
জগতে এই মতবাদ সেই নির্দিষ্ট এতিহাসিক মধ্যবর্তী অবকাশে বিস্তার লাভ 


১. Encyclopaedia of Religion and Ethics.নিবন্ধ Arianism. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৪ 


করেছিল ।১ 

এই আকীদা-বিশ্বাস ও দাওয়াত যীশু খৃষ্টের খোদায়িত্রে প্রকাশ্য দাওয়াতের 
সঙ্গে সর্বদা সাংঘর্ষিক থাকে । কখনো এর পাল্লা ভারী হত, কখনও বা ওর পাল্লা । 
বায়যান্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলগুলোতে খৃষ্টানদের বিরাট বড় সংখ্যা আরিয়ুসের 
বিশ্বাস পোষণ করত । এমন কি থিওসোডিয়াস (117০9590105 the great) এ 
বিষয়ে একটি সম্মেলন কনস্টান্টিনোপলে আহ্বান করেন যিনি যীশু খৃস্টের, ঈশ্বর ও 
ঈশ্বরপুত্র হবার এই বিশ্বাসকে যথারীতি অনুমোদন দেন এবং এর ঘোষণা প্রদানের 
পর আরিয়ূসের ধর্মবিশ্বাসের দাওয়াত শেষ হয়ে যায় এবং এই আন্দোলন দৃষ্টির 
আড়ালে হারিয়ে যায়। এতদসত্বেও খৃষ্টানদের একটি দল এরপরও এই বিশ্বাসের 
সঙ্গে নিবিড় সম্পর্ক রাখে । আর এই বিশ্বাসে বিশ্বাসী লোকগুলো “উরায়সিয়্যা 
ফের্কা” বা “উরায়সিয়ীন” নামে মশহুর হয়। 

এজন্য অগ্রাধিকারযোগ্য ও অনুমানসিদ্ধ কথা এই যে, রাসূলুল্লাহ (সা)-এর এই 
কথার ০১০১ | 4২1০ ৩০৪ ০41১3 ৬৪ “যদি তুমি অস্বীকার কর তবে 
উরায়সিয়্টানদের পাপও তোমার ওপর বর্তাবে” অর্থ এই এজন্য যে, তৎকালীন খৃষ্টান 
জগতে, ধার নেতৃত্ব ছিল মহান বায়যান্টাইন সাম্রাজ্যের হাতে এবং যার প্রধান ছিলেন 
হেরাক্লিয়াস, এই উপদলই ছিল তুলনামূলকভাবে তাওহীদ তথা একতৃবাদের 
ধারক-বাহক এবং এর ওপর তখন পর্যন্ত প্রতিষ্ঠিত । আশ্চর্যের বিষয় এই যে, প্রথম 
যুগের কতক জলীলু'ল-কদর মুসলিম আলেমও এই ধারণাই ব্যক্ত করেছেন । ইমাম 
তাহাবী (র) (মৃ. ৩১২হি.) তদীয় “মুশকিলুল'ল-আছার” নামক গ্রন্থে লিখেছেন ঃ 

“কোন কোন তত্ৃজ্ঞ আলেম বর্ণনা করেছেন যে, হেরাক্লিয়াসের দলে একটি 
উপদল ছিল যাদেরকে উরায়সিয়্যা বলা হত। এরা আল্লাহ্‌র ওয়াহদানিয়াত ও হযরত 
মসীহ (আ)-এর “আবদিয়াত অর্থাৎ ঈসা মসীহ আল্লাহ্‌র পুত্র নন, বান্দা-এই মতের 
সমর্থক ছিলেন। খৃ্টানরা মসীহ (আ)-র রবৃবিয়াত তথা ঈশ্বর-পুত্র হওয়া সম্পর্কে 
যা কিছু বলত এই উপদল তা স্বীকার করত না। এরা মসীহ (আ)-র দীনের ওপর 
কায়েম ছিল এবং ইনজীলে যা কিছু ছিল তার ওপর আমল করত । খৃষ্টানরা এ 
ব্যাপারে আরও অগ্রসর হয়ে যা কিছু বলত তারা তা বিশ্বাস করত না। যদি একথা 
সত্যি হয় তাহলে এই উপদলকে “উরায়সিয়্যন” পেশসহযোগে এবং 
“আরীসিয়টান” বা “ইরিসিয়টান” যবর ও যের সহযোগে উভয় রকম পাঠই জায়েয ৷ 
উলামায়ে হাদীসের এটাই ধারণা । ”২ 


১. The New Catholic Encylopacedia, Holy Trinity শীর্ষক নিবন্ধ, ১৪শ খণ্ড, ২৯৫ পৃ. । 
২. মুশকিলু'ল-আছার, ২য় খণ্ড, ৩৯৯পূ. । 
www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৫ 


এরই কাছাকাছি মত ব্যক্ত করেছেন মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নববী 
(র) (মৃ. ৬৭৬ হি.)। তিনি বলেন ঃ 


"দ্বিতীয় মত এই যে, এরা সেই সব ইয়াহুদী ও খৃষ্টান যারা আবদুল্লাহ ইবন 
উরায়স১ -এর অনুসারী ছিল যার দিকে সম্পর্কিত করে তার মতবাদকে “আরূসী” 
মতবাদ বলা হয়। ”২ 


আরব নেতৃবৃন্দের নামে পত্র 


আরব নেতৃবৃন্দের মধ্যে তিনি মুনযির ইবন সাবী বোহরায়ন৩ -এর শাসক), 
জীফার ইবনু'ল-জুলান্দা, 'আবদ ইবন আল-জুলান্দা$ আযদী (আম্মানের 
আমীর-উমারা'), হাওযাহ ৫ ইবন আলী (য়ামামার শাসক ) ও হারিছ ইবন শাম্মার 
আল-গাসসানীর নামে পত্র প্রেরণ করেন ।৬ মুনযির ইবন সাবী, এছাড়া জুলান্দার দুই 
পুত্র জীফার ও “আবৃদ ইসলাম কবুল করেন । য়ামামার শাসক হাওযাহ ইবন ‘আলী 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট দরখাস্ত পেশ করে যে, তাকে ক্ষমতায় শরীক করা 
হোক । তিনি আবেদন প্রত্যাখ্যান করেন। এরপর সত্বর তার মৃত্যু হয়।৭ 


১. এটা ইমাম নববী (র)-এর পরোক্ষ সম্মতি থেকে জানা যায় এজন্য যে, ইসলামের আবির্ভাবের তিনশ" বছর পূর্বে 
এর অস্তিত্ব ছিল এবং এর নামও কোন ইসলামী আরবী নাম ছিল না। 

২. সহীহ মুসলিম- এর শরাহ, নববীকৃত, ২য় খণ্ড, ৯৮ পৃ. । 

৩. বাহরায়ন নজদের সেই অংশকে বলা হয় এখন যার নাম আল- আহসা' ৷ হযরত আবু “উবায়দার নেতৃত্বে যেই 
বাহিনী পাঠানো হয়েছিল এবং যেই অভিযানে বিরাট আকারের মাছ মুসলমানদের হস্তগত হবার ঘটনা সংঘটিত হয় 
তা এদিকেই পাঠানো হয়েছিল। সহীহ হাদীছগুলোতে এই প্রসঙ্গে “আল-বাহরায়ন” শব্দই এসেছে । এখান 
থেকেই বিপুল পরিমাণ মালে গনীমতও হস্তগত হয়েছিল যার উল্লেখ হাদীছসমূহে পাওয়া যায়। এখন এই নাম 
এখান থেকে স্থানান্তরিত হয়ে জাধীরাতু'ল-আরবের সেই অংশের দিকে স্থানান্তরিত হয়ে গেছে যা উপসাগরীয় 
রাজ্যগুলোর ভেতর অন্যতম যা বাহরায়ন নামে বিখ্যাত । এর অধিকাংশ বাসিন্দা বনী আবদি'ল -কায়স, বনী বকর 
ইবন ওয়াইল ও তামীম কবিলার । এসব পত্র লেখার সময় সেখানকার শাসনকর্তা ও গভর্নর ছিলেন বনী তামীম 
কবিলার মুনযির ইবন সাবী । এসব পত্রের মূল পাঠ যা আরব রাজন, নেতৃবর্গ ও গোত্র প্রধানদের বরাবর লেখা 
হয়েছিল, পত্রবাহক এবং যাদের নামে এসবপত্র তাদের সম্পর্কে জানার জন্য দেখুন ইমাম মুহাম্মদ ইবন তৃলন 
দামিশকী ৮৮০-৯৫৩ হি, রচিত গ্রন্থ ০:4১ ৬০ ES ০৮০ ALLA Lal - 210591128৬০ 
০ সং। 

৪. এঁতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় যে, আল- জুলান্দা কোন বিশেষ ব্যক্তির নাম ছিল না। এটি ছিল একটি 
উপাধি যার অর্থ আম্মানবাসীদের ভাষায় সর্দার কিংবা ধর্মীয় নেতা । এদের মধ্যে প্রথমোক্ত বাদশাহ বয়সে তার ভাই- 
এর থেকে বড় ছিলেন (দেখুন “নিহায়াতু'ল আরাব” ও “তারীখু'ল-আরব কাবলা'ল-ইসলাম” । 

৫. হাওযাহ ইবন “আলী আল-হানাফী য়ামামার বাদশাহ ছিলেন এবং খৃস্ট ধর্মাবলম্বী ছিলেন। রসূলুলুল্লাহ (সা) সলীত 
ইবন 'আমরকে তার নিকট পাঠিয়ে ছিলেন। সে যুগে য়ামামার সীমান্ত পূর্ব দিকে বাহরায়নের সঙ্গে মিলত এবং 
পশ্চিমে হেজাযের সঙ্গে গিয়ে মিলত । য়ামামার একটি জায়গার নাম মানফুহা যা জাহিলী কবি আ*শার জন্মভূমি । 
রসূলুল্লাহ (সা) -এর যুগে বনু হানীফা সেখানকার উল্লেখযোগ্য কবিলা ছিল৷ এই গোত্রে মুসায়লামা ইবন হাবীব 
জনু নেয় নবুওয়াত দাবী করার দরূন যার উপাধি হয়েছিল “কাযযাব” অর্থাৎ মিথ্যাবাদী ৷ 

৬. তারীখে তাবারী, ৩য় খণ্ড ৮৪-৮৫ পৃ. । 

৭. যাদু'ল -মা'আদ. ২য় খণ্ড, ৫৮ পৃ. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৬ 


বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ 

হুদায়বিয়ার সন্ধি (৬ হি.) ও খায়বার যুদ্ধের মাঝে বনী লিহয়ান ও যী-কারাদ 
যুদ্ধ সংঘটিত হয়।১ যুদ্ধে রাসূলুল্লাহ (সা) স্বয়ং তাশরীফ নেন এবং ইব্‌ন মাকতুম 
( রা)-কে মদীনার গভর্নর নিযুক্ত করেন । প্রথম যুদ্ধের কারণ ছিল রাজী’র ঘটনায় 
খুবায়ব ইবন 'আদী ও তার সাথীদের শহীদী খুনের বদলা গ্রহণ । আর দ্বিতীয় যুদ্ধের 
কারণ ছিল রাসূলুল্লাহ (সা)-এর জঙ্গলে বিচরণরত উটনী পালের ওপর কাফির 
মুশরিকদের হামলা, বনী গিফারের এক ব্যক্তিকে খুন এবং তার স্ত্রীকে অপহরণ ।২ 


খায়বার যুদ্বা (৭ হিজরী) 


আল্লাহ তা'আলা হুদায়বিয়াতে অনুষ্ঠিত বায়'আতে রিদওয়ান-এ অংশ গ্রহণ- 
কারীদেরকে, যারা আল্লাহ ও তার রাসূল (সা)-এর আনুগত্য করেছিলেন এবং 
আল্লাহ তা'আলার হুকুমকে নিজেদের প্রবৃত্তিজাত কামনা-বাসনা, স্বীয় অভিমত ও 
বোধশক্তির ওপর অগ্রাধিকার দান করেছিলেন , আসন্ন বিজয় ও প্রচুর ধন-সম্পদের 
সুসংবাদ দান করৈন। ইরশাদ হয় £ 


১19 2১৯এ। ০৯৩ lpn Sia all ০০ 411 ৮০৬০ 5৪] 
১১৩-৯১ * (52১5 ১১6১5194215 241 ০১০ 5 ৪৪ ০ 
£0 প্‌ 20 ০ প্‌ পাতা “0232 094 2-0 প্‌ 
* (5১৫13505441 9085 ৬ 5555 2১৫ 
“মু'মিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বায় 'আত গ্রহণ করল তখন আল্লাহ 
তাদের প্রতি সন্তুস্ট হলেন, তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন 
তাদেরকে তিনি দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় 
ও বিপুল পরিমাণ যুদ্ধলভ্য সম্পদ যা ওরা হস্তগত করবে ; আল্লাহ পরাক্রমশালী, 
প্রজ্ঞাময়” (সূরা ফাত্হ, ১৮-১৯ আয়াত)। 
খায়বার যুদ্ধ ছিল এসব বিজয়ের প্রারন্ত ও সূচনামাত্র । খায়বার ছিল একটি 


১. সহীহ মুসলিমে হযরত সালামা ইবন আল-আকওয়া' (রা) -র বর্ণনাকে ইবন হাজার তদীয় 
“ফতহু'ল বারী" গ্রন্থে অগ্রাধিকার দিয়েছেন । জীবন-চরিতকারগণ একমত যে, যী-কারাদ যুদ্ধ 
হুদায়বিয়ার সন্ধির পূর্বে সংঘটিত হয়। 

২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড ২৭৯-৮৯পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৭ 


ইয়াহুদী নয়া উপনিবেশ । এখানে বড় বড় মযবুত ও সদৃঢ দুর্গ ছিল।১ এটি ছিল 
ইয়াহুদীদের সামরিক অবস্থান এবং জাযীরাতু'ল-আরবে তাদের শেষ দুর্গ । এই 
ইয়াহুদীরা মুসলমানদের বিরুদ্ধে বরাবর শত্রুতা সাধনে লিপ্ত থাকত এবং একথা 
কোন সময় ভুলত না যে, তাদের অপরাপর ভাইদের সঙ্গে যা হয়েছে তা তাদের 
সঙ্গেও হতে পারে । তারা গাতফান কবিলার সঙ্গে মিলিত হয়ে মদীনা তায়্যিবার 
ওপর হামলার চক্রান্ত করছিল ।২ রাসূলুলুল্লাহ (সা)-ও ইরাদা করলেন যে, এখন 
তাদেরকেও তাদের চক্রান্তের হাত থেকে মুক্তি পেতে হবে এবং সেই সব ফ্রন্টের 
দিক থেকে নিশ্চিন্ত হতে হবে যাতে নিরাপত্তা অর্জিত হয়। এই এলাকা মদীনার 
উত্তর-পূর্বে ৭০ মাইল দূরে অবস্থিত ছিল। 


নবী করীম (সা)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী 
রাসূলুল্লাহ (সা) হুদায়বিয়া থেকে বেরিয়ে মদীনায় যি'ল -হাজ্জ মাসের গোটা 


এবং মুহাররাম মাসের কিছু অংশ অবস্থান করেন । এরপর তিনি খায়বার অভিমুখে 
রওয়ানা হন। ‘আমের ইবনু'ল -আকওয়া (রা) বাহিনীর সাথে ছিলেন এবং নিম্নোক্ত 
ছন্দোবদ্ধ কবিতা আবৃত্তি করছিলেন ৪ 


(১1০ 3১ ৮১৪৬০০ ১৬+ 0০৪| ৮5 4101 551 4013 
(১১৪১ 01 1531 ০০১১৬ + Gale 25475 ০১১৪৪ 


. এইসব কেল্লার মধ্যে না'ইম, কামূস, হিসনু'শ-শাক, হিসন নাতাত , হিসনু'স- সুলালিম 
পিছন তি ER HSN SEE LENT হারার 
২৫ (পঁচিশ) হাজার যুদ্ধবাজ সৈন্য বর্তমান ছিল (২য় খণ্ড, ৫৬: মৌলবী মুজীবুল্লাহ নদভীকৃত 
গ্রন্থ “সাহাবা ও তাবিঈন” থেকে বর্ণিত, দারুল-মুসাননিফীন, আজমগড় প্রকাশিত) । 

২. বিখ্যাত ইংরেজ প্রাচ্যবিদ মন্টগোমারী ওয়াট তাঁর “Muhammad: Prophet and 
Statesman নামক গ্রন্থে লিখছেন যে, খায়বারের ইয়াহুদীরা, বিশেষত বনী নাদীর 
গোত্রের সেই সব সদরি যাদেরকে রাসূলুল্লাহ (সা) মদীনা থেকে উচ্ছেদ করেছিলেন, 
মুহাম্মাদ (সা)-এর বিরুদ্ধে অন্তরে হিংসা পোষণ করত । এরাই ছিল সেই সব লোক যারা 
আরবের অপরাপর গোত্রকে নিজেদের সম্পদের মাধ্যমে উষ্কে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে 
যুদ্ধে নামিয়ে দিয়েছিল । আর এটাই ছিল সেই বুনিয়াদী কারণ যদ্দরুন মুহাম্মাদ (সা) খায়বারে 
আক্রমণ অভিযান চালিয়েছিলেন (পৃ. ১৮৯, বদ 
এই যুদ্ধের উদ্দেশ্য কেবল ইয়াহুদীদের সেই শক্তি চূর্ণ করাই ছিল না যা খায়বারে সমবেত 
হয়েছিল, বরং হেজায ও নজদের মধ্যবর্তী উত্তর ও জাযীরাতু'ল-আরবের মাঝে এক বিরাট 
ডিন দর সাতজনের দিকে নিত হওয়াও উজ কা যা আয়ৰ পাতিলে 
একটি অত্যন্ত যুদ্ধবাজ ও শক্তিশালী সমষ্টি ছিল । তাদের দিক থেকে নিরাপদ না হয়ে 
মক্কাভিমুখে নিশ্চিন্তে সেনাভিযান পরিচালনা সম্ভব ছিল না। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৮ 


“কসম হে আল্লাহ! যদি তুমি আমাদেরকে হেদায়াত না করতে তাহলে আমরা 
হেদায়াত পেতাম না। না আমরা সাদাকা দিতাম আর না আমরা সালাত আদায় 
করতাম। 

“আমরা তো সেই যাদের ওপর কোন সম্প্রদায় বা জাতিগোষ্ঠী হামলা করলে 
কিংবা অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা তাদেরকে স্পষ্টত প্রত্যাখ্যান করি । 

“অতএব, তুমি আমাদের ওপর সাকীনা (খাস রহমত, প্রশান্তি) নাযিল কর 
এবং শত্রুর সঙ্গে মুকাবিলার মুহূর্তে আমাদের কদমসমূহকে দৃঢ় রাখ ।” 

রাসূলুল্লাহ (সা) তাঁর এই ঈমানী বাহিনী সহকারে সেখানে গমন করলেন। 
বাহিনীর সংখ্যা ছিল ১৪০০ এবং তাঁদের সঙ্গে ছিল দু'শ ঘোড়া । তিনি তাদেরকে 
খায়বার অভিযানে অংশ গ্রহণের অনুমতি দেননি যারা হুদায়বিয়াতে অনুপস্থিত 
ছিল। মহিলা সাহাবীর সংখ্যা যাঁরা রোগীদের চিকিৎসা সেবা, আহতদের 
ক্ষতস্থানে ব্যান্ডেজ ও পট্টি বাঁধা এবং খাদ্য ও পানির এন্তেজামের যিম্মাদারী ছিল 
তাঁরা ছিল ২০ জন। 

তিনি ইয়াহুদী ও গাতফান গোত্রের মাঝখানে অবস্থিত রাজী নামক স্থানে ছাউনি 
ফেলার নির্দেশ দিলেন । উদ্দেশ্য ছিল, তাদের ও খায়বারবাসীদের মধ্যকার রসদ 
সরবরাহ ও যোগোযোগ ব্যবস্থা খতম করা । এজন্য যে, তারা পরস্পর মিলিত, 
ংঘবদ্ধ ও একে অপরের সমর্থক ছিল। সত্র এর সুফল দেখা দিল। এরা তাদের 
সমর্থন ও সাহায্য করতে সক্ষম হল না। তারা নিজেদের ঘরবাড়ী ও কায়কারবার 
নিয়েই পড়ে রইল এবং রাসূলুল্লাহ (সা) ও খায়বারবাসীদের জন্য তারা রাস্তা 
পরিষ্কার করে দিল । 


রাসূলুল্লাহ (সা) বাহিনীর জন্য খাদ্য সরবরাহের নির্দেশ দিলে দেখা গেল কেবল 
ছাতু পাওয়া গেছে। অনন্তর ছাতু খেয়েই সকলে পরিতৃপ্ত হল।১ এরপর খায়বারের 
সামনে তাশরীফ নিলে তিনি আল্লাহ্‌র দরবারে দু'আ করলেন, খায়বার বিজয়ের জন্য 
সাহায্য ভিক্ষা চাইলেন এবং এই স্থানের অনিষ্টকারিতা ও স্থানীয় লোকদের অনিষ্ট 
থেকে আশ্রয় কামনা করলেন । তাঁর মুবারক অভ্যাস ছিল যখন তিনি কোন যুদ্ধে 
গমন করতেন তখন রাত্রিকালে হামলা করতেন না, বরং ভোর হওয়া অবধি 
অপেক্ষা করতেন। যদি আযানের শব্দ কানে ভেসে আসত তাহলে তিনি অভিযান 
স্থগিত রাখতেন, হামলা করতেন না। ঠিক তেমনি এখানেও তিনি রাত্রি অতিবাহিত 
করলেন। সকাল হল, আযানের আওয়াজ শুনতে পেলেন না। এতদ্দৃষ্টে তিনি 
১. ইবন কাছীর, ২য় খণ্ড, ৩৪৫-৪৬; এছাড়া সহীহ বুখারী, গাযওয়ায়ে খায়বার শীর্ষক অধ্যায়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩২৯ 


হামলার নিয়তে সামনে অগ্রসর হলেন । পথিমধ্যে খায়বারের কৃষক মজুরদেরকে 
কান্তে-কোদাল হাতে দেখতে পেলেন । তারা যখন রাসূলুল্লাহ (সা) ও তাঁর বাহিনী 
দেখতে পেল তখন চীৎকার দিয়ে বলে উঠল ঃ মুহাম্মাদ ও তাঁর বাহিনী এসে গেছে, 
আর এই বলে তারা পালিয়ে গেল। এতদ্দৃষ্টে তিনি বললেন ৪ ০,১4 ১241 «| 
৯ আল্লাহ সর্বশ্রেষ্ঠঃ খায়বার ধ্বংস হল । ৮৮০০৪ ১৯৪ ২৯0০০১45131 001 
০৯১১১| 0৮১০ “আমরা যখন কোন জাতির ওপর আক্রমণোদ্যত হই তখন 
তাদের সকাল খারাপ হয়ে থাকে যাদেরকে প্রথমেই ভীতি প্রদর্শন ও সতর্ক করা 
হয়েছে।”১ 


বিজয়ী ও সফল অধিনায়ক 


রাসূলুল্লাহ (সা) সর্বপ্রথম খায়বারের দুর্গগুলোর দিকে মনোযোগ দিলেন এবং 
এক এক করে এ সব দুর্গ জয় করা শুরু করলেন । এঁ সব কেল্লার মধ্যে এমন 
একটি কেল্লা ছিল যা নামকরা ইয়াহ্‌দী ঘোড়সওয়ার মারহাবের তখ্তগাহ ছিল ।২ 
এটি হযরত আলী (রা) জয় করেন। ঘটনা এই যে, এই দুর্গ মুসলমানদের পক্ষে 
জয় করা খুবই কঠিন ও কষ্টকর প্রমাণিত হয় । কোনভাবেই এটি জয় করা যাচ্ছিল 
না। হযরত আলী (রা)-র চোখ সে সময় যন্ত্রণাকাতর ছিল৷ রাসূলুল্লাহ (সা) ফরমান 
£ আগামী কাল পতাকা এমন ব্যক্তি গ্রহণ করবে যাকে আল্লাহ ও তাঁর রাসুল 
ভালবাসেন; তার মাধ্যমেই এই দুর্গের বিজয় হবে । এই মহান পদ লাভের জন্য বড় 
বড় সাহাবায়ে কিরাম (রা) প্রার্থী ছিলেন। সবাই আশা করছিলেন যে, এই 
মহাসৌভাগ্য তাঁর কপালেই জুটুক। সকালে তিনি হযরত আলী (রা)-কে ডেকে 
পাঠালেন । তাঁর চোখে তখন যন্ত্রণা । তিনি আসলে রাসূলুল্লাহ (সা) তাঁর মুখের লালা 
তাঁর চোখে লাগিয়ে দিলেন এবং তাঁর জন্য দু'আ করলেন । তাঁর চোখের যন্ত্রণার 
তখনই এমন উপশম ঘটল যে, মনে হচ্ছিল চোখে বুঝি কখনো কোন অসুখই 
করেনি! তিনি তাঁকে পতাকা হস্তান্তর করেন।৩ হযরত আলী (রা) আরয করেন, 
“আমি ইয়াহুদীদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না তারা মুসলমান হয়ে 
যায়?” রাসূলুল্লাহ (সা) বললেন £ তুমি এখান থেকে রওয়ানা হও, তাদের সামনে 
গিয়ে ছাউনি ফেল। এরপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং আল্লাহ 
তা“আলার এই ক্ষেত্রে যে হক বা অধিকার রয়েছে সে সম্পর্কে তাদেরকে অবহিত 
কর! আল্লাহ্র কসম! যদি তোমরা দ্বারা একটি লোকও আল্লাহ তাআলা হেদায়াত 
হি 


২. দুর্গের নাম ছিল 
৩. সহীহ বুখারী, হলি খায়বার যুদ্ধ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৭ 


দান করেন তাহলে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম হবে ।১ 


হযরত আলী (রা) ইসলামী পতাকা ও মুসলিম সেনাবাহিনী সমভিব্যাহারে 
খায়বারে উপস্থিত হলে খ্যাতনামা ইয়াহুদী অশ্বারোহী বীর মারহাব কবিতা আবৃত্তি 
করতে করতে প্রতিদ্বন্বিতায় এগিয়ে এল । অতঃপর উভয়ে লড়াইয়ে প্রবৃত্ত হল। 

হযরত আলী (রা) প্রথমে তার ওপর একটিই কঠিন আঘাত হানলেন। 
আঘাতের ফলে তার ঢাল কেটে লৌহ শিরক্ত্রাণ ভেদ করে মেরুদণ্ডে গিয়ে তা 
পৌছে। আল্লাহ তা'আলা মুসলমানদেরকে বিজয় দান করেন ।২ 

মুহাম্মাদ ইব্‌ন মাসলামা (রা)ও এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরাকাণ্ঠা প্রদর্শন 
করেন এবং প্রতিপক্ষের কয়েকজন অশ্বারোহী বীর ও সৈনিককে হত্যা করেন। 


মেহনত কম, পারিশ্রমিক বেশি 

খায়বারের একজন হাবশী গোলাম, যে তার মালিকের নির্দেশে বকরী চরাত, 
একদিন দেখতে পেল, খায়বারের লোকজনের হাতে অস্ত্র এবং তারা যুদ্ধের জন্য 
প্রস্তুত । সে তখন তাদেরকে জিজ্ঞেস করল £ আপনার কি চান আর কিইবা 
আপনাদের অভিপ্রায়? তারা জওয়াব দিল £ আমরা এ লোকটির সাথে যুদ্ধ করতে 
যাচ্ছি যেই লোকটি নবুওয়াতের দাবিদার । নবুওয়াতের উল্লেখ তার অন্তর মানসে 
একটি বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করল। সে তার বকরীর পাল নিয়ে রাসূলুল্লাহ 

(সা)-এর খেদমতে উপস্থিত হল এবং জিজ্ঞেস করল £ আপনি কি বলে থাকেন 

এবং কোন জিনিসের দাওয়াত দিচ্ছেন ? তিনি জওয়াবে বললেন £ আমি ইসলামের 

দিকে আহবান জানাই এবং এই কথার দিকে ঃ তোমরা সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া 
কোন ইলাহ নেই আর আমি আল্লাহ্‌র রাসূল এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত কর 
না। গোলাম বলল 8 আমি যদি এই সাক্ষ্য দেই এবং আল্লাহ আযযা ওয়া জান্লার 
ওপর ঈমান আনি তাহলে কি পাব? তিনি বললেন, যদি তোমার এই বিশ্বাসের ওপর 
মৃত্যু হয় তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে । এতদশ্রবণে সে ইসলাম কবুল 
করল এবং বলতে লাগল ঃ হে আল্লাহ্‌র নবী! আমার কাছে এই বকরীগুলো 
আমানত রয়েছে। (এগুলো আমি কি করব?) তিনি বললেন ঃ তুমি এগুলো নিয়ে 
হিসবা'র ময়দানে ছেড়ে দাও। আল্লাহ্‌ তোমার এই আমানত আদায় করে দেবেন। 

১. সহীহ বুখারী, বাব গাওয়া খায়বার, সহীহ মুসলিম. নাসাঈ: লাল উট আরবে বিরাট সম্পদ ও একটি দুর্লভ 
বস্তু মনে করা হয়। 

২. কোন কোন সীরাত প্রণেতা একে নাইম দুর্গ জয়ের সঙ্গে উদ্ধৃত করেছেন এবং কেউ কেউ একে কামুস 
দুর্গ জয়ের সঙ্গে ৷ বুখারীতে এর বিভিন্ন টুকরো উল্লিখিত হয়েছে, কিন্তু দুর্গের নাম নেই । ইবন হিশাম 
প্রভৃতিতে মুহাম্মাদ ইবন মাসলামা (রা)-কে মারহাবের হত্যাকারী বলা হয়েছে। কিন্তু সহীহ মুসলিমের 
বর্ণনায় হযরত আলী (রা)-র নাম পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সেই সঙ্গে পঠিত কবিতাও । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩১ 


সে তাই করল। আল্লাহ্‌র কুদরত দেখুন ! বকরীগুলো তাদের মালিকের কাছে 
এমনিতেই ফিরে গেল । আর ইয়াহুদী মালিকও জানতে পারল যে, তার গোলাম 
মুসলমান হয়ে গেছে। এ সময় রাসূলুল্লাহ (সা) দাঁড়িয়ে গেলেন এবং সকলকে 
সম্বোধন করলেন, তাদেরকে উপদেশ দিলেন এবং জিহাদের প্রতি উৎসাহিত 
করলেন। যখন উভয় পক্ষ যুদ্ধে প্রবৃত্ত হয় তখন শহীদদের কাতারে কৃষ্ণকায় 
গোলামটিও ছিল । মুসলমানরা তার লাশ তুলে নিজেদের তাঁবুতে নিয়ে এল । কোন 
কোন বর্ণনায় পাওয়া যায় যে, রাসূলুল্লাহ (সা) শামিয়ানার দিকে দৃষ্টি ক্ষেপণ 
করলেন। এরপর তিনি সাহাবায়ে কিরামের দিকে ফিরে বললেন, “আল্লাহ তা'আলা 
এই গোলামের সাথে খুবই সৌজন্যমুলক ব্যবহার করেছেন এবং তাকে খায়বারে 
পৌছে দিয়েছেন। আমি দেখলাম যে, তার শিয়রের দিকে জান্নাতের দু'টি হুরী 
বিদ্যমান, অথচ আল্লাহ তা'আলার উদ্দেশ্যে সে একটি সিজদাও করেনি ।”১ 


“এজন্য আপনার সাহচর্য এখতিয়ার করিনি” 

এক বেদুঈন রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাযির হল, ঈমান আনল, তাঁর 
আনুগত্য কবুল করল এবং বলল £ আমিও আপনার সঙ্গে হিজরত করব । তিনি 
তাকে কতক সাহাবার হাতে সোপর্দ করলেন এবং বললেন £ এর দিকে খেয়াল 
রেখ । খায়বার যুদ্ধের সময় কিছু যুদ্ধলন্ধ সম্পদ হস্তগত হলে তিনি তা বন্টন 
করেন। এই বেদুঈন সে সময় চারণক্ষেত্রে গিয়েছিল। সে ফিরে এসে দেখতে 
পেল তাকেও একটা অংশ দেওয়া হয়েছে । সে বলল £ এগুলো কি? লোকেরা 
তাকে বলল, এটা তোমার অংশ যা রাসূলুল্লাহ (সা) তোমাকে দিয়েছেন। সে 
এগুলো নিয়ে হুযূর (সা)-এর খেদমতে হাযির হল এবং জিজ্ঞেস করল ঃ ইয়া 
রাসূলাল্লাহ! এগুলো কিঃ তিনি বললেন £ এগুলো তোমার অংশ । সে বলল ঃ এর 
খাতিরে আমি আপনার সঙ্গে সঙ্গে আসি নাই। আমি তো এজন্য আপনার আনুগত্য 
করেছিলাম যাতে আমার এই জায়গায়, নিজের কণ্ঠনালীর দিকে ইঙ্গিত করে, শত্রুর 
নিক্ষিপ্ত কোন তীর লাগবে, আমি মারা যাব এবং জান্নাতে পৌঁছে যাব । তিনি 
বললেন £ যদি তোমার নিয়ত সহীহ-শুদ্ধ হয়ে থাকে তাহলে তেমনটিই আল্লাহ 
করবেন। 


খায়বারে যখন শত্রুর সঙ্গে যুদ্ধ হল এবং শহীদদের লাশ রাসূলুল্লাহ (সা)-এর 
খেদমতে আনা হল তখন এ সৌভাগ্যবান ব্যক্তিটির লাশও সেখানে ছিল। 
লাশটিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন ঃ একি সেই ব্যক্তির লাশ? সাহাবায়ে 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৯৪ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩২ 


কিরাম (রা) জওয়াব দিলেন £ জী, হ্যাঁ। রাসূলুল্লাহ (সা) বললেন ঃ আল্লাহ 
তা'আলার সঙ্গে সে মু'আমালা সত্য করেছে, তাই আল্লাহ তা'আলাও তার অভিলাষ 
সত্য করে দেখিয়েছেন । রাসূলুল্লাহ (সা) আপন জোববা মুবারক দিয়ে তাকে কাফন 
দিলেন, এরপর তার জানাযা আদায় করলেন এবং তার জন্য এই দু'আ করলেন, 
“হে আল্লাহ! তোমার এই বান্দা তোমার রাস্তায় হিজরতের জন্য বেরিয়েছিল, এ 
তোমার রাস্তায় শহীদ হয়েছে আর আমি তার সাক্ষী ।”১ 


মোটের ওপর এভাবেই একের পর এক কেল্লার পর কেল্লা মুসলমানদের 
হাতে বিজিত হতে থাকে এবং কয়েকদিন ধরে অব্যাহত যুদ্ধ ও অবরোধের মাঝে 
অতিবাহিত হতে থাকে, এমন কি এমতাবস্থায় আর না পেরে শেষ পর্যন্ত ইয়াহুদীরা 
রাসূলুল্লাহ (সা)-র খেদমতে সন্ধির প্রস্তাব পেশ করতে বাধ্য হয়। কিন্তু এবার তাঁর 
ইচ্ছাই ছিল তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা ও নিবসিনে পাঠানো । তারা 
বললঃ হে মুহাম্মাদ (সা)! আমাদেরকে আপনি এখানেই অবস্থান করবার অনুমতি 
দিন। যমীনের দেখাশোনা ও ক্ষেত-খামারে আমরা মশগুল থাকব। যেহেতু এ 
বিষয়ে আপনাদের তুলনায় আমরাই বেশি ওয়াকিফহাল । রাসূলুল্লাহ (সা) ও তাঁর 
সাহাবাদের ক্ষেত-খামার ও কৃষি কর্মের অভিজ্ঞতা ছিল না। যদি তাঁরা এ কাজ 
হাতে তুলে নিতেন তাহলে তাঁদের গোটা সময় একাজেই ব্যয়িত হত । অনন্তর 
তিনি তাদেরকে এই শর্তে খায়বারে অবস্থানের অনুমতি দিলেন যে, সমস্ত 
উৎপাদিত ফল-ফসলের অর্ধেক তারা মুসলমানদেরকে দেবে এবং রাসূলুল্লাহ (সা) 
যতদিন চাইবেন কেবল ততদিনই এই চুক্তি বলবৎ থাকবে ।২ 

রাসূলুল্লাহ (সা) উৎপাদিত ফল-ফসল বন্টনের জন্য তাদের নিকট আবদুল্লাহ 
ইবন রাওয়াহা (রা)-কে পাঠাতেন। তিনি সে সব পরিমাপপূর্বক দু'অংশে ভাগ করে 
দিতেন। এরপর তিনি তাদেরকে বলতেন $ এ দু'টোর ভেতর যেটা তোমাদের 
পসন্দ নিয়ে নাও। এতদ্দৃষ্টে তারা বলত £ এইরূপ ইনসাফের ওপরই আসমান 
যমীন টিকে আছে ।৩ 


ধৰ্মীয় সহনশীলতা ও অন্তরের প্রশস্ততা 
খায়বার যুদ্ধে যেসব যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল তার মধ্যে 


তাওরাতের কয়েকটি কপিও ছিল। তারা (ইয়াহুদীরা) দরখাস্ত করল যে, তা 


১. যাদু'ল-মা আদ. ১ম খণ্ড, ৩৯৪ পূ. ৷ 
২. যাদুল-মা“আদ, ৩৯৪-৯৫: বিস্তারিত দ্র. সুনানে আবী দাউদ, আল-মুসাকাত অধ্যায় । 
৩. ফুতুহু'ল-বুলদান, বালাযুরীকৃত, ৩৪ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৩ 


তাদেরকে দিয়ে দেওয়া হোক। রাসূলুল্লাহ (সা)এ সব কপি তাদেরকে সোপর্দ করার 
নির্দেশ দেন।৯ 

ইয়াহুদী পণ্ডিত ড. ইসরাঈল ওয়েলফিন্সন এই ঘটনার ওপর পর্যালোচনা পেশ 
করতে গিয়ে বলেন ঃ 

“এই ঘটনা থেকে আমরা পরিমাপ করতে পারি যে, এই সব ধর্মীয় সহীফার 
প্রতি রাসূলুল্লাহ (সা)-এর অন্তরে কোন পর্যায়ের সম্মান ও শ্রদ্ধা ছিল। তাঁর এই 
উদারতা ও সহনশীলতার বিরাট প্রভাব পড়ে ইয়াহ্দীদের ওপর । তারা তাঁর এই 
বদান্যতা ভুলতে পারে না যে, তিনি তাদের পবিত্র ধর্মপুস্তকের সঙ্গে এমন কোন 
আচরণ করেননি যদ্দারা তার অসম্মান হয়। এর বিপরীতে তাদের সেই ঘটনা বেশ 
ভালই মনে আছে যখন রোমানরা জেরুসালেম খু. পূ. ৭০ সনে জয় করে এ সব 
পবিত্র সহীফায় অগ্নি সংযোগ করে এবং সে সব পদদলিত করে । ঠিক তেমনি 
ঈষকাতর ও সাম্প্রদায়িক থৃষ্টানরা স্পেনে ইয়াহ্‌দীদের ওপর জুলুম-নিযতিন 
চালানোকালীন তাওরাতের সহীফাগুলোকে আগুনে দগ্ধ করে । এই সেই বিরাট 
পার্থক্য যা এসব বিজয়ী (যাদের কথা একটু ওপরে বলা হয়) এবং ইসলামের নবীর 
মধ্যে আমরা দেখতে পাই ।”২ 


জাফর ইবন আবী তালিব (রা)-এর আগমন 

এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর চাচাতো ভাই জাফর ইবন আবী তালিব (রা) ও 
তাঁর বন্ধুরা এসে তাঁর সঙ্গে মিলিত হন। তাঁদের আগমনে তিনি নিরতিশয় আনন্দিত 
হন। তিনি অত্যন্ত উৎসাহ ও আবেগের সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানান এবং তাঁর 
কপালে চুমু দেন ও বলেন, “আল্লাহ্র কসম! আমি জানি না আমি কিসে বেশি খুশি 
হয়েছি ঃ খায়বার বিজয়ে, নাকি জাফর (রা)-এর আগমনে ।”৩ 


ইয়াহুদীদের ঘৃণ্য ষড়যন্ত্র 
এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-কে বিষ প্রদান করা হয়। সালাম ইবন মাশকাম 

নামক ইয়াহুদীর স্ত্রী যয়নব বিনতে হারিছ বিষমিশ্রিত একটি ভুনা বকরী তোহফা 
হিসেবে রাসূলুল্লাহ (সা)-কে পেশ করে । সে প্রথমেই জিজ্ঞেস করে, বকরীর কোন 

₹শ তাঁর বেশি প্রিয়? তিনি বলেছিলেন, রান । এতে সে রানের অংশে বেশি করে 
বিষ মিশিয়েছিল। তিনি যখন রানের থেকে কিছু অংশ ভেঙে খেতে শুরু করেন 
তখন এ গোশতের টুকরোই তাঁকে অবহিত করে যে, এতে বিষ মিশ্রিত রয়েছে। 
তিনি তৎক্ষণাৎ তা উগরে ফেলে দেন। 

১. তারীখুল-খামীস. ২য় খণ্ড, ৬০ পৃ. 18 


২. তা'রীখুল-য়াহুদ ফী বিলাদিল-আরব, পৃ,১৭০। 
৩. যাদু'ল-মা'আদ. ১ম খণ্ড, ৩৯৭ পূ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৪ 


এরপর তিনি ইয়াহুদীদের সমবেত করে তাদেরকে বলেন ঃ আমি যদি 
তোমাদেরকে কিছু জিজ্ঞেস করি তোমরা কি তার ঠিক জওয়াব দেবে? তারা বলল, 
হ্যাঁ । তখন তিনি বললেন ৫ তোমরা কি এই বকরীতে বিষ মিশিয়েছিলে? তারা 
স্বীকার করল যে, হ্যাঁ, তারা বিষ মিশিয়েছে। তিনি আবার জিজ্ঞেস করলেন ঃ কিসে 
তোমাদেরকে এতে প্ররোচিত করেছিল? উত্তরে তারা জানায় ঃ আমরা ভেবেছিলাম, 
আপনি যদি (নাউযুবিল্লাহ) মিথ্যাবাদী হন তাহলে আমরা আপনার হাত থেকে 
নিষ্কৃতি পাব । আর আপনি যদি সত্যি সত্যি নবী হন তাহলে বিষ আপনার ওপর 
কোন ক্রিয়াই করবে না। এরপর এ মহিলাকে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে 
হাজির করা হল। সেও তার অপরাধ স্বীকার করল এবং বলল £ আমি আপনাকে 
জানে মারার ইচ্ছা করেছিলাম ৷ তিনি বললেন £ আল্লাহ তা'আলা তোমাকে আমার 
ওপর জয়ী হতে দিতে পারেন না। অতঃপর সাহাবায়ে কিরাম (রা) অনুমতি 
চাইলেন মহিলাটিকে তার এই ঘৃণ্য অপরাধের দরুন হত্যা করতে । কিন্তু তিনি 
বললেন ঃ না, তা হয় না। এ সময় তিনি এ ব্যাপারে মহিলাটিকে আর কিছু বলেননি 
এবং তাকে কোন প্রকার শাস্তিও দেননি, হত্যা করার অনুমতি তো দূরে থাক। 
কিন্তু পরে যখন তার বিষমিশ্রিত খাবার গ্রহণের ফলে বিশর ইবনু'ল-বারাআ ইবন 
মা‘রূর (রা) নামক সাহাবীর ইনতিকাল হল তখন কিসাস হিসেবে মহিলাটিকে 
হত্যা করা হয়।১ 


খায়বার যুদ্ধ ও এ যুদ্ধে মুসলমানদের শানদার বিজয় আরবের সেই সব 
গোত্রের ওপর বিরাট শুভ ও কল্যাণকর প্রভাব ফেলে যারা তখন অবধি ইসলাম 
কবুল করেনি । তারা খায়বারে ইয়াহুদীদের সামরিক শক্তি, তাদের ধন-সম্পদের 
প্রাচুর্য, পর্যাপ্ত খাদ্যদ্রব্য, সমরোপকরণের আধিক্য, সুদৃঢ় দুর্গসমূহ, আক্রমণকারী 
ফৌজ ও অভিজ্ঞ জেনারেলদের কারণে এর অজেয় ও দুর্ভেদ্য হওয়া সম্পর্কে ভাল 
রকম অবহিত ছিল । তারা আরও জানত যে, তাদের মধ্যে মারহাব ও হারিছ ইব্‌ন 
আবী যয়নবের মত অভিজ্ঞ অশ্বারোহী ও প্রশিক্ষণপ্রাপ্ত সমর বিশেষজ্ঞ আছে। কিন্তু 
খায়বার বিজয় তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে এবং তাদের মনোবল ও 
পরবর্তী ঘটনাবলীর ওপর এর গভীর প্রভাব ফেলে । 

ড. ইসরাঈল ওয়েলফিন্সন খায়বার যুদ্ধ এবং ইসলামের ইতিহাসের ওপর এর 
প্রভাব সম্পর্কে পর্যালোচনা করতে গিয়ে লিখেছেন £ 
১. বুখারী, হযরত আবু হুরায়রা (রা) থেকে খুব সংক্ষেপে এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৫ 


“এতে কোনই সন্দেহ নেই যে, মুসলিম বিজয়ের ইতিহাসে খায়বার যুদ্ধের 
বিরাট গুরুত্‌ রয়েছে। এটা এই কারণে যে, আরবের সমস্ত গোত্র খুবই 
চিন্তাযুক্তভাবে এর পরিণতির অপেক্ষা করছিল । আর এর ফয়সালা আনসার ও 
ইয়াহুদীদের তলোয়ারের ঝংকারের ওপর নির্ভর করছিল । রাসূলুল্লাহ (সা)-এর বহু 
দুশমন আরবের বিভিন্ন শহর ও পল্লীতে এই যুদ্ধের ব্যাপারে বড় আশায় বুক 
বেঁধেছিল।”১ 


যুদ্ধলব্ধ সম্পদ 

রাসূলুল্লাহ (সা) যখন খায়বার বিজয় থেকে অবসর পেলেন তখন তিনি 
ফিদাকে (একটি আবাদী পল্লী এলাকা, হেজাযের উচ্চতর অংশে অন্যান্য আবাদী 
পল্লী এলাকার মতই একটি ছোটখাট ক্ষুদ্র রাজ্য ২)-এর দিকে মনোযোগ দিলেন। 
ইয়াহুদীরা সবকিছুর অর্ধেক প্রদানের শর্তে সন্ধি করতে চাইল । তিনি তাদের প্রস্তাব 
গ্রহণ করলেন । এ থেকে যা পাওয়া যেত তিনি তা নিজের ও মুসলমানদের কল্যাণে 
যেখানে যেমন দরকার ব্যয় করতেন ।৩ 


এরপর তিনি ওয়াদীউ'ল -কুরায় গমন করলেন ! এটি খায়বার ও তায়মা'র 
মাঝখানে একটি নতুন বসতি ছিল যা ইসলামের পূর্বে ইয়াহুদীরা আবাদ 
করেছিল। অবস্থানগতভাবে তাদের জন্য এর একটি কেন্দ্রীয় মর্যাদা ছিল। 
আরবের কিছু লোকও এসে তাদের সাথে শামিল হয়ে গিয়েছিল । রাসূলুল্লাহ (সা) 
তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং বললেন, “যদি তোমরা ইসলাম কবুল 
কর তাহলে তোমাদের জীবন ও ধন-সম্পদ নিরাপদ থাকবে আর তাদের হিসাব হবে 
আল্লাহ্‌র যিম্মায়।” 

এই যুদ্ধে কয়েকটি মুকাবিলা হয় যেগুলোতে যুবায়র ইবনু'ল-আওয়াম (রা) 
এর বীরত্ব প্রকাশিত হয় এবং বিজয় ও সাফল্যের স্বর্ণ মুকুট তার মাথায় অর্পিত 
হয়। অনন্তর দ্বিতীয় দিনেই ইয়াহুদীদের হাতে যা কিছু ছিল তা তারা মুসলমানদের 
হাতে দিয়ে দেয় । এইসব যুদ্ধে মুসলমানদের প্রচুর যুদ্ধলব্ধ সামগ্রী হস্তগত হয়। 
রাসূলুল্লাহ (সা) এইসব সম্পদ সাহাবায়ে কিরাম (রা)-এর মধ্যে বন্টন করে দেন 


১. তা'রীখু'ল ইয়াহুদ ফী বিলাদি'ল “আরব, ১৬২ পৃ. ৷ 

২. এই পল্লীর জনবসতি ইয়াহুদী বনী মুররা ও বনী সা'দ ইবন বকরের গোত্রের জনসম্বলিত ছিল 
€নিহায়াতু'ল-আরাব ১৭,২০৯)। 

৩. সীরাত ইবন হিশাম, ২খ, ৩৮৮। 

৪. ওয়াদীউ'ল-কুরা বহু গ্রামবিশিস্ট উপত্যকাকে বলা হয়। এখানে আরব ও ইয়াহুদীরা বাস করত । 
জধীরাতু'ল আরবের শস্য-শ্যামল ও সবুজ এলাকার অন্তর্গত । এতে ঝর্ণা ও কুয়াও পাওয়া যায়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৬ 


এবং ভূ-সম্পত্তি ও খেজুর বাগান ইয়াহুদীদের হাতে ছেড়ে দেন আর এর ওপর 
সকল বিষয়ের নিষ্পত্তি ঘটে । 


তায়মা'র১ ইয়াহুদীরা যখন জানতে পারল যে, রাসূলুল্লাহ (সা) খায়বার, ফিদাক 
ও ওয়াদীউ'ল-কুরার বাসিন্দাদের সঙ্গে এভাবে নিষ্পত্তি করেছেন তখন তারাও 
রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে সন্ধি স্থাপন করল । তাদের মালমাত্তা ও সহায়-সম্পত্তি 
তাদেরই দখলে থাকল এবং রাসূলুল্লাহ (সা) মদীনায় প্রত্যাবর্তন করলেন ।২ 


মুহাজিদের আত্মশুদ্ধি ও সংযম 


মুসলমানরা যখন মদীনায় প্রত্যাবর্তন করলেন তখন মুহাজিররা আনসারদের 
সেই সব দান সামগ্ৰী ফিরিয়ে দিতে চাইলেন যা তারা (আনসাররা ) মুহাজিরদের 
দুরবস্থা ও সঙ্কটের সময় খেজুর বৃক্ষ ও অন্যান্য বাগ-বাগিচার আকারে দিয়েছিলেন । 
কেননা খায়বারে মুহাজিররা নিজেরাই ভূসম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন এবং 
তাদের কাছে বাগ-বাগিচাও ছিল । আনাস ইবন মালিক (রা)-এর মাতা উম্মু সুলায়ম 
(রা) সেই সময় রাসূলুল্লাহ (সা)-কে কিছু খেজুর গাছ দান করেছিলেন । তিনি তা 
তার মুক্ত ক্রীতদাসী উদ্মু আয়মানকে দান করেছিলেন । ফিদাক থেকে পাবার পর 
তিনি এই গাছ উন্মু সুলায়ম (রা)-কে ফিরিয়ে দেন এবং উম্মু আয়মানকে প্রতিটি 
খেজুর গাছের বিনিময়ে দশটি করে ফিদাকের বাগানের খেজুর গাছ দান করেন ।৩ 


খায়বার যুদ্ধের পরও অনেক অভিযান রাসূলুল্লাহ (সা) পাঠিয়েছিলেন এবং 
জলীলু'ল-কদর সাহাবাদেরকে এসব অভিযানে আমীর নিযুক্ত করেন। এসব 
অভিযানের কোন কোনটিতে যুদ্ধ সংঘটিত হয় এবং কোন কোনটিতে পরিণতি যুদ্ধ 
অবধি গড়ায় নি।& 


“উমরাতু'ল-কাযা 
৭ম হিজরীর দ্বিতীয় অর্দ্ধে রাসূলুল্লাহ (সা) মুসলমানদেরকে নিয়ে “উমরাতু'ল- 
কাযা আদায়ের নিয়তে মক্কা শরীফ গমন করেন। কুরায়শরা এতে কোনরূপ 


১. এটি ওয়াদীউ'ল-কুরা ও সিরিয়ার মধ্যবতীতে অবস্থিত । সিরিয়ার নিকটবর্তী একটি পল্লী ৷ 
সিরিয়া থেকে আগত হাজী সাহেবানের পথে পড়ত । ইয়াহুদী কবি সামওয়ালের 

বিখ্যাত দুর্গ “আল-আবলাকু'ল-ফারদ”এখানেই অবস্থিত ছিল। 

২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪০৫ পৃ. ৷ 

৩. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪০৬; মুসলিম এই ঘটনা বিস্তারিতভাবে “কিতাবু'ল-জিহাদ ওয়া*স- 
সিয়ার” এ, ১৮০১১। || ১+১৯৮৫০১ শীর্ষক অধ্যায় বিবৃত করেছেন । এতে কুরায়জা ও 
নাধীর বিজয়েরও উল্লেখ রয়েছে। 

৪. বিস্তারিত যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪০৯-১০। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৭ 


প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি । তারা মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেয় এবং 
নিজেদের ঘরে তালা লাগিয়ে কুআয়কিআন পর্বতে” চলে যায়। তিনি তিন দিন 
সেখানে অবস্থান করেন এবং উমরা আদায় করেন । আল্লাহ তা'আলা এই ঘটনার 
দিকে ইঙ্গিতপূর্বক ইরশাদ করেন ঃ 
HM dE ০ ৩৯৭ EEN UES 
৭1৮১ ৮ ১৮১০১১১ ১১৮৪৪৫০১০ ০2৯৯ ০১০ 201 els 
+ ১০৪ ০২০০১ ৯০ US lS 

“আল্লাহ তদীয় রাসূলকে সত্য স্বপ্ন দেখাইয়াছেন যে, তোমরা অবধারিত 
-ভাবেই মসজিদু'ল হারামে প্রবেশ করবে যদি আল্লাহ চাহেন নিরাপদ শান্তির সঙ্গে 
মাথা মুণ্ডিত অবস্থায় ও চুল ছাটা অবস্থায় শঙ্কাহীনভাবে ৷ অনন্তর আল্লাহ জানেন যা 
তোমরা জান না; এরপর তিনি নির্ধারিত করেছেন এর আড়ালে এক আসন্ন বিজয়” 
(সুরা ফাতহ)। 
মেয়ে প্রতিপালনে প্রতিযোগিতা ও অধিকারের সাম্য 

ইসলামের প্রভাবে এ সব লোকের মন-মস্তিষ্কে বিরাট বিপ্রব সৃষ্টি হয়। যেই 
কন্যা সন্তান এককালে খান্দানের জন্য ও অভিজাত কওমের নেতৃবর্ের দৃষ্টিতে 
লজ্জা ও শরমের বিষয় ছিল (এবং কোন কোন গোত্রে তাদেরকে জীবিত দাফন 
করার প্রথা ছিল) আজ এমন প্রিয় বিষয়ে পরিণত হয়েছিল যে, কন্যা সন্তান 
প্রতিপালন ও প্রশিক্ষণের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা পর্যন্ত দেখা দিল। 
মুসলমান ছিল সকলেই সমান এবং তাদের অধিকারও ছিল সমান । কারো যদি 
কোন বিষয়ে অগ্রাধিকার ও শ্রেষ্ঠত্ব ছিল তবে সেই শ্রেষ্ঠত ও অগ্রাধিকার ছিল 
ইল্ম, ‘আমল ও কোন যৌক্তিক ভিত্তির ওপর । রাসূলুল্লাহ (সা) যখন মক্কা থেকে 
প্রত্যাবর্তনের অভিলাষী হলেন তখন সায়্যিদুনা হযরত হামযা (সা)-র ছোট্র বাচ্চা 
উমামা “চাচা ! চাচা’ বলে ডাকতে ডাকতে পেছনে দৌড়লেন। হযরত “আলী (রা) 
তাকে কোলে তুলে নিলেন, হযরত ফাতেমা (রা)-কে সোপর্দ করলেন এবং 
বললেন 8 দেখ, এ আমার চাচার মেয়ে । এখন যায়দ (ইবন হারিছা) ও জাফর 
(রা) এর মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। সকলেরই ইচ্ছা উমামাকে সেই প্রতিপালন 
করবে । হযরত “আলী (রা) বললেন ৪ একে আমি নিচ্ছি, এ আমার চাচাতো বোন। 
হযরত জাফর (রা) বললেন 8 এ তো আমারও চাচাতো বোন আর তার খালা 
আমার স্ত্রী । হযরত যায়দ (রা) বললেন ঃ (ইসলামের আত্মীয়তা সুত্রে) এ আমার 
২২ -_ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৮ 


ভ্রাতুষ্পুত্রী । রাসূলুল্লাহ (সা) হযরত জাফরের অনুকূলে রায় প্রদান করলেন এবং 
বললেন ঃ যেহেতু মেয়ের খালা তার ঘরে এবং খালা মায়ের স্থলাভিষিক্ত হয়ে 
থাকে (বিধায় সে সেখানে বেশি আদর পাবে এবং সেখানে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ 
করবে)। অতঃপর তিনি হযরত ‘আলী (রো)-কে সান্ত্বনা দিতে গিয়ে বললেন £ তুমি 
আমার এবং আমি তোমার । হযরত জাফর (রা)-কে বললেন, “তুমি আকারে- 
প্রকারে ও জীবন-চরিতের দিক দিয়ে আমার সদৃশ ।” হযরত যায়দ (রা)-কে 
বললেন, “তুমি আমার ভাই ও বন্ধু (মাওলা ) ৷” 


মৃতার” যুদ্ধ 

(জুমাদা'ল-উলা, ৮ হি.) 
মুসলিম দূতকে হত্যা 

রাসূলুল্লাহ (সা) হারিছ উবন উমায়র আল-আযদী (রা) কে তার পত্র দিয়ে 

বুসরার শাসনকর্তা শুরাহবীল ইবন “আমর আল-গাসসানীর নিকট পাঠান । সে ছিল 
রোম সাম্রাজ্যের অধীন । শুরাহবীল প্রথমে তাকে বাধবার হুকুম দেয়, এরপর তাকে 
সামনে ডেকে শহীদ করে দেয় ।২ দূত হত্যার কখনো কোনদিন নিয়ম ছিল না, তা 
প্রতিপক্ষের সঙ্গে মতবিরোধ যত তীব্রই হোক না কেন এবং পত্রের বিষয়বস্তু যত 
তিক্তই হোক । এটি ছিল এমন এক ঘটনা যা উপেক্ষা করবার বা পাশ কাটিয়ে 
যাবার মত ছিল না। এটি ছিল সাধারণ দূতদের জন্য বিপদাশঙ্কার কারণ এবং পত্র ও 
পত্র লেখকের উভয়ের জন্য চরম অপমান। এ জন্য এ ধরনের গোস্তাখী 
প্রদর্শনকারীর শায়েস্তা ও মজলুমের বদলা গ্রহণ করা সঙ্গত কারণে জরুরী ছিল 
যাতে করে ভবিষ্যতে কেউ এ জাতীয় দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি করতে সাহসী 
না হয় এবং দূতদের রক্ত বৃথা না যায়। 


রোম সাম্রাজ্যে প্রথম মুসলিম ফৌজ 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই খবর পৌঁছতেই তিনি একটি সেনাবাহিনী 
বুসরায় প্রেরণের সিদ্ধান্ত নেন। এ ঘটনা ৮ম হিজরীর জুমাদা'ল- উলার। 


তিন হাজার মুজাহিদবিশিষ্ট একটি সেনাবাহিনী এর জন্য তৈরি হয়। রাসূলুল্লাহ 


১. মৃতা পূর্ব জদনি-এর কির্ক শহরের দক্ষিণে ১২ কি. মি. দূরত্বে অবস্থিত । মদীনা ও মৃতার মধ্যে দূরত্ব প্রায় 
১১০০ কি. মি. ৷ মুসলমানরা এই দূরত্ব উট ও অশ্বপৃষ্ঠে এভাবে অতিক্রম করেন যে, তাঁদের রসদ 
সরবরাহের ধারা ছিল বিচ্ছিন্ন, কেন্দ্রের সঙ্গের যোগাযোগ রক্ষার কোন ব্যবস্থা ছিল না এবং গোটা সফরই 
ছিল দুশমনের পেটের ভেতর । 

২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, 8১৪ । 

www.almodina.com 


নবীয়ে রহমত-৩৩৯ 


(সা) এই অভিযানে বিশিষ্ট, বড় বড় জলীলুল কদর ও উচ্চ মাদার অধিকারী 
আনসার ও মুহাজির থাকা সত্বেও একজন মুক্ত গোলাম যায়দ ইবন হারিছা (রা)-কে 
বাহিনীর অধিনায়ক (আমীর) নিযুক্ত করেন। এরই সাথে তিনি এও হেদায়াত দান 
করেন যে, যদি সে শহীদ হয় কিংবা আহত হয় তবে জাফর ইবন আবী তালিব 
(রা) আমীর হবে । যদি সেও একই অবস্থার সম্মুখীন হয় তাহলে আবদুল্লাহ ইবন 
রাওয়াহা (রা) বাহিনীর আমীর হবে । রওয়ানা হওয়ার সময় যখন ঘনিয়ে এল তখন 
লোকেরা রাসূলুল্লাহ (সা) নিযুক্ত আমীরদেরকে বিদায় জানান এবং তাঁদেরকে 
নিজেদের সালাম পেশ করেন।১ তাঁদের সামনে ছিল এক দীর্ঘ ও কষ্টপূর্ণ সফর 
এবং তাদের মুকাবিলা হতে যাচ্ছিল এমন এক দুশমনের সঙ্গে যার পৃষ্ঠপোষক ছিল 
তৎকালীন এক সর্ববৃহৎ সাম্রাজ্য । 

মুসলিম ফৌজ রওয়ানা হল এবং সামনে অগ্রসর হয়ে মা'আন নামক স্থানে 
ছাউনি ফেলল । এখানে মুসলমানরা জানতে পারলেন যে, হেরাক্রিয়াস বালকা'" 
নামক স্থানে এক লক্ষ রোমক সৈন্য সমভিব্যাহারে অবস্থান করছেন এবং তাঁর সঙ্গে 
বিরাট সংখ্যক আরব কবিলা, যথা লাখম, জুযাম, বালকায়ন, বাহরা ও বিল্লী এসে 
মিলিত হয়েছে । মুসলমানরা দু'রাত মা“আনেই কাটিয়ে দিলেন এবং অবস্থা সম্পর্কে 
গভীরভাবে চিন্তা-ভাবনা করতে লাগলেন । সিদ্ধান্ত হল যে, রাসূলুল্লাহ (সা)-এর 
খেদমতে পত্র পাঠানো হোক এবং দুশমনের সংখ্যা সম্পর্কে তাঁকে অবহিত করা 
হোক । এতে হয় তিনি অতিরিক্ত সৈন্য পাঠিয়ে আমাদের শক্তি বৃদ্ধি করবেন অথবা 
মুকাবিলা করার হুকুম করবেন আর তা তা“মীল করা হবে ।২ 


“আমরা শত্রর সাথে সংখ্যা ও শক্তির ভিত্তিতে লড়াই করি না” 

এ সময় আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) মুসলিম মুজাহিদদের সাহস জোগালেন, 
উৎসাহিত করলেন এবং বললেন £ আল্লাহ্‌র কসম! আজ তোমরা একে অপছন্দনীয় 
ও তিক্ত মনে করছ যার জন্য তোমরা বেরিয়েছিলে আর যা ছিল তোমাদের 
আন্তরিক কামনা অর্থাৎ শাহাদাতের সৌভাগ্য লাভ। তিনি বললেন £ আমরা 
দুশমনের মুকাবিলা সংখ্যা কিংবা শক্তির ভিত্তিতে করি না। আমরা তো এর 
সুকাবিলা করি সেই দীনের শক্তিতে যদ্দারা আল্লাহ তা'আলা আমাদেরকে 
সৌভাগ্যমপ্তিত করেছেন । অতএব, তোমরা রওয়ানা হও । উভয় অবস্থাই আমাদের 
জন্য কল্যাণকর; জিতলেও লাভ আর শাহাদাত অর্জনেও লাভ। এতদশ্রবণে 
লোকেরা তখনই দাঁড়িয়ে পড়লেন এবং রওয়ানা হয়ে গেলেন। 


১. সীরাত ইবন হিশাম, ২খ, ৩৭৩; যাদুল-মা“আদ, ১ম খণ্ড, ৪১৫। 
২. সীরাত ইবন হিশাম, ২খ, ৩৭৩: যাদুল-মা'আদ. ১ম ২. 8১৫ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪০ 

কাফনবাঁধা মুজাহিদবৃন্দ 

মুসলিম বাহিনী যখন বালকার কাছাকাছি পৌঁছল তখন রোমক ও আরবদের 
একটি বিশাল বাহিনী তাদের সামনে ছিল । এই বাহিনী মাশরিক নামক স্থানে 
মোতায়েন ছিল । মুসলমানদের দেখে তারা আরও নিকটবর্তী হল । মুসলমানরা 
মৃতা নামক একটি গ্রামে মোচবিন্দী হল এবং এভাবে যুদ্ধের সূচনা ঘটল ।১ 

যায়দ ইবন হারিছা (রা), যিনি রাসূলুল্লাহ (সা)-এর প্রদত্ত পতাকা বহন 
করছিলেন, যুদ্ধের সূচনা করলেন এবং শেষাবধি শহীদ হলেন । বন্নমের আঘাত 
তাঁর গোটা দেহ ঝাঁঝরা করে দিয়েছিল। এবার হযরত জা“ফর (রা) স্বহস্তে পতাকা 
তুলে নিলেন এবং যুদ্ধ করতে থাকলেন । যুদ্ধের চাপ বৃদ্ধি পেতে তিনি অশ্বপৃষ্ঠ 
থেকে নেমে পড়লেন এবং ঘোড়ার সামনের দু'পা কেটে দিলেন এবং মাটিতে 
দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলেন । ইতোমধ্যে শত্রুর আঘাতে তাঁর দক্ষিণ বাহু বিচ্ছিন্ন 
হয়ে গেল। তিনি তখন বাম হাতে পতাকা ধরলেন। বাম হাতও কাটা পড়লে তিনি 
পতাকা কর্তিত বাহুর অবশিষ্ট অংশ দিয়ে জাপটে ধরলেন । অবশেষে এক সময় 
ভিন রাতে ভাল এ সময় তাঁর বয়স ছিল ৩৩ 
বছর ।২ তাঁর বুক ও দুই বাহুর মাঝে এবং সামনের অংশে নব্বইটি যখম ছিল যার 
সবগুলোই ছিল তলোয়ার ও বল্লমের । এসবের একটিও পৃষ্ঠদেশে ছিল না।৩ মোট 
কথা, এভাবে এই নির্ভাঁক যুবক জান্নাতের নে'মতসমূহের গান গাইতে গাইতে 
এবং শত্রুর সংখ্যাধিক্য, শক্তি, শান-শওকত, আসবাবপত্র ও পার্থিব বাহ্যিক আড়ম্বর 
ও সাজসজ্জাকে দু'পায়ে দলতে দলতে এই দুনিয়া থেকে বিদায় নেন। 

জাফর (রা)-এর শাহাদতের পর ‘আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) পতনোন্মুখ 
পতাকা হাত দিয়ে সামলে নিলেন এবং সামনে অগ্রসর হলেন । তিনিও তাঁর অশ্ব 
পরিত্যাগ করলেন। ইতোমধ্যে তাঁর পিতৃব্য পুত্র একটি হাড্ডি, যার গায়ে কিছুটা 
গোশত লেগেছিল, নিয়ে আসলেন এবং বললেন ঃ এইটুকু খেয়ে নাও যাতে কিছুটা 
গায়ে শক্তি ফিরে আসে । কয়েক দিন যাবত তোমার পেটে দানাপানি তো কিছুই 
পড়েনি । আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) তাঁর হাত থেকে নিয়ে কিছুটা গোশত মুখে 
দিলেন, এরপর তা ছুঁড়ে ফেলে দিলেন । তলোয়ার হাতে নিয়ে তিনি সামনে অগ্রসর 
হলেন এবং শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে শাহাদতের অমিয় 
পেশালা পান করলেন ।8 


সীরাত ইবন হিশাম, ৩৭৭-৭৮। 

২. যাদুল-মা' আদ, ১ম খণ্ড ৪১৫। 

৩. ইবন কাছীর, ৩য় খণ্ড, ৪৭৪ ও যাদুল-মা'আদ, ১ম খণ্ড ৪১৫; সহীহ বুখারী বর্ণিত £ আমরা নিহতদের 
ভেতর তাঁকে দেখলাম ৷ তার শরীরে ৯০ টির বেশি তীর ও বল্লুমের আঘাত ছিল। 

৪. যাদু'ল-মাআদ, ১ম খণ্ড, ৪১৫: সীরাত ইবন হিশাম ২য় খণ্ড, ৩৭৯ । 


almodina.com 


নবীয়ে রহমত-৩৪১ 


হযরত খালিদ (রা)-এর অভিজ্ঞ নেতৃত্ব 

এরপর সকলে মিলে যুদ্ধের অধিনায়কত্ব দায়িতৃভার হযরত খালিদ ইবন 
ওয়ালীদ(রো)-এর ওপর চাপিয়ে দিলেন এবং তিনি মুসলিম পতাকা নিজ হাতে তুলে 
নিলেন। তিনি খুব বীর পুরুষ এবং যুদ্ধ বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন৷ তিনি 
মুসলিম বাহিনীকে দক্ষিণ দিকে ঘুরিয়ে নিলেন আর শত্রু উত্তর দিকে চলে গেল ।৯ 
অপর দিকে রাত্রির অন্ধকার সমগ্র বিশ্বচরাচরকে গ্রাস করল এবং উভয় পক্ষ এই 
অবকাশকে দুর্লভ সুযোগ মনে করল এবং যুদ্ধ অব্যাহত না রাখার ভেতর নিজেদের 
কল্যাণ দেখতে পেল । 

এটি এক বাস্তব সত্য যে, পশ্চাদপসরণ (যেমনটি ইরাকী জেনারেল মাহমুদ 
শীছ খাত্তাব মনে করেন) পরাজয়ে রূপান্তরিত হয়ে যাবার আশংকায় খুবই কঠিন ও 
দুরূহ হয়ে ওঠে আর পরাজয় এমন এক বিপদ হয়ে দেখা দেয় যা পরাজিতদের 
জন্য সাধারণত খুবই ক্ষতির কারণ হয় । এজন্য মৃতায় মুসলমানদের মামুলী ক্ষতি 
সেই সামরিক উপকারিতার তুলনায় নেহায়েত অকিঞ্চিতকর যে, এর দ্বারা 
রোমকদের সামরিক শক্তি, তাদের শৃঙ্খলা ও সংগঠন এবং তাদের যুদ্ধ-পদ্ধতি 
সম্পর্কে তথ্যাদি জানা যায় যা পরবর্তী যুদ্ধগুলোতে মুসলমানদের কাজে 
লেগেছে ।২ 

হযরত খালিদ (রা) তাঁর লোকদেরকে একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যায় আপন 
বাহিনীর পশ্চাতে মোতায়েন করেন। তারা প্রভাতে এত বুলন্দ আওয়াজে ধ্বনি তুলে 
যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয় যে, শত্রু ভেবে বসে, বুঝি বা মদীনা থেকে নতুন 
কোন সাহায্যকারী বাহিনী এসে গেছে। ফলে রোমক ফৌজের অন্তরে 
মুসলমানদের ভীতিকর প্রভাব পড়ে এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করতে 
থাকে যে, তিন হাজার ফৌজই যখন আমাদের সামনে এই বিপদ হয়ে দেখা 
দিয়েছে এবং তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে, তখন তাদের আরও নতুন সাহায্যকারী 
সৈন্য, যার সংখ্যা ও শক্তির পরিমাপ আমাদের জানা নেই, না জানি এ মুহূর্তে কী 
করে বসে! এই ভেবে রোমকদের মনোবল ভেঙে যায় এবং তারা যুদ্ধের ইচ্ছা 
পরিত্যাগ করে । আর এভাবেই আল্লাহ তা'আলা মুসলমানদেরকে যুদ্ধের 
কষ্ট-তকলীফ থেকে মুক্ত ও নিরাপদ রাখেন ।৩ 


১. প্রাগুক্ত । 
২. আর-রাসূলু'ল-কায়েদ, ২০৬-৭। 
৩. ওয়াকেদীর মাগাষী ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪২ 


চোখে দেখা অবস্থা 

এদিকে মুসলমানরা যুদ্ধের ময়দানে তাদের বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন 
করছিলেন আর ওদিকে স্বয়ং রাসূলুল্লাহ (সা) মদীনায় বসে সাহাবায়ে কিরাম 
(রা)-এর নিকট চাক্ষুষ অবস্থা বর্ণনা দিচ্ছিলেন । আনাস ইবন মালিক (রো) বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ (সা) যায়দ, জাফর ও আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর 
শাহাদাতের খবর মদীনায় এসে পৌছুবার আগেই দিয়েছিলেন। তিনি বলেন, 
“এখন যায়দ পতাকা হাতে নিল, সে শহীদ হল । জাফর পতাকা নিল, সেও শহীদ 
হল । ইবন রাওয়াহা নিল, সেও শহীদ হল (সে সময় তাঁর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত 
হচ্ছিল), এমন কি শেষ অবধি আল্লাহ্র তলোয়ারগুলোর ভেতর একটি তলোয়ার 
(সায়ফুল্লাহ খালিদ ইবন ওয়ালীদ রা) পতাকা হাতে তুলে নিলেন এবং আল্লাহ 
তা'আলা মুসলমানদের বিজয় দান করলেন ।”৯ 
জা“ফর তায়্যার 

জা“ফর (রা) সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তা'আলা তার দুই বাহুর বিনিময়ে 
তাকে দুটো পাখা দান করেছেন যার সাহায্যে সে বেহেশতের যেখানে খুশি উড়ে 
বেড়ায় ।২ এজন্য তাঁর উপাধি হয় জা“ফর তায়্যার (উড্ডয়নরত জা“ফর) ও 
যু'ল-জানাহায়ন (দুই বাহু বা ডানাবিশিষ্ট)। 


রাসূলুল্লাহ (সা)-এর ভালবাসা ও সাস্তবনা দান 

রাসূলুল্লাহ (সা) হযরত জাফর (রা)-এর স্ত্রীকে বললেন, জা“ফরের 
বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে এস । তারা যখন এল তিনি তখন তাদের আপন 
চোখের সঙ্গে ঠেসে ধরলেন আর তাঁর চোখ থেকে অমনি অবিরল ধারায় অশ্রু 
প্রবাহিত হতে লাগল । এরপর তিনি তাদেরকে তাঁর শাহাদাতের খবর দিলেন। 
যখন যুদ্ধক্ষেত্ৰ থেকে শাহাদাতের খবর এসে পৌছল তখন তিনি আপন 
কর। এই দুর্ঘটনা তাদেরকে খাবার রান্না করবার দিকে মনোযোগ দেবার মত 
অবস্থায় রাখেনি । তাঁর নিজের চেহারা মুবারক থেকেও দুঃখ ও বিষাদের চিহ্ন 
প্রকাশ পাচ্ছিল ।৩ 


১. সহীহ বুখারী, মৃতা যুদ্ধ শীর্ষক অধ্যায়। 

২. সহীহ বুখারীতে বণির্ত যে, হযরত ওমর (রা)-এর যখন হযরত জা“ফর (রা)-এর ছেলের 
সাথে দেখা হত, তখন তিনি বলতেন,“আসসালামু আলায়কা ইয়া ইবন যী'ল-জানাহায়ন” 
এবং দ্র. যাদু'ল-মা“আদ, ১ম খণ্ড, ৪১৫। 

৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩৮০-৮১,। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪৩ 


হামলাকারী, পলাতক নন 

প্রত্যাবর্তনকালে সেনবাহিনী যখন মদীনার নিকটবর্তী হল তখন রাসূলুল্লাহ (সা) 
ও মুসলমানগণ সামনে এগিয়ে গিয়ে তাঁদেরকে অভ্যর্থনা জানান । শিশুরাও তাঁদের 
পেছনে দৌড়াচ্ছিল। রাসূলুল্লাহ (সা) ছিলেন তখন সওয়ারী পৃষ্ঠে । তিনি বললেন, 
“তোমরা সকলে বাচ্চাদেরকে নিজেদের সঙ্গে বসিয়ে নাও আর জাফরের বাচ্চা 
আমাকে দাও ।” তাঁর নিকট তখন জাফর পুত্র আবদুল্লাহকে নিয়ে আসা হল । তিনি 
তাকে নিজের কোলে বসিয়ে নিলেন । মুসলমানরা যেহেতু যুদ্ধের ময়দান থেকে 
পিছু হটতে অভ্যস্ত ছিলেন না, এটা ছিল তাদের প্রথম ঘটনা, এজন্য তারা এসব 
গাষী মুজাহিদদের ওপর ধূলি নিক্ষেপ করছিলেন এবং বলছিলেন ঃ পলাতকেরা! 
আল্লাহ্‌র রাস্তা থেকে পালিয়েছ ? তিনি তখন তাদের রক্ষার্থে বললেন £ পলাতক 
নয়, আল্লাহ চাহে তো তারা হামলাকারী হেবে)।১ 


মৃতার যুদ্ধ ও মক্কা বিজয়ের মধ্যবর্তী কাল 

মৃতার যুদ্ধ ও মক্কা বিজয়ের মাঝামাঝি যাতু'স-সালাসিল নামে একটি সারিয়্যা 
(অভিযান) ৮ম হিজরীর জুমাদা'ল-উখরা মাসে পাঠানো হয়। এই জায়গাটি 
ওয়াদীউল-কুরার পশ্চাতে ও কুদা'আ গোত্রের এলাকায় অবস্থিত ছিল । মুসলিম 
বাহিনী এই সুযোগে শক্র সম্পূর্ণ নির্মল করেন। দ্বিতীয় সারিয়্যার নাম ছিল 
সারিয়্যাতু'ল-খাব্ত। এর আমীর ছিলেন ছিলেন আবু উবায়দা ইবনুল-জাররাহ 
(রা)। এই সারিয়্যা ৮ম হিজরীর রজব মাসে পাঠানো হয়। এতে মুহাজির ও 
আনসারদের ৩০০ জন শরীক ছিলেন। রাসূলুল্লাহ (সা) জুহায়না নামক একটি 
গোত্রকে শায়েস্তা করবার জন্য সমুদ্র নিকটবর্তী এই অভিযান পাঠিয়েছিলেন । রাস্তায় 
এই সব মুজাহিদকে দুঃসহ ক্ষুধা ও উপবাসের সম্মুখীন হতে হয়, এমন কি গাছের 
পাতা খেয়েও দিন কাটাতে হয় । সে সময় সমুদ্র তাদের জন্য আশ্বর নামক একটি 
বৃহদাকায় মাছ সরবরাহ করে যা খেয়ে মুসলিম বাহিনী অর্ধমাস অবধি অতিবাহিত 
করে । মাছ থেকে প্রচুর তেলও পাওয়া যায় এবং তা বেশ কাজে লাগে । এর ফলে 
তাদের স্বাস্থ্য ও শক্তির উন্নতি হয় এবং হৃত শক্তি ফিরে আসে । শরীর তরতাজা 
হয়ে যায় । হুযূর (সা) এই ঘটনা শ্রবণে বলেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে 
তোমাদের মেহমানদারী ছিল । তিনিও এর (মাছের) কিছু অংশ গ্রহণ করেন।২ 
১. ইমাম আহমদ ইবন হাম্বল বর্ণিত। 


২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪১৭ পৃ. ৷ সহীহ বুখারীতে এই বর্ণনা “সীফু'ল-বাহর যুদ্ধ” শীর্ষক 
অধ্যায়ে বর্ণিত হয়েছে । 


www.almodina.com 


মক্কা বিজয় 


(৮ম হিজরী রমযান”) 


মক্কা বিজয়ের পটভূমি 

দীনে হক তথা ইসলাম ও মুসলমানদের ধমীয়ি প্রশিক্ষণের ভিত্তি যখন আল্লাহ্‌র 
হুকুমে বেশ ভাল রকম সুদৃঢ় হয়ে গেল, আল্লাহ তা'আলা মুসলমানদেরকে পরীক্ষা 
করে নিলেন এবং তাদের দিল ও নিয়তের পুরো পরীক্ষা নিলেন। এরপর 
কুরায়শদের জুলুম ও বিদ্রোহ, সত্য গ্রহণে অস্বীকৃতি, সত্যের পথে বাধার প্রাচীর 
খাড়া করা, মুসলমানদেরকে অব্যাহত ও ধারাবাহিক কষ্ট প্রদান ও নানা রকমের 
অভিযোগ আরোপ ও নিপীড়নের সকল সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ্‌র ফয়সালা 
হল, এখন রাসূলুল্লাহ (সা) ও মুসলমানগণ বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করুক। 
চাইলেন কা“বাকে মূর্তির ময়লা ও আবর্জনাময় অস্তিতৃ, মিথ্যা ও অশ্লীল বাক্যের 
দুৰ্গন্ধ ও অপবিভ্রতা থেকে তিনি পাক-সাফ করবেন, মক্কার পুরাতন সম্মান ও মর্যাদা 
পুনরুদ্ধার করবেন, বায়তুল্লাহকে সমগ্র মানবতার নিমিত্ত হেদায়াত ও বরকতের 
উৎসে পরিণত করবেন এবং তার রহমতের ধারাকে সমস্ত মানুষের জন্য ব্যাপক 
করে দেবেন। 


বনী বকর ও বনী কুরায়শদের চুক্তিভঙ্গ 

আল্লাহ তা'আলা এই অবধারিত ও সুস্পষ্ট বিজয়ের জন্য বিশেষ উপকরণও সৃষ্টি 
করে দিলেন এবং স্বয়ং কুরায়শদেরকেই অজ্ঞাতসারে এর উপলক্ষে পরিণত 
করলেন। তাদের দ্বারা এমন একটি ব্যাপার সংঘটিত হল যা কেবল মক্কা 
বিজয়কেই বৈধতা ও অনুমোদন দান করল না; বরং তাকে অনিবার্য ও অপরিহার্য 
করে তুলল । ১13 ০১1১ 1,2| ১১৯ 50 “আর আল্লাহ্র নিয়ন্ত্রণেই 
আসমান ও যমীনের সেনাবাহিনী ৷” 

হুদায়বিয়ার সন্ধি চুক্তির একটি ধারা ছিল এই যে, যে ব্যক্তি বা যারা রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতিশ্রুতি ও আশ্রয়াধীনে আসতে চায় আসতে পারে । আর যে ব্যক্তি বা 
যারা কুরায়শদের আশ্রয় ও প্রতিশ্রুতি গ্রহণ করতে চায় গ্রহণ করতে পারে, এ 
ব্যাপারে তারা স্বাধীন। এরই আওতায় বনু বকর কুরায়শদেরকে অগ্রাধিকার দেয় 
এবং তাদের সাহায্য-সমর্থন ও আশ্রয় গ্রহণ করে । বনু খুযা'আ রাসুলুল্লাহ (সা)-র 


১. মুতাবিক জানুয়ারি ৬৩০ খৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪৫ 


সাহায্য-সমর্থন ও পৃষ্ঠপোষকতা গ্রহণ করে ।১ 

বনু বকর ও খুযা'আর মধ্যে বহু পুরনো শত্রুতা ছিল এবং তাদের মধ্যে 
প্রতিশোধ গ্রহণের এক অন্তহীন সিলসিলা চলে আসছিল । রাসূলুল্লাহ (সা)-র 
আবির্ভাবের প্রথম থেকেই ছিল। ইসলাম এসে এতদুভয়ের মধ্যে একটি প্রাচীর 
খাড়া করে দেয় এবং এই ব্যাপারটি ছাড়া আর কোন জিনিসের ওপর গভীরভাবে 
ভেবে দেখার অবকাশ লোকের হয়নি । যখন সন্ধি হল এবং এই চির বৈরী ও 
প্রতিপক্ষ গোত্র দু'টি পরস্পরবিরোধী শিবিরে বিভক্ত হল তখন বনু বকর এই 
সুযোগকে এক দুর্লভ সুযোগ ভেবে খুযা'আ গোত্র থেকে এতদিনের হিসাব চুকাতে 
চাইল। বনূ বকরের কিছু লোক চক্রান্ত করে বনু খুযা'আর ওপর সেই সময় 
রাত্রিকালীন অতর্কিত হামলা চালাল যখন তারা একটি ঝর্ণার ধারে অবস্থান করছিল । 
লড়াই হল । এতে খুযা“আ গোত্রের কয়েকজন মারা যায় । 


কুরায়শরা বনী বকরকে অস্ত্রশস্ত্র দ্বারা সাহায্য করে এবং রাত্রির অন্ধকারে 
কুরায়শদের বড় বড় সর্দার এই যুদ্ধে অংশ নেয়। এরা খুযা'আ গোত্রের 
লোকদেরকে ঠেলতে ঠেলতে হারাম শরীফ অবধি পৌছে যায় । কুরায়শদের কেউ 
কেউ তখন বলল ঃ এখন আমরা হারাম শরীফের সীমানায় এসে গেছি । আমাদের 
উপাস্য মাবৃদের দিকে একটু খেয়াল কর। এর জওয়ার মিললঃ আজকের দিনে 
কোন মা'বৃদ নেই। বনী বকর ! আজ তোমরা প্রাণভরে প্রতিশোধ নিয়ে নাও। 
এরপর আর তোমরা এর সুযোগ পাবে না।২ 


রাসূলুল্লাহ সো)-এর নিকট ফরিয়াদ 


এ সময় “আমর ইবন সালেম আল-খুযাঈ মদীনায় পৌছে রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট এসে উপস্থিত হন এবং তার সামনে দাড়িয়ে কিছু কবিতা পাঠ করেন। 
কবিতায় রাসূলুল্লাহ (সা) ও খুযা'আ গোত্রের মধ্যে যে চুক্তি ছিল, ছিল পরস্পরকে 
রক্ষার প্রতিশ্রুতি, তার দোহাই দিয়ে তার সাহায্য-সমর্থন কামনা করলেন । অধিকন্তু 
‘আমর এও অবহিত করেন যে, কুরায়শরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আপনার 
সম্পাদিত চুক্তিপত্র ও অঙ্গীকারনামা খতম করেছে। তারা এই অবস্থায় তাদের ওপর 
রাত্রিকালীন হামলা চালিয়েছে যখন তারা ঝর্ণার পাড়ে ছিল এবং রুকু ও সিজদারত 
অবস্থায় আমাদেরকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ (সা) এতদশ্রবণে বললেনঃ 
“আমর ইবন সালেম! তোমাদেরকে অবশ্যই সাহায্য করা হবে। 


১. সীরাত ইবনে হিশাম, ২য় খণ্ড, ৩৯০ । 
২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪১৯ ও সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩৯০। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪৬ 


শেষ সুযোগ 

রাসূলুল্লাহ (সা) এই সংবাদের সত্যতা যাচাই করা সমীচীন মনে করলেন যাতে 
কুরায়শদের কাছে বলার মত আর কিছু না থাকে । তিনি তাদের নিকট লোক 
পাঠালেন এবং তাকে বলে দিলেন যে, তাদের সামনে তিনটি বিকল্প প্রস্তাব পেশ 
করবেঃ (১) তারা খুযা'আ গোত্রের নিহতদের রক্তপণ আদায় করবে অথবা (২) 
যারা এই চুক্তি ভেঙেছে এবং খুযা“আদের ওপর হামলা করেছে তাদের সঙ্গে সম্পর্ক 
ছিন্নের ঘোষণা দিতে হবে । এরা ছিল বনু বকরের শাখা বনু নাফাসার সঙ্গে 
সম্পর্কিত; (৩) অন্যথায় তারা যা করেছে তাই তাদের সঙ্গে করা হবে । এতে 
তাদের কোন কোন সর্দার বললঃ এ ক্ষেত্রে আমরা সমান সমান প্রত্যুত্তর দেওয়া 
পসন্দ করি । আর এভাবে মুসলমানরা কুরায়শদের যিম্মাদারী থেকে মুক্ত হয়ে গেল 
এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সুযোগও মিলে গেল৷? 


রাসূলুল্লাহ (সা)-এর নিকট যখন এই খবর পৌছল তখন তিনি বললেনঃ আমি 
যেন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান চুক্তি বহাল করবার এবং এর সময়সীমা বৃদ্ধির 
জন্য তোমাদের কাছে এসেছে । অনন্তর এমনটিই হল । কুরায়শরা যা করেছিল 
তাতে তাদের মনে এক ধরনের আশঙ্কা দেখা দিল এবং তারা এরূপ রূঢ় জওয়াব 
প্রদান সমীচীন হয়নি বলে মত প্রকাশ করল । তাদের কিছু অর্বাচীন লোকের এ 
ধরনের উত্তর প্রদানে তারা পস্তাতে লাগল । অবশেষে তারা আবু সুফিয়ানকেই এই 
চুক্তি বহাল ও এর সময়সীমা বৃদ্ধির জন্য পাঠিয়ে দিল ।২ 


পিতামাতা ও সন্তানের মুকাবিলায় হুযূর (সা)-কে অগ্রাধিকার 

আবু সুফিয়ান রাসূলুল্লাহ (সা)-র সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মদীনায় এলেন 
এবং স্বীয় কন্যা উম্ম'ল-মু'মিনীন উম্মু হাবীবা (রা)-র ঘরে গেলেন । সেখানে তিনি 
রাসূলুল্লাহ (সা)-এর বিছানায় বসার উপক্রম করতেই হযরত উম্মু হাবীবা (রা) তাকে 

থামিয়ে দিলেন। তিনি কন্যার এরূপ আচরণে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন 3 

বেটি! আমি বুঝতে পারছি না যে, তুমি আমাকে এই বিছানার যোগ্য মনে করছ না, 

নাকি এই বিছানাই আমার যোগ্য নয় ভাবছ? 

১. যুরকানী মাওয়াহিব গ্রন্থে ইবন আয়েয থেকে ইবন ওমরের বরাতে বর্ণনা করেন যে, যেই লোককে 
রাসূলুল্লাহ (সা) এই কাজের জন্য পাঠিয়েছিলেন তার নাম ছিল দামরা এবং কুরায়শদের যেই লোক এর 
উত্তর দিয়েছিল তার নাম ছিল কুর্ত ইবন আমর (২য় খণ্ড, ৩৪৯)। 

২. যাদু'ল-মা'আদ ৪২০/১ম খণ্ড ও সীরাত ইবন হিশাম. ২য় খণ্ড ২৯৫-৯৬। 

www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪ ৭ 


তিনি জওয়াব দিলেন ৫ আসল কথা এই যে, এটি রাসূলুল্লাহ (সা)-এর বিছানা 
আর আপনি মুশরিক ও নাপাক । আমি পসন্দ করি না, আপনি রাসূলুল্লাহ (সা)-এর 
বিছানায় বসেন। এতে তিনি বললেন $ আল্লাহ্র কসম! আমার থেকে পৃথক 
হওয়ার পর তুমি অনেক বদলে গেছ ।১ 


আবু সুফিয়ানের পেরেশানী ও ব্যর্থতা 

এরপর আবু সুফিয়ান সোজা রাসূলুল্লাহ (সা) সমীপে চলে গেলেন এবং তাঁর 
সঙ্গে কথা বললেন । কিন্তু তিনি তাঁর কথার কোন জওয়াব দিলেন না। এরপর আবু 
সুফিয়ান হযরত আবু বকর (রা)-এর কাছে গেলেন এবং তাঁকে অনুরোধ করলেন 
যে, তিনি যেন তার পক্ষ থেকে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা বলেন। তিনি 
জওয়াবে তাঁর অক্ষমতার কথা ব্যক্ত করলেন। এভাবে তিনি পযয়িক্রমে হযরত 
ওমর, হযরত আলী ও হযরত ফাতেমা (রা)-এর সঙ্গে কথা বললেন এবং 
তাঁদেরকে তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন। কিন্তু এদের কেউ তার সহযোগিতা 
করতে রাজি হলেন না। তাঁরা বললেন, সমস্যা এতটা গুরুত্পূর্ণ ও নাযুক যে, 
আমরা এ ব্যাপারে কথা বলতে পারছি না। এতে তার হয়রানি ও পেরেশানী এতটা 
বৃদ্ধি পেল যে, তিনি হযরত ফাতেমা (রা)-কে বললেন ঃ ওহে মুহাম্মাদ কন্যা! তুমি 
কি তোমার এই ছেলেকে (এই বলে তিনি হযরত হাসান ইবন আলী (রা)-র দিকে 
ইশারা করলেন যিনি তখন পাঁচ বছরের শিশু আর তিনি খেলছিলেন) ইশারা করতে 
পার যেন এতটা মুখ দিয়ে বলে, আমি উভয় পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে 
দিয়েছি, এই বলে সে কেয়ামত পর্যন্ত আরবদের সদরি হয়ে যেতে পারে । তিনি 
জওয়াব দিলেন £ আমার বাচ্চা এতটা যোগ্য এখনও হয়নি (যে, এরূপ একটি 
গুরুত্বপূর্ণ ব্যাপারে ভূমিকা রাখবে এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা করবে)। 
তাছাড়া রাসূলুল্লাহ (সা)-কে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কেউই সন্ধি কিংবা সমঝোতায় 
উদ্বুদ্ধ করতে পারে না। এরপর হযরত আলী (রা) যখন তার (আবু সুফিয়ানের) 
পেরেশানী দেখতে পেলেন তখন তিনি আবু সুফিয়ানের মানসিক যন্ত্রণা ও বিপদ 
আঁচ করতে পারলেন । তিনি তাকে বললেন £ আমি বুঝতে পারছি না যে, এ সময় 
কোনটা তোমার কাজে আসবে । তুমি বনী কিনানার সদরি । তুমি দাঁড়িয়ে যাও এবং 
নিজে থেকেই সন্ধি বহালের পক্ষে লোকের মধ্যে সাধারণ ঘোষণা দিয়ে দাও। 
এরপর সোজা বাড়ির পথ ধর। আবু সুফিয়ান জওয়াবে বললেন ঃ তোমার ধারণায় 


১. যাদু'ল-মা'আদ, ১ খণ্ড, ৪২০ ও সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড ৩৯৬ । মুল আরবী শব্দ এই £ 41115 
০২৮৮৮ ৪৬৮৪41১05০1 ১5] অর্থাৎ কসম আল্লাহ্র! এই নতুন ধর্ম কবুল করার পর তুমি এখন 
আমাকে চেন না এবং নিজের দীন ও ঈমানের সামনে বাপের দিকেও খেয়াল নেই। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪৮ 


এতে কি কোন ফায়দা হতে পারে? তিনি বললেন ঃ আল্লাহ্‌র কসম! এর বেশি 
আমার মাথায় আর কিছু আসছে না। কিন্তু আমি এর বাইরে আর কোন উপায়ও 
তোমার জন্য দেখছি না। এতদশ্রবণে আবু সুফিয়ান মসজিদে গিয়ে দাঁড়ালেন এবং 
ঘোষণা দিলেন £ লোকসকল! আমি সন্ধি বহাল করে গেলাম ৷ এরপর তিনি উটে 
চড়লেন ও মক্কার পথ ধরলেন ।১ 

কুরায়শরা যখন পুরো ঘটনা শুনতে পেল তখন তারা বলতে লাগল ঃ তুমি তো 
আমাদের জন্য কিছুই নিয়ে আসতে পারনি । তুমি যা করে এসেছ তা আমাদের 
জন্য যেমন উপকারী নয়, তেমনি উপকারী নয় তোমার জন্যও । 


মক্কা অভিযানের প্রস্তুতি এবং হাতিব-এর পত্র 

রাসূলুল্লাহ (সা) সকলকে জিহাদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন এবং এরও 
ব্যবস্থা নিলেন যাতে প্রস্তুতির যাবতীয় খবর গোপন থাকে এবং কাক-পক্ষীও যেন 
তা জানতে না পারে। এরপর তিনি মক্কা রওয়ানা হওয়ার ঘোষণা দিলেন এবং 
লোকদেরকে তৈরি থাকার ও সামান প্রস্তুত রাখার নির্দেশ দিলেন। তিনি এও 
বললেন ৫ হে আল্লাহ! কুরায়শদের কোন গুপ্তচর কিংবা সংবাদবাহক যেন এই খবর 
সংগ্রহ না করতে পারে তার ব্যবস্থাও তুমিই করে দাও যাতে আমরা অতর্কিতে ও 
আকম্মিকভাবে তাদের ঘাড়ের ওপর গিয়ে হাজির হতে পারি ।২ 


মদীনার ইসলামী সমাজ আর যাই হোক, একটি মনুষ্য সমাজই ছিল এবং এই 
সমাজে মানবীয় আবেগ-অনুভূতি ও কামনা-বাসনা তার যাবতীয় বাস্তবতা নিয়েই 
বিদ্যমান ছিল যা যে কোন জীবন্ত, স্বভাবজাত ও কৃত্রিমতামুক্ত সমাজেই থেকে 
থাকে । এজন্য সে সমাজে সহী-শুদ্ধ কাজ যেমন সাধিত হয়, তেমনি ভুল-ক্রটিও 
সংঘটিত হয়। হতে পারে যে, তারা তাদের সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে 
কোন কোন সময় কোনরূপ ব্যাখ্যা-বিশ্লেষণেরও আশ্রয় নিয়ে থাকবেন এবং এসব 
ব্যাখ্যায় তারা সত্যের ওপরও থাকতে পারেন। মূলত এটি সেই সমস্ত মানব 
সমাজেরই বৈশিষ্ট্য যেই সমাজে স্বাধীনতা ও পারস্পরিক আস্থার পরিবেশে পাওয়া 
যায়। রাসূলুল্লাহ (সা) যদি তাদের কোন পদাক্ষেপকে ভুল মনে করতেন তবে তার 
জন্য ওযর তালাশ করতেন এবং তাদের রে'আয়েত করতেন ও তা উপেক্ষা 
(৮১1) করতেন । যারা ভুল করতেন তাদের জন্য তার পবিত্র বক্ষ খুবই প্রশস্ত 
ছিল এবং তাদের সম্মান ও মর্যাদা, দাওয়াত ও জিহাদের ময়দানে তাদের কৃতিতৃপূর্ণ 


১. সীরাম ইমন হিশাম, ২য় খণ্ড, ৩৯৫-৯৬। 
২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড ৪২১ পৃ. ও সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৩৯৭। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৪৯ 


অবদান ও ইসলামের জন্য তাদের পূর্বেকার খেদমতের প্রতি সর্বদাই সহানুভূতিশীল 
ছিলেন । হাদীস, সীরাত ও ইসলামের ইতিহাস এ ধরনের খুব কম ঘটনার দলীল 
রেখেছে যা স্বয়ং নিজেই এসব গ্রন্থের আমানত ও দিয়ানত, সত্য কখন ও 
ইনসাফপ্রিয়তার সাক্ষী সনদ । 


এ সব ঘটনার মধ্যে হাতেব ইবন আবী বালতা “আর ঘটনাও রয়েছে । তিনি 
ছিলেন তীদের অন্যতম যারা মক্কা থেকে (মদীনায়) হিজরত করেছিলেন এবং বদর 
যুদ্ধে শরীক হয়েছিলেন । বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) যখন মক্কা থেকে যাত্রার 
অভিপ্রায় সম্পর্কে সাহাবাদেরকে অবহিত করেন এবং নীরবে এর জন্য প্রস্তুতি শুরু 
হয়ে যায় তখন হাতেব ইবন আবী বালতা'আ (রা) একটি পত্র লেখেন এবং এতে 
মক্কার লোকদেরকে রাসূলুল্লাহ (সা)-এর মক্কা যাত্রার সংবাদ দেওয়া হয়েছিল । তিনি 
পত্র এক নারীকে দেন এবং তাকে প্রতিশ্রুতি দেন যে, সে যদি পত্রটি নিরাপদে 
কুরায়শদেরকে পৌঁছে দিতে পারে তবে তাকে কিছু পারিশ্রমিক প্রদান করা হবে । 
সে পত্রটি তার চুলের খোপার ভেতর লুকিয়ে রাখে এবং মক্কার উদ্দেশ্যে রওয়ানা 
হয়। রাসূলুল্লাহ (সা) আল্লাহ্‌র পক্ষ থেকে বিষযটি সম্পর্কে অবহিত হন এবং তক্ষুণি 
হযরত “আলী ও যুবায়র (রা)-কে তার পশ্চাদ্ধাবনে প্রেরণ করেন এবং বলেন ঃ 
তোমরা দু'জন রওযাতু'ল-খাখ (মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি স্থান)-এর 
নিকটবর্তী হলে সেখানে একটি মুসাফির নারীকে পাবে যার কাছে কুরায়শদের 
বরাবর লিখিত একটি পত্র পাবে (পত্রটি নিয়ে আসবে) । উভয়ে দ্রুত অশ্বারোহণে 
ধাবিত হলেন এবং সেখানে গিয়ে পৌঁছলেন ও পূর্বোল্লিখিত স্থানে এক নারীকে 
পেলেন। তীরা তাকে উটের পিঠ থেকে অবতরণ করতে বাধ্য করলেন এবং 
বললেন ৪ তোমার কাছে কি কোন পত্র আছে ? সে পত্রের কথা অস্বীকার করল। 
তার কাছের সামানপত্র খুঁজে দেখা হল, কিন্তু পত্রটির হদিস মিলল না। হযরত 
আলী (রা) তখন বললেন £ আমি আল্লাহ্‌র কসম খেয়ে বলছি, আল্লাহ্‌র রাসূলের 
কথা ভুল হতে পারে না আর আমরাও মিথ্যা বলছি না। আল্লাহ্‌র কসম ! তোমাকে 
পত্র বের করে দিতে হবে, অন্যথায় তোমার পরিধেয় বন্ত্র তল্লাশি করা হবে। 
অগত্যা সে অনন্যোপায় হয়ে বলল, ঠিক আছে, তোমরা মুখ ওদিকে ফেরাও । 
তারা মুখ ফেরালে সে চুলের খোপার ভেতর থেকে পত্রটি বের করে দিল । পত্র 
পেতেই তারা উভয়ে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে এসে হাজির হলেন এবং পত্র 
সোপর্দ করলেন । পত্রটি খুলে দেখা গেল হাতেব (রা) ইবন আবী বালতা“আর পত্র 
যেখানে কুরায়শদেরকে রাসূলুল্লাহ (সা)-এর মক্কা অভিযানে গমনের কথা বলা 
হয়েছে। রাসূলুল্লাহ (সা) হাতেব (রা)-কে ডেকে পাঠালেন । তিনি উপস্থিত হয়ে 
(সকল বিষয় সম্পর্কে অবগত হলেন এবং) বললেন £ ইয়া রাসূলাল্লাহ ! আপনি 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫০ 


তাড়াহুড়া করবেন না। আল্লাহ্র কসম করে বলছি যে, আমি আল্লাহ ও তদীয় রাসূল 

-এ বিশ্বাসী । আমি আমার ধর্ম যেমন পরিবর্তন করিনি, তেমনি আমার বিশ্বস্ততাও 

বিকিয়ে দেই নি। কিন্তু কুরায়শদের সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই যেমন সম্পর্ক 

রয়েছে এসব মুহাজিরদের। এদের অনেকেরই তাদের মধ্যে আত্মীয় -স্বজন 
আত্মীয়তাসূত্রের লোকদের বিপদে আশ্রয় দেবে । কিন্তু আমার ব্যাপার ভিন্ন। আমার 
সেখানে কোন আত্মীয় নেই, আছে কেবল মিত্রতা সম্পর্ক, অথচ সেখানে আমার 
পরিবারের লোকেরা রয়েছে, বাচ্চা-কাচ্চা রয়েছে । ফলে তাদের পারিবারিক কিংবা 
খান্দানী সূত্রে আশ্রয় দেবার মত কেউ নেই ।১৯ আমি ভেবে দেখলাম যে, আমার 
যখন এসব নেই তখন আমি তাদের এমন কোন উপকার করি যার ফলে আমার 
পরিবারের লোকেরা যেন নিরাপদে থাকে । হযরত ওমর (রা) এতদশ্রবণে বলে 
উঠলেন ঃ ইয়া রাসূলাল্লাহ ! আমাকে অনুমতি দিন এখনই আমি এর গদি উড়িয়ে 
দিই। সে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খেয়ানত করেছে এবং সে মুনাফিকদের 
একজন । তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বললেন ঃ না, সে তো বদর যুদ্ধে শরীক ছিল। 
আর ওমর ! তোমার কি জানা আছে যে, আল্লাহ তাআলা বদরে অংশ গ্রহণকারী 
সাহাবীদেরকে সম্বোধন করে বলেছেন, “তোমরা যা ইচ্ছা কর, আমি তোমাদের 
সব অন্যায়-অপরাধ ও ভুলক্রটি ক্ষমা করে দিয়েছি”? এতদশ্রবণে হযরত ওমর 

(রা)-এর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হল । তিনি বললেন যে, আল্লাহ ও তাঁর রাসূল 

(সা) বেশি জানেন ।২ 
মোটের ওপর রাসূলুল্লাহ (সা) রমযান মাসে মদীনা থেকে রওয়ানা হন। 

মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল দশ হাজার সাহাবার সমষ্টি ।৩ মারউ'জ- জাহরান 

উপত্যকায় এসে তিনি ছাউনি ফেলেন । মুসলিম বাহিনীর গতিবিধি সম্পর্কে আল্লাহ 

তা“আলা কুরায়শদেরকে বেখবর রাখেন এবং তারা ভয়-ভীতি, অনিশ্চয়তা ও 

অপেক্ষার মিশ্রিত অবস্থার শিকার হয় । 

১. হাতেব (রা) ইবন আবী বালতা'আ লাখম গোত্রের লোক ছিলেন । গোত্রটি উত্তর হেজায ও সিরিয়ার 
আরব কবিলাগুলোর অন্যতম । তারা কুরায়শদের ভেতর কাদের মিত্র ছিল সে সম্পর্কে করেকটি মত 
রয়েছে তন্মধ্যে একটি এই যে, তারা বনী আসাদ ইবন আবদি'ল-উযযার মিত্র ছিল। কেউ বা তাদেরকে 
হযরত যুবায়র (রা)-এর মিত্র বলেন । কেউবা বলেন যে, তিনি “আবদুল্লাহ ইবন হুমায়দ আসাদীর মুক্ত 
গোলাম ছিলেন (দ্র. ইবন হাজার আসকালানীকৃত “আল-ইসাবা”)। মশহুর বর্ণনা মুতাবিক মিসরের 
বাদশাহ মুকাওকিস-এর নামে হুযূর (সা)-এর লিখিত পত্র নিয়ে তিনিই গিয়েছিলেন । মারযুবানী 
“মু'জামু'শ-শু 'আরা" গ্রন্থে তাকে জাহিলী যুগের কুরায়শ অশ্বারোহী ও কবিদের মধ্যে গণ্য করেছেন। 
মাদাইনীর বর্ণনা মুতাবিক ৩০ হিজরীতে হযরত উছমান (রা)-এর খিলাফত আমলে ইনতিকাল করেন। 

২. যাদু'ল-মা'আদ, ১ম খন্ড, ৪২০ পৃ. ও সিহাহ সিত্তা। 

৩. সহীহ বুখারী; ০৯১১ (৪ ০341 59১ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫১ 


ক্ষমার পরওয়ানা 


পথিমধ্যে পিতৃব্য-পুত্র আবূ সুফিয়ান ইবনু'ল-হারিছ ইবন 'আবদি'ল- 
মুত্তালিব-এর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে । তিনি তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে 
নেন। কেননা আবু সুফিয়ান নিন্দাসূচক কবিতা রচনাপূর্বক হুযুর আকরাম(সা) -কে 
অত্যন্ত কষ্ট দিয়েছিলেন। তিনি (আবূ সুফিয়ান) এ ব্যাপারে হযরত “আলী (রা) 
-এর নিকট গিয়ে অভিযোগ করেন । হযরত ‘আলী (রা) তাকে বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা)-এর সম্মুখভাগে গিয়ে হাযির হও 27 এর ভ্রাতৃকুল যুসুফ আ) 
সম্পর্কে যা বলেছিলেন, ১৯:০৮৯৭ ৪৪৩ 5 Cle Ut SL lt 
“আল্লাহ্‌র কসম! আল্লাহ তোমাকে আমাদের ওপর মর্যাদা দান করেছেন। আর 
নিশ্চিত আমরাই ছিলাম অন্যায়কারী”> তাই বল । এ জন্য বল যে, তিনি পসন্দ 
করেন না কেউ উত্তম, মধুর ও কোমল কথা বলার ক্ষেত্রে তাকে পেছনে ফেলে 
এগিয়ে যাক । তিনি তাই করলেন এবং সামনে গিয়ে এ কথাই বললেন । রাসূলুল্লাহ 
(সা) বললেন, 2 ৬৯১45441৯৯2 ৮ (৮211 ৫5 Sy 
৬৭২! 1 “আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই । আল্লাহ 
তোমাদেরকে ক্ষমা করুন। আর তিনিই দয়া প্রদর্শনকারীদের মধ্যে সর্বাধিক 
দয়ালু।”২ এরপর তিনি খুব ভাল দৃঢ় বিশ্বাসী মুসলমানদের মধ্যে গণ্য হন । কিন্তু 
ইসলাম গ্রহণের পর আর কখনো লজ্জায় আল্লাহ্‌র রাসূলের দিকে চোখ তুলে 
তাকান নি।৩ 


রাসূলুল্লাহ (সা) সমীপে আবু সুফিয়ান 

রাসূলুল্লাহ (সা) রাত্রে চতুর্দিকে আগুন জ্বালাবার নির্দেশ দেন। এ নির্দেশ পালন 
করা হয়। সে সময় আবু সুফিয়ান ইবন হারব গোপনে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে 
এবং অবস্থা আঁচ করার নিমিত্ত এ দিকে দিয়ে অতিক্রম করছিলেন । এমতাবস্থায় 
প্রান্তরব্যাপী অসংখ্য আগুন প্রজ্বলিত দেখতে পেয়ে ও চতুর্দিকে আলো আর আলো 
দেখে তিনি বিস্মিত হন। তার মুখ দিয়ে বেরিয়ে যায়, এত বড় বিশাল বাহিনী এবং 


১. সূরা যুসুফ, ৯১ আয়াত । 
২. প্রাগুক্ত, ৯২ আয়াত। 
৩. যাদু'ল-মা “আদ, ১ম খণ্ড, ৪২১। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫২ 


এ ধরনের আলো তো আর এর আগে কখনো দেখিনি! হযরত ‘আব্বাস (রা) ইবন 
আবদি'ল-সুত্তালিব ইতোপূর্বেই ইসলাম গ্রহণ করত হিজরত করেছিলেন এবং এই 
বাহিনীতে উপস্থিত ছিলেন । তিনি আবু সুফিয়ানের কণ্ঠস্বর শুনে চিনে ফেলেন এবং 
তার দিকে এগিয়ে আসেন ও বলেন ঃ রাসূলুল্লাহ (সা) এখন লোকজন পরিবেস্টিত 
আছেন । এখন তুমি ভেবে দেখ কাল কুরায়শদের কী ভয়াবহ পরিণতি হবে! 
তারপর এই কথা ভেবে যে, যদি কোন মুসলমান তাকে দেখে তাহলে তক্ষুণি তার 
কম্ম সাবাড় করে দেবে, তাকে তার পেছনে খচ্চরের পিঠে তুলে নেন এবং সোজা 
রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে এসে হাজির হন। আবু সুফিয়ানকে দেখেই তিনি 
বলে ওঠেন £ 


আবু সুফিয়ান ! তোমার মঙ্গল হোক ! এখনও কি সময় আসেনি যে, তুমি এক 
আল্লাহ্র ওপর ঈমান আনবে যিনি ভিন্ন আর কোন ‘ইলাহ’ নেই £ 


আবু সুফিয়ান বললেন £ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক ! 
আপনি কত মহানুভব, দয়ালু ও ধৈর্যশীল আর আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী । 
আল্লাহ্র কসম! আমি তো বুঝছি যে, যদি আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ কিংবা 
উপাস্য থাকত তাহলে আজ আমার অবশ্যই কোন উপকারে আসত । 


এরপর তিনি বললেন £ আবু সুফিয়ান ! আল্লাহ তোমাকে উপলব্ধি দান করুন । 
এখনও কি সে সময় আসেনি যে, তুমি এ কথা স্বীকার করবে যে, আমি আল্লাহ্‌র 
রাসূল ? 

আবু সুফিয়ান বললেন £ আমার পিতামাতা আপনার জন্য কুরবান ! আপনি কত 
মহানুভব, দয়ালু ও সজ্জন আর আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী । কিন্তু এ বিষয়ে 
এখন ও আমার কিছুটা সন্দেহ রয়ে গেছে। হযরত ‘আব্বাস (রা) কিছুটা বিরক্ত 
হয়েই বলে উঠলেন £ আরে আল্লাহ্‌র বান্দা! এখনও সন্দেহ সংশয় ! বাচতে চাইলে 
কেউ এসে তলোয়ারের আঘাতে গর্দান উড়িয়ে দেবার আগেই ইসলাম কবুল করে 
ফেল এবং সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোন মা“বুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহ্‌র 
রাসূল । এতদশ্রবণে আবু সুফিয়ান ইসলাম কবুল করেন এবং মুক্ত কণ্ঠে সাক্ষ্য 
ঘোষণা পূর্বক মুসলিম দলভুক্ত হন। ১ 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড ৪০৩ ও যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪২২। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৩ 


সাধারণ ক্ষমা ঘোষণা 

রাসূলুল্লাহ (সা) ক্ষমা, শান্তি ও নিরাপত্তার বৃত্ত এই দিন প্রশস্ত থেকে প্রশস্ততর 
ও ব্যাপক থেকে ব্যাপকতর করে দেন এবং বলেন, মক্কার বাসিন্দাদের মধ্যে 
কেবল তারাই নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করবে যারা নিজেরাই ক্ষমা ও 
নিরাপত্তা লাভে ইচ্ছুক নয় এবং যাদের নিজেদের জীবনের প্রতি বিতৃষ্ঠা ধরে 
গেছে। এরপর তিনি ঘোষণা দেন, যে ব্যক্তি মসজিদু'ল -হারামে প্রবেশ করবে সে 
নিরাপদ, যে আপন ঘরে দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ, আর আবু সুফিয়ানের 
ঘরে যে প্রবেশ করবে সেও নিরাপদ ।১ 


আল্লাহ্‌র রাসূল (সা) তার বাহিনীর সদস্যদেরকে নির্দেশ দেন যে, আজ কেবল 
তাদের ওপর হাত ওঠানো হবে যারা মক্কায় প্রবেশ মুহূর্তে কোনরূপ বাধা দেবে 
কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে । তিনি তাদেরকে আরও নির্দেশ দেন যে, মক্কার 
লোকদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে এবং 
এক্ষেত্রে যেন কোনরূপ হস্তক্ষেপ না করা হয়।২ 


রাসূলুল্লাহ (সা) হযরত “আব্বাস রো)-কে বললেন আবু সৃফিয়ানকে এমন এক 
জায়গায় দাড় করিয়ে দিতে যেখান থেকে তিনি মুসলিম প্রাটুনগুলোর আগ্রাভিযানের 
দৃশ্য দেখতে পান। বিজয়ী বাহিনীকে তখন সমুদ্রের উত্তাল তরঙ্গের ন্যায় মক্কার 
উপকষ্ঠে আছড়ে পড়তে দেখা যাচ্ছিল। বিভিন্ন কবিলা আপন আপন পতাকা 
সহকারে পথ অতিক্রম করছিল । যখনই কোন কবিলা অতিক্রম করত তখন আবু 
সুফিয়ান ‘আব্বাস (রা)-কে তাদের নাম জিজ্ঞেস করতেন, পরিচয় জানতে 
চাইতেন । নাম-পরিচয় পাবার পর তিনি বলতেন £ এই গোত্রের সঙ্গে আমার কি 
সম্পর্ক? অবশেষে রাসূলুল্লাহ (সা)-কে একটি সশস্ত বাহিনীর সঙ্গে আসতে দেখা 
গেল যা বাহ্যত সবুজ দৃষ্টিগোচর হচ্ছিল । এটি ছিল মুহাজির ও আনসারদের এমন 
একটি বর্ম পরিহিত বাহিনী যাদের কেবল চক্ষুই দেখা যাচ্ছিল । 

আবু সুফিয়ান এই দৃশ্যে বিস্ময় বিহ্বল কণ্ঠে বলে উঠলেন $ আল্লাহ্‌র অপূর্ব 
শান! “আববাস, এঁরা কারা? জওয়াবে হযরত ‘আব্বাস জানালেন ঃ ইনি রাসূলুল্লাহ 
(সা)! মুহাজির ও আনসার পরিবেষ্টিত হয়ে চলেছেন। তিনি বললেনঃ এদের 
ভেতর এর পূর্বে এত শক্তি ও শান-শওকত আর কারো ছিল না। আল্লাহ্র কসম! ও 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড৪০৯; বর্ণনাটি বুখারী শরীফে সংক্ষিপ্তাকারে বর্ণিত । 
২. প্রাগুক্ত । 
২৩ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৪ 


হে আবু'ল-ফযল! তোমার ভাতিজার ক্ষমতার পরাকাষ্ঠা আজকের সকালে কত 
বিশাল বিপুল! উত্তরে তিনি জানালেনঃ আবু সুফিয়ান! তুমি ভুল করছ। এ ক্ষমতার 
পরাকাষ্ঠা নয়, নবৃওয়াতের (অতুলনীয়) মুজিযা । 


এরপর আবু সুফিয়ান (দৌড়ে মক্কায় গিয়ে) উচ্চকণ্ঠে ঘোষণা দিলেনঃ ওহে 
কুরায়শ লোকেরা! মুহাম্মাদ (সা) আজ বিশাল ও বিপুল শক্তি সমভিব্যাহারে 
আমাদের দ্বারে সমুপস্থিত যা তোমাদের ধারণাতীত ৷ এখন যারা আবু সুফিয়ানের 
ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ । লোকেরা এতদশ্রবণে আবু সুফিয়ানকে বলতে 
লাগলঃ তোমার ব্যাপারে আল্লাহ্‌ই বুঝুন । তোমার ঘরের পরিসরই বা কতটুকু! 
তাতে আমাদের কতজনের আশ্রয় জুটবে? অতঃপর তিনি বললেনঃ যারা নিজেদের 
ঘরের দরজা বন্ধ করে ঘরে অবস্থান করবে তারাও নিরাপত্তা লাভ করবে এবং যারা 
মসজিদু'ল-হারামে আশ্রয় নেবে তারাও নিরাপদ । এরপরই লোকজন এদিক-ওদিক 
পালাল £ কেউ বা আপন ঘরে, কেউ বা মসজিদু'ল-হারামের দিকে ছুটল আশ্রয় 
নিতে ।৯ 


মক্কা প্রবেশঃ অবনত মস্তকে, উদ্ধত কিংবা গর্বোন্নত মস্তকে নয় 

রাসূলুল্লাহ (সা) মক্কায় এভাবে প্রবেশ করেন যে, তার মস্তক আনুগত্য ও 
বিনয়াধিক্যে একেবারে ঝুঁকে গিয়েছিল । মনে হচ্ছিল তার চিবুক বুঝি-বা উটনীর 
কুঁজ স্পর্শ করবে । মক্কায় প্রবেশকালে তিনি সূরা ফাত্হ পড়ছিলেন।২ 

বিজয়ী বেশে মক্কায় প্রবেশকালে (যা ছিল আরব উপদ্বীপের হৃৎপিণ্ড বিশেষ 
এবং এর আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্র) ন্যায়বিচার ও সাম্য, বিনয় ও 
আনুগত্যের এমন কোন মানদণ্ড ছিল না যা তিনি অবলম্বন করেন নি। তারই মুক্ত 
দাস হযরত যায়দ পুত্র উসামা (রা)৩-কে এ সময় তিনি তার বাহনে তারই 
পশ্চান্দেশে উঠিয়ে নিয়েছিলেন বনী হাশিম ও কুরায়শ অভিজাতদের ভেতর, 
যাদের এক বিরাট সংখ্যক সেখানে বর্তমান ছিল, আর কারো এই সৌভাগ্য 
জোটেনি । দিনটি ছিল ২১শে রমযান শুক্রবার । 

মক্কা বিজয়ের দিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা বলতে গিয়ে 
কাপছিল। রাসূলুল্লাহ (সা) তাকে অভয় দিয়ে বললেনঃ ভয় পেয়ো না, আশ্বস্ত হও। 
১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪০৪ যাদু'ল-মা আদ, ১ম খণ্ড, ৪২৩। 
২. ইবন কাছীর, ৩য় খণ্ড, ৫৫৪: সহীহ বৃখ্রীতে যু আৰিয়া ইবন কুরাহ থেকে বন্তি, আমি 

আল্লাহর রাসূল সি) 4 রক বিজয়ে দিন এই bal AA তিনি তার উটনী 


ছিলেন আর তরজী সহকারে সূরা ফাতৃহ তেলাওয়াত 
৩. কাছীর, ৩য় খণ্ড, ৫৫৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৫ 


আমি কোন বাদশাহ নই । আমি এমন এক কুরায়শ মহিলার সন্তান যিনি গোশ্তের 
শুকনো টুকরো খেতেন ।১ 


ক্ষমা ও দয়া প্রদর্শনের দিন, রক্তপাতের নয় 


আনসারদের আমীর ছিলেন হযরত সাদ ইবন “উবাদাহ (রা)। তিনি আবু 
০৪০৪ 4011 051 75511 LA ০৯৩০০ esd ৮৯০ ৬৪ rl 

“আজ প্রচণ্ড লড়াইয়ের দিন, আজ রক্তপাতের দিন; আজ কাবার সীমানায়ও 
সব কিছু বৈধ হবে । আজ আল্লাহ তা'আলা কুরায়শদেরকে অপমানিত করেছেন।” 

অতঃপর রাসূলুল্লাহ (সা) যখন আপন কোম্পানীসহ আবু সুফিয়ানের পাশ দিয়ে 
যাচ্ছিলেন তখন তিনি এ সম্পর্কে অভিযোগ পেশ করেন এবং বলেন : হে আল্লাহ্‌র 
রাসূল! আপনি কি শুনেছেন এইমাত্র সা'দ কী বলে গেলেন? তিনি সাদ কি বলেছে 
তা জানতে চাইলে আবূ সুফিয়ান এর পুনরাবৃত্তি করলেন । সা“দ (রা)-এর কথা 
তিনি পসন্দ করেননি । তিনি বললেন £ 


২৮৫11 4111523৮৬৪৪ 441৯5 5841 ৮৯০ (৬ 5541 

“আজ তো দয়া ও ক্ষমা প্রদর্শনের দিন। আজ আল্লাহ তা“আলা কুরায়শদেরকে 
সম্মানিত করবেন এবং কা'বার মর্যাদা বৃদ্ধি করবেন ।”২ 

তিনি হযরত সা'দ (রা)-কে ডেকে পাঠালেন এবং তীর হাত থেকে ইসলামের 
পতাকা নিয়ে তৎপুত্র কায়স ইবন সাদ (রা)-কে সোপর্দ করলেন। তিনি এই ধারণা 
করলেন যে, ইসলামের পতাকা তৎপুত্র কায়স (রা)-কে দেবার অর্থ হবে এই যে, 
যেন পতাকা তার হাত থেকে ফেরত নেওয়া হয়নি ।৩ 


আর এভাবেই একটি হরফের পরিবর্তন ( ₹১-111-র পনিবর্তে ২৯১1 
বলা) এবং এক হাতকে অপর হাত দ্বারা পরিবর্তনপূর্বক (যার একটি হাত পিতার 


১. সহীহ বুখারী, কিতাবু'ল-মাগাধী ৷ 

২. ইবন উমাবী মাগাযীতে এই বর্ণনার উল্লেখ করেছেন (দ্র.ফাতহু'ল-বারী, ৮ম খণ্ড, ৭; সই 
বুখারীতে এইঘটনা কিছুটা শব্দের হেরফেরসহ বর্ণনা করা হয়েছে এবং এতে সা'দ ইবন 
উবাদার প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সা)-এর উত্তর উল্লিখিত হয়েছে । উমাবীর পুরো নাম য়াহ্‌য়া ইবন 
সাঈদ ইবন আবান ও নির্ভরযোগ্য রাবীদের মধ্যে তাকে গণ্য করা হয়েছে যার জন্য হাদীসের 
পরিভাষায় ও ১১. অর্থাৎ সত্যবাদী শব্দ ব্যবহৃত হয় সিহাহ সিস্তার সংকলকগণ তার থেকে 
হাদীছ বর্ণনা করেছেন । ৫৯৪ হিজরীতে তাঁর ইনতিকাল হয়। 

৩. যাদু'ল- মা'আদ, ১ম খণ্ড, ৪২৩ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৬ 


এবং অপর হাতটি পুত্রের) তিনি সাদ ইবন উবাদার (যাঁর ঈমানী ও মুজাহিদসুলভ 
কৃতিত্ব সূর্যের মত ভাস্বর) এতটুকু মনে আঘাত না দিয়ে আবু সুফিয়ানের (যাঁর 
অন্তরকে প্র বোধ ও সান্ত্বনা দেবার দরকার ছিল) মন জয়ের উপকরণ এত 
বিজ্ঞোচিত পন্থায়, বরং বলা যায় মুজিযাসুলভ পন্থায় আনজাম দিলেন যার থেকে 
উত্তম পন্থার কথা কল্পনাও করা যেত না। পিতার পরিবর্তে তাঁর পুত্রকে এই পদ 
দান করলেন যদ্বারা আবু সুফিয়ানের আহত অন্তরকে প্রবোধ দেওয়া উদ্দেশ্য ছিল। 
অপরদিকে তিনি সাঁদ ইবন উবাদা (রা)-কেও বিষণ্ন ও মনঃক্ষুণ দেখতে চাইছিলেন 
না যিনি ইসলামের জন্য বিরাট বড় খেদমত আঞ্জাম দিয়েছিলেন । 
মামুলী সংঘর্ষ 

এই সময় সাফওয়ান ইবন উমায়্যা, ইকরিমা ইবন আবী জাহল, সুহায়ল ইবন 
“আমর ও খালিদ ইবন ওয়ালীদ-এর সঙ্গী-সাথীদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয় । এতে 
এক ডজন কাফির মুশরিক মারা যায় । এরপর তারা পরাজয় স্বীকার করে পালিয়ে 
যায়। এর কারণ ছিল এই যে, রাসূলুল্লাহ (সা) মুসলিম বাহিনীর অধিনায়কদেরকে 
নির্দেশ দিয়েছিলেন যে, মক্কায় প্রবেশকালে কেবল তার বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত 
হতে পারবে যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম প্রবৃত্ত হবে ।৯ 
হারাম শরীফ মূর্তিমুক্ত 

রাসূলুল্লাহ (সা) মক্কায় তাঁর অবস্থানস্থলে পৌছতেই লোকেরা নিশ্চিত হল। এ 
সময় তিনি বাইরে এলেন, বায়তুল্লাহর দিকে রওয়ানা হলেন এবং বায়তুন্লাহর 
চতুদিকে তাওয়াফ করলেন। এ সময় তাঁর হস্ত মুবারকে একটি ধনুক ছিল । কা'বা 
শরীফে তখন ৩৬০টি মূর্তি ছিল। তিনি ধনুকের সাহায্যে মূর্তিগুলোর দিকে খোঁচা 
দিচ্ছিলেন আর বলছিলেন £ 

855 06 0৬০ 01 এ VLC 3১5৯৯ ০৪ 

“সত্য সমাগত, মিথ্যা দূরীভূত আর নিশ্চিতই মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী” (সূরা 
ইসরা; ৮১ আয়াত)। 

তিনি একথা বলছিলেন আর একটি একটি করে মূর্তিগুলো মুখ থুবড়ে 
পড়ছিল।২ 

কা'বা শরীফের দেওয়াল গাত্রে তিনি বেশ কিছু ছবি টাঙানো দেখতে পান। 


১. প্রাগুক্ত, ৪০৭-৮। 
২, যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড ৪২৪, আরও দেখুন বুখারী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৭ 


তাঁর হুকুমে সেগুলো নামিয়ে ফেলা হয় এবং ছিন্নভিন্ন করা হয়।১ 
আজ উত্তম আচার-আচরণ প্রদর্শনের দিন 

রাসূলুল্লাহ (সা)-এর তাওয়াফ শেষ হতেই কা'বা শরীফের কুঞ্জিরক্ষক হযরত 
উছমান ইবন তালহা (রা)-কে ডেকে পাঠালেন। অতঃপর তার কাছ থেকে চাবি 
নিলেন । দরজা খোলা হল এবং তিনি কা“বার ভেতরে প্রবেশ করলেন । মদীনায় 
হিজরতের পূর্বে একবার তিনি চাবি চাইলে তাঁকে রূঢ় ভাষায় উত্তর দেওয়া হয় এবং 
তাঁকে অসম্মানজনক কথা বলা হয়। তিনি সে দিন ধৈর্য ও সহিষ্ণুতার অপূর্ব 
পরাকাষ্ঠা প্রদর্শন করে বলেছিলেন ঃ উছমান ! এই চাবি তুমি কোন একদিন আমার 
হাতে দেখতে পাবে । সেদিন আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি দেব । এর উত্তরে 
তিনি (উছমান ইবন তালহা) বলেছিলেন ঃ যদি এমনটিই হয় তবে সেই দিনটি হবে 
কুরায়শদের জন্য বড়ই অবমাননাকর ও ধ্বংসের । এতে আঁ-হযরত (সা) বলেন £ 
না, সেদিন হবে প্রতিষ্ঠা ও সম্মানের । সেদিনের এই কথা উছমান ইবন তালহার 
অন্তরে গেঁথে গিয়েছিল এবং তিনি অনুভব করেন যে, যেমনটি তিনি বললেন 
তেমনটিই হবে । 

মহানবী (সা) যখন কাবা শরীফ থেকে বাইরে বেরিয়ে এলেন তখন তাঁর 
পবিত্র হাতে ছিল চাবি । তাঁকে দেখতেই হযরত আলী (রা) দাঁড়িয়ে গেলেন এবং 
আরয করলেন ঃ আল্লাহ আপনার ওপর দরূদ ও সালাম প্রেরণ করুন। আপনি 
হাজীদের পানি পান করাবার ব্যবস্থাপনা (সিকায়া)-র সাথে আল্লাহ্‌র ঘরের দ্বাররক্ষণ 
(হিজাবা)-এর দায়িত্ব আমাকে দান করুন । তিনি উছমান ইবন তালহা কোথায় তা 
জানতে চাইলেন । তাঁকে ডেকে আনা হলে তিনি বললেন ঃ উছমান! এই নাও 
তোমার চাবি । আজ উত্তম ব্যবহার ও বিশ্বস্ততা প্রদর্শনের দিন । এই নাও চাবি । এ 
চাবি এখন থেকে তোমার কাছেই থাকবে আর একমাত্র জালিম ব্যতিরেকে অন্য 
কেউ এ চাবি তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে না।২ 
তাওহীদের হক ও মানবীয় এক্যের ধর্ম 

রাসূলুল্লাহ (সা) যখন কা'বার ভেতর থেকে বের হওয়ার জন্য দরজা খুললেন 
তখন কুরায়শরা গোটা হারাম শরীফে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে ছিল এবং তিনি কি 
করেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল । তিনি দরজার দুই বাযু ধরলেন । 
আর সব লোকেরা তাঁর নিচে ছিল । তিনি তাদেরকে লক্ষ করে বললেন £ 


১. প্রাগুক্ত, ৪২৫ পৃ. ও বুখারী । 
২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪২৫, তাবাকাত ইবন সা'দ-এর বরাতে ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৮ 


১১৯৬ ১২০ ১৮০১১৯০৩০০4 4০১১৪ Y ১৬৯৩ 4111 31 4113 
Yl ০০৮৬ ৮৮5৭৪ ৯৯০ ৬৫৪ 65৩ ০৮০৩ ৪০১৮০ ৪৩ ১) ১৯৩ ০০1১৯১। 
AS ১৪ 4441 01 ০১৪১৪ ib. cls ol 
০০7১13151০০ All ০05১০ ৮4003 AM ১৬৯১১ Sie 
০১1১০ 
“এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই; তিনি এক, তাঁর কোন শরীক নেই । 
তিনি তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং 
যুখবদ্ধ দলসমূহকে একাই পরাজিত করেছেন। মনে রেখ, সর্বপ্রকার গর্ব, 
প্রতিহিংসা ও রক্তপণ আমার দুই পদতলে । কেবল কাবার অভিভাকতৃ ও হাজ্জীদের 
পানি পানের বিষয় এর ব্যতিক্রম । ওহে কুরায়শ সম্প্রদায়! জাহিলী যুগের গর্ব ও 
বংশ গৌরব আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন । সমস্ত মানুষ আদম সন্তান আর আদম 
মাটি থেকে সৃষ্ট ।” 
এরপর তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করলেন £ 


so 232 est 


০৮৯৩ ৮১০১৮৪১১০98 01, 11156 
ENO Gl Le SET GE BL 


Go 


* ১2০২৯ 

“হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, 

পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে 

অপরের সাথে পরিচিত হতে পারে । তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহ্‌র নিকট 

অধিক মরযাদাসম্পন্ন যে অধিক মুত্তাকী । আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর 
রাখেন”১ (সূরা হুজুরাত, ১৩ আয়াত)। 


এরপর রাসূলুল্লাহ (সা) তাদেরকে সম্বোধন করে বললেন £ 

“কুরায়শগণ! তোমরা কী আশা করছ যে, এক্ষণে আমি তোমাদের সঙ্গে 
কিরূপ ব্যবহার করব? তারা জওয়াব দিল ঃ আমরা তোমার নিকট উত্তম ব্যবহার 
পাবার আশা করি । তুমি হৃদয়বান ও শরীফ ভাই এবং হৃদয়বান ও শরীফ ভ্রাতুষ্পুত্র। 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড ৪২৪। 
www.almodina.com 


নবীয়ে রহমত-৩৫৯ 


তিনি বললেন £ আমি তোমাদেরকে তাই বলছি যা যুসুফ (আ) তাঁর ভাইদেরকে 
বলেছিলেন ঃ 
৪6750151551 

“তোমাদের বিরুদ্ধে আজ আর আমার কোন অভিযোগ নেই । যাও, তোমরা 
মুক্ত।”১ 

তারপর তিনি কা“বার ওপর আরোহণপূর্বক বেলাল (রা)-কে আযান দিতে 
বললেন। কুরায়শ নেতৃবর্গ ও তাদের অভিজাতবৃন্দ এই ঘোষণা শুনল এবং তামাম 
মক্কা উপত্যকা আযানের শব্দে ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে উঠল । 

এরপর রাসূলুল্লাহ (সা) উম্মু হানী বিনতে আবী তালিবের গৃহে তশরীফ নিলেন, 
সেখানেই গোসল করলেন এবং আট রাকাত সালাতুল-ফাত্হ (বিজয়ের নামায) 
আদায় করেন ।২ 


শরঈ “হদ' জারীর ক্ষেত্রে ব্যক্তি বিশেষকে বিবেচনার সুযোগ নেই 

বনী মাখযুমের ফাতিমা নানী এক মহিলা এই সময় চুরির অপরাধে ধরা পড়ে । 
তার গোত্রের লোকেরা রাসূলুল্লাহ (সা)-র প্রিয় ও একান্ত ন্নেহভাজন, এই বিশ্বাসে 
হযরত উসামা ইবন যায়দ (রা)-এর নিকট আগমন করে এবং তাঁকে দিয়ে সুপারিশ 
করাতে চায়। বিষয়টি তিনি রাসূল আকরাম (সা)-এর খেদমতে পেশ করতেই 
তাঁর চেহারা মুবারকের পরিবর্তন ঘটে ৷ তিনি বললেন ৪ তুমি কি আমাকে আল্লাহ্‌র 
নির্ধারিত সীমারেখার মধ্যে নির্দিষ্ট কোন ‘হদ' সম্পর্কে কথা বলছ? উসামা (রা) 
আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ (সা)! আপনি আমার জন্য আল্লাহ তা'আলার 
দরবারে ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যার সময় তিনি সর্বস্তরের লোকদেরকে সম্বোধন 
করলেন । প্রথমে তিনি আল্লাহ তা'আলার হাম্দ ও ছানা বর্ণনা করলেন যা তাঁর 
মর্যাদার উপযুক্ত । অতঃপর তিনি বললেন ৪ 

“তোমাদের পূর্বেকার লোকেরা এজন্যই ধ্বংস হয়েছিল যে, যখন তাদের 
শরীফ ও মযদাবান লোকেরা চুরি করত তখন তাদেরকে ছেড়ে দিত আর দুর্বল ও 
কমজোর লোকেরা চুরি করলে তার ওপর শাস্তির বিধান কার্যকর করত । সেই 
সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মাদের জীবন! যদি মুহাম্মাদ কন্যা ফাতিমাও চুরি করত 
তবে আমি তার হাতও কেটে দিতাম ৷” 


১. প্রাগুক্ত: 
২. বুখারী ও যাদুল-মা'আদ, ১ম খণ্ড, ৪২৫; 


www.almodina.com 


নবীয়ে রহম ৩-৩৬০ 


এরপর তিনি মহিলার হাত কাটবার নির্দেশ দিলেন । নির্দেশ পালিত হল। 
মহিলা এই বদ আমল থেকে তওবা করল । তার অবস্থা শুধরে গেল । মহিলার পরে 
বিয়েও হয়েছিল ।১ 


শত্রুর সঙ্গে উত্তম আচরণ 


বিজয় সম্পূর্ণ হল ৷ রাসূলুল্লাহ (সা) সকলকেই নিরাপত্তা দান করলেন, দিলেন 
অভয় । কেবল নয়জন সম্পর্কে হত্যার নির্দেশ জারী করা হয়, এমন কি কা'বার 
পদন্তিরালে আশ্রয় নিলেও তাদেরকে ক্ষমা করা হবে না, বরং হত্যা করা হবে 
ঘোষিত হল । এদের মধ্যে এমন লোকও ছিল যে ইসলাম গ্রহণের পর মুরতাদ 
হয়ে গিয়েছিল। এমন লোকও ছিল যে ধোঁকা দিয়ে কোন মুসলমানকে হত্যা 
করেছিল। এমন লোকও ছিল আল্লাহ্‌র রাসুলের কুৎসা রটনাই যার পেশায় পরিণত 
হয়েছিল। এদের মধ্যে আবদুল্লাহ ইবন সাদ ইবন আবী সারাহও ছিল, যে মুরতাদ 
হয়ে গিয়েছিল । 'ইকরিমা ইবন আবী জাহল ছিল যে ইসলামের প্রাধান্য ও বিজয়ে 
ঘৃণাবশে এবং জীবনের ভয়ে ভীত হয়ে য়ামানে পালিয়েছিল । তার পলায়নের পর 
তার স্ত্রী রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাযির হয়ে তার নিরাপত্তা কামনা করল । 
যদিও তিনি জানতেন যে, সে তাঁর নিকৃষ্টতম শত্রুর পুত্র, তারপরও তিনি তাকে 
নিরাপত্তা দিলেন, দিলেন অভয় । এরপর ইকরিমার আগমনে তিনি খুশী হয়ে ও 
তাঁকে অভ্যর্থনা জানাতে এভাবে ছুটে গিয়েছিলেন যে, কাঁধের চাদর গড়িয়ে 
পড়েছিল । ইকরিমা ইসলাম গ্রহণ করলে তিনি আরও খুশী হন। মুসলমানদের 
মধ্যে তিনি বিশিষ্ট আসন লাভ করেন । রিদ্দার যুদ্ধ গুলোতে ও সিরিয়ার বিভিন্ন 
যুদ্ধাভিযানে তিনি শানদার খেদমত আঞ্জাম দেন। 


এদের মধ্যে রাসূলুল্লাহ (সা)-এর প্রিয়তম চাচা সায়্যিদুনা হামযা (রা)-এর হস্তা 
(জুবায়র ইবন মুত'ইম-এর গোলাম) ওয়াহশীও ছিল যার রক্তপাতকে আল্লাহ্র 
রাসূল বৈধ করে দিয়েছিলেন । সেও ইসলাম কবুল করে । আল্লাহ্র রাসূল (সা) তাঁর 
ইসলাম গ্রহণও কবুল করেছিলেন । 

এদের ভেতর হাব্বার ইবনুল-আসওয়াদও ছিল যেই নরাধম রাসূল কন্যা হযরত 
যয়নব (রা)-এর পার্শদেশে নেযার আঘাত হেনেছিল। আঘাতের ফলে তিনি উটের 
পিঠ থেকে একটি পাথরের ওপর পড়েন এবং তাঁর গর্ভপাত ঘটে । 

এরপর সে পালিয়ে যায়। পরে সেও ইসলাম কবুল করে । সারা নানী এক নারী 
১. বুখারী ও মুসলিম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬১ 


এবং অপর এক গায়িকা (যারা রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে কুৎসামূলক গান 
গাইত) সম্পর্কে নিরাপত্তা চাওয়া হয়। তিনি তাদের উভয়কেই নিরাপত্তা প্রদান 
করেন এবং উভয়ই ইসলাম কবুল করে । 


ওতবা কন্যা হিন্দ ও রাসূলুল্লাহ (সা)-এর কথোপকথন 

মক্কায় রাসূলুল্লাহ (সা)-এর হাতে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে সকলে একটি 
সমাবেশে মিলিত হয় । তিনি তাদের বায়'আত করবার নিমিত্ত সাফা পাহাড়ের ওপর 
আরোহণ করেন এবং সেখানে উপবেশনপূর্বক সাধ্যমত আল্লাহ ও তদীয় রাসূল 
(সা)-এর নির্দেশ শ্রবণ ও অনুসরণের ওপর তাদের থেকে বায়'আত নেন। 

পুরুষদের থেকে বায়'আত গ্রহণ শেষে তিনি মহিলাদের থেকে বায়'আত গ্রহণ 
করেন। এসব মহিলার মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে ওৎবাও ছিলেন । 
তিনি মুখে নেকাব দিয়ে এসেছিলেন । সায়্যিদুনা হামযা (রা)-এর শহীদী লাশের 
সঙ্গে যা করেছিলেন, তদ্দরুন নিজেকে তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না। 

রাসূলুল্লাহ (সা) বললেন £ তুমি এই কথার ওপর আমার নিকট বায়'আত কর 
যে, আল্লাহ্র সঙ্গে তুমি কাউকে শরীক করবে না । হিন্দ বললেন £ আল্লাহ্‌র কসম! 
আপনি আমাদের থেকে সেই স্বীকৃতি নিচ্ছেন যা আপনি পুরুষদের থেকে নেননি । 
এপর রাসূলুল্লাহ (সা) বললেন £ আর চুরি করবে না । হিন্দ পুনরায় বললেন £ আমি 
আবু সুফিয়ানের সম্পদ থেকে অল্প বিস্তর নিয়েছি। জানি না এটা করা বৈধ হয়েছে, 
নাকি অবৈধ । এতদশ্রবণে সেখানে উপস্থিত আবু সুফিয়ান বললেন £ অতীতে যা 
কিছু হয়েছে তা থেকে তুমি মুক্ত ৷ যা তুমি নিয়েছ তা তোমার জন্য বৈধ। এ সময় 
রাসূলুল্লাহ (সা) বললেন £ আচ্ছা! তাহলে তুমিই ওতবা কন্যা হিন্দ? হিন্দ বললেন £ 
হাঁ, আমিই হিন্দ! বিগত দিনগুলোতে আপনার সঙ্গে যত কিছু অন্যায় হয়েছে, যত 
ক্রটি-বিচ্যুতি সংঘটিত হয়েছে সেসব মার্জনা করুন। আল্লাহ আপনাকেও ক্ষমা 
করুন। অতঃপর তিনি বললেন ঃ আর ব্যভিচার করবে না । হিন্দ বললেন $ ইয়া 
রাসূলাল্লাহ! কোন শরীফ মহিলা কি ব্যভিচার করতে পারে?২ 

এরপর তিনি বললেন £ আপন সন্তানদের হত্যা করবে না । এই কথা শুনে হিন্দ 
বললেন $ যত দিন তারা শিশু ছিল ততদিন আমরা তাদেরকে লালন-পালন করেছি। 
যখন তারা বড় হল তখন আপনি তাদেরকে হত্যা করলেন। এখন আপনি জানেন 
আর তারা জানে । 


১.  যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪২৫। 
২. সীরাত ইবন কাছীর, ৩য় খণ্ড, ৬০৩। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬২ 


ইরশাদ হল ঃ প্রকাশ্য অপবাদ দেবে না কাউকে । হিন্দ বললেন ৪ আল্লাহ্‌র 
কসম! অপবাদ আরোপ খুবই দূষণীয় ও নিকৃষ্ট ব্যাপারে । কোন কোন সময় দেখেও 
না দেখার ভান করা, এড়িয়ে যাওয়া ও ক্ষমা করাই উত্তম । আল্লাহ্র রাসূল বললেনঃ 
আমার অবাধ্য হবে না, আমাকে অমান্য করবে না। তিনি বললেন £ হাঁ, ভাল কথা 
(এটি প্রযোজ্য) ।১ 


“জীবনে-মরণে তোমাদেরই সাথে আমি’ 

আল্লাহতা “আলা যখন মক্কার দরজা তার রাসূলের জন্য খুলে দিলেন যে মকা 
ছিল তাঁর জন্মস্থান ও মূল আবাস ভূমি, তখন আনসাররা পরস্পরে বলাবলি করতে 
লাগলেন যে, আল্লাহ্র রাসূলের জন্য আল্লাহ তা'আলা তাঁর (রাসূলের) স্বদেশ ও 
স্বভূমিকে বিজয়ের ফসল হিসাবে দান করছেন। এখন কি আর তিনি মদীনায় 
ফিরবেন? এখন তিনি এখানেই থাকবেন । 


রাসূলুল্লাহ (সা) আনসারদের এই পারস্পরিক কানাকানির কথা জানতে পেরে 
তাদেরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, “তোমরা নিজেরা কী বলাবলি 
করছিলে?” অথচ একথা তারা ছাড়া আর কারও জানবার কথা ছিল না। এক্ষণে 
আল্লাহ্‌র রাসূল ব্যাপারটা জেনে গেছেন দেখে তাঁরা খুবই লজ্জিত হলেন এবং 
শেষে স্বীকার করলেন । আল্লাহ্‌র রাসূল (সা) তখন বললেন $ আল্লাহ্র পানাহ চাই! 
এটা কী করে হতে পারে (যে, আমি তোমাদেরকে পরিত্যাগ করব)? যত দিন বাঁচি 
তোমাদের মাঝেই বাঁচব আর মরলে তোমাদের মাঝেই মরব ।২ 
শত্রুর চক্ষু আনত এবং ফাসিক মুত্তাকীতে পরিণত 

ফুযালার নিয়ত খারাপ হল । সে চক্রান্ত আটল যে, যখন আল্লাহ্র রাসূল 
তাওয়াফে মশগুল হবেন তখন তাঁর কাজ সাঙ্গ করা হবে যা আর কোন হতভাগা 
পারেনি । সে এই অভিপ্রায়ে তাঁর নিকটবর্তী হতেই তিনি তার দিকে তাকিয়ে ডাক 
দিলেন £ ফুযালা! ফুযালা! ডাকে সাড়া দিতেই তিনি তাকে বললেন £ তুমি এই 
মুহুর্তে মনে মনে কী ভাবছিলে বল দেখি? সে অস্বীকার করল ৷ বলল ঃ কৈ কিছু 
নাতো । আমি আল্লাহকে স্মরণ করছিলাম । রাসূলুল্লাহ (সা) একথা শুনে হেসে 
ফেললেন । এরপর বললেন ঃ আল্লাহ্র কাছে ক্ষমা চাও । অতঃপর আপন মুবারক 
হাত তার বুকে স্থাপন করলেন । তার অন্তর তনুহুর্তেই প্রশান্তিতে ভরে গেল। 


১. সীরাত ইবন কাছীর, ৬০২-৩ পৃ., অন্যান্য উৎসে কিছুটা বেশি আছে। 
২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪১৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৩ 


ফুযালা বলতেন £ তিনি তাঁর হাত আমার বুক থেকে সরাবার আগেই আল্লাহ 
তা'আলার সমগ্র সৃষ্টির ভেতর তাঁর চেয়ে প্রিয় আমার নিকট আর কেউ ছিল না। 

ফুযালা বলেন ঃ এরপর আমি আমার ঘরের দিকে চললাম । পথিমধ্যে পরিচিত 
এক মহিলার সঙ্গে আমার দেখা । সে একান্তে আমার সঙ্গে কিছু কথা বলতে ও 
সময় কাটাতে চাইল । কিন্তু ফুযালার উত্তর ছিল £ না, তা আর হয় না। আল্লাহ ও 
ইসলাম এক্ষণে আর আমাকে এর অনুমতি দেয় না।১ 
জাহিলিয়াত ও মুর্তিপূজার নিদর্শনাদি নির্মূল 

কা'বার চতুর্দিকে যতগুলো মূর্তি ছিল সেগুলো ধ্বংস করবার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র 
বাহিনী পাঠানো হল এবং সবগুলো মূর্তি ভেঙে টুকরো টুকরো করা হল। এসব 
মূর্তির মধ্যে 'লাত' ও উয্যা'-র মূর্তি যেমন ছিল, তেমনি ছিল “মানাত'-এর 
মূর্তিও। এরপর তাঁর ঘোষক মক্কায় ঘোষণা দিলেন যে, যেই ব্যক্তি আল্লাহ ও 
আখিরাত দিবসের ওপর নিশ্চিত বিশ্বাস রাখে সে যেন তার ঘরের প্রতিটি মূর্তিকেই 
ভেঙে গুঁড়িয়ে দেয়। তিনি সাহাবায়ে কিরাম (রা)-এর মধ্য থেকে কয়েকজনকে 
বিভিন্ন কবিলায় পাঠিয়ে দিলেন । তাঁরা সেখানে গিয়ে মূর্তি ভাঙার এই পবিত্র দায়িত্ব 
আনজাম দেন । জারীর (রা) বর্ণনা করেন ঃ জাহিলী যুগে “যু'ল-খালসাঃ” নামক 
একটি মূর্তিঘর ছিল। তেমনি “আল-কা“বাত'ল-য়ামানিয়্যাঃ” ও “আল-কা“বাতুশ 
শামিয়্যাঃ” নামক পূজামণ্ডপও ছিল । রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন 3 তুমি কি 
“যুল-খালসাঃ” ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমাকে আরাম দেবে না? জারীর (রা) বলেন ঃ 
আমি আহমাসের খ্যাতনামা দু'শ অশ্বারোহী সৈনিক নিয়ে সেখানে গেলাম এবং 
মূর্তিটি ভেঙে গুঁড়িয়ে দিলাম । এছাড়া যত লোক সে সময় উক্ত মূর্তির পাশে 
উপস্থিত ছিল তাদেরকেও মরণ সাগরের ওপারে পাঠিয়ে দিলাম । এরপর ফিরে 
এসে রাসূলুল্লাহ (সা)-কে সব খবর শোনালাম। তিনি আমাদের জন্য এবং 
আহমাসের জন্য দু'আ করলেন।”২ 

অতঃপর রাসূলুল্লাহ (সা) মক্কায় দাঁড়িয়ে এর সম্মান ও মর্যাদার ঘোষণা দিলেন 
এবং বললেন, “আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী কোন ব্যক্তির জন্যই জায়েয হবে না 
এর সীমারেখার ভেতর রক্তপাত করা কিংবা এখানকার কোন বৃক্ষ নিধন করা ।” 
তিনি এও বললেন যে, “আমার পূর্বেও কারো পক্ষে এখানে এসব করা জায়েয ছিল 
না, আর আমার পরও কারো জন্য কখনো তা জায়েয হবে না।” এরপর তিনি 


১. প্রাগুক্ত, ৪১৭ পু. ও যাদুল-মা'আদ ১ম খণ্ড, ৪২৬। 
২. সহীহ বুখারী, যুল-খালসা যুদ্ধ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৪ 
মদীনায় তশরীফ নিলেন ।১ 


মক্কা বিজয়ের প্রভাব 


মক্কা বিজয় আরবদের অন্তর মানসের ওপর গভীর প্রভাব ফেলে । আল্লাহ 
তা'আলা তাদের অন্তর মনকে ইসলাম কবুলের নিমিত্ত উন্যক্ত করে দেন। ফলে 
তারা দলে দলে এসে অধিক হারে ইসলাম কবুল করতে শুরু করে । এমন কিছু 
কবিলা ছিল যারা কুরায়শদের সঙ্গে কোন না কোন চুক্তিতে আবদ্ধ ছিল। আর চুক্তির 
এই দায়বদ্ধতা তাদের ইসলাম গ্রহণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। কিছু 
কবিলা কুরায়শদের ভয় করত এবং কুরায়শদের শ্রেষ্ঠতু ও মযাঁদার আসন তাদের 
অন্তর রাজ্যে আসন গেড়েছিল। যখন তারা দেখল যে, স্বয়ং কুরায়শরাই ইসলামের 
সামনে অস্ত্র সমর্পণ করে দিয়েছে এবং মস্তক অবনত করেছে তখন তাদের মনেও 
ইসলাম কবুলের আগ্রহ সৃষ্টি হল এবং এই প্রতিবন্ধকতা দূর হয়ে গেল। 


কোন কোন গোত্র বিশ্বাস করত যে, মক্কায় কোন জালিম ও জবরদখলকারী 
প্রবেশ করতে পারে না, পারে না খারাপ নিয়তে একে জয় করতে । তাদের ভেতর 
এমন লোকও বর্তমান ছিল যাদের সামনে হস্তিবাহিনী ধ্বংসের ঘটনা সংঘটিত 
হয়েছিল এবং তারা স্বচক্ষেই দেখেছিল যে, আবরাহার পরিণতি কি হল। তারা 
বলত, আরে যেতে দাও। তাঁর কওমের পেছনে দৌড়াবার প্রয়োজন নেই । যদি 
তিনি এই সংগ্রামে জিতে যান তাহলে এর অর্থ দাঁড়াবে এই যে, তিনি সত্য নবী ।২ 

এরপর আল্লাহ তাআলা যখন তাঁর নবীর হাতে মক্কা বিজয় করালেন এবং 
কুরায়শরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় ইসলামের সামনে মস্তক অবনত করতে বাধ্য 
হল তখন আরবরা ইসলামের দিকে ব্যাপকহারে এমনভাবে ঝুঁকতে শুরু করল যে, 
এর পূর্বে এর কোন নজীর মেলে না। তাদের বড় বড় দল ও গোত্র তাঁর নিকট 
উপস্থিত হল এবং আপন মৃত ভাগ্যকে জীবিত করল। এই মওকাতেই আল্লাহ 
তা'আলা কুরআন মজীদ ইরশাদ ফরমান ৪ 


০559 


2s ৬৯ ৬1৯৬০ wlll ৪15৩ হি 22815211557 IS 
+ (১1১51 411 
“যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় এসে উপস্থিত হল এবং তুমি দেখতে পেলে 


১. যাদু'ল-মা'আদ ১ম খণ্ড, ৪২৫-২৬ ৷ 
২. সহীহ বুখারী, আমর ইবন সালমা (রা) কর্তৃক বর্ণিত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৫ 


যে, লোকে দলে দলে আল্লাহ্র দীনে প্রবেশ করছে”? (সূরা নাস্র, ১-২)। 
কমবয়ঙ্ক আমীর 


মক্কা থেকে বিদায় নেবার প্রাক্কালে আল্লাহ্র রাসূল (সা) আত্তাৰ ইবন 
উসায়দকে মক্কার বিভিন্ন বিষয় এবং হজ্জ ব্যবস্থাপনা আনজাম দেবার জন্য আমীর 
নিযুক্ত করেন ।২ তাঁর বয়স ছিল সে সময় বিশ বছরের কাছাকাছি । অথচ. সে সময় 
তাঁর চেয়ে অধিক বয়সী, সম্মান ও মর্যদার অধিকারী লোক মক্কায় বর্তমান ছিল । এ 
থেকে প্রমাণিত হয় যে, দায়িত্ব ও পদ যোগ্যতা, দক্ষতা ও শক্তি-সামর্থেরি ভিত্তিতে 
পাওয়া যায়। হযরত আবূ বকর (রা) তাঁর খিলাফত আমলেও তাঁকে আপন পদে 
বহাল রাখেন ।৩ 


১. কাধী মওলানা মুহাম্মদ সুলায়মান মনসূরপূরী (র)-কৃত “রহমাতুল লি'ল-আলামীন থেকে 


গৃহীত। 
২. ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৪০ । 
৩. আল-ইসাবা ও উসদুল-গাবা । 


www.almodina.com 


হুনায়ন যুদ্ধ 
(শাওয়াল ৮ হিজরী) 


ইসলামের উজ্জ্বল প্রদীপকে ফৎকারে নিভিয়ে দেবার অপচেষ্টা 


মক্কা বিজয় সম্পূর্ণ হল। লোকেরা দলে দলে ব্যাপক হারে ও বিপুল সংখ্যায় 
ইসলাম গ্রহণ করতে শুরু করেছে। এমনি সময় পার্শ্ববর্তী লোকেরা ইসলাম ও 
মুসলমানদের বিরুদ্ধে তাদের তুণীরের শেষ তীরটিও নিক্ষেপ করল । মূলত এটি 
ছিল রাসূলুল্লাহ (সা)-এর মুকাবিলায় এবং আরব উপদ্বীপে ইসলামের বিস্তার ও 
প্রচার প্রসার রোধের একটি হতাশ প্রয়াসমাত্র। 


হাওয়াযিন গোত্রের সমাবেশ 


হাওয়াধিন গোত্রকে কুরায়শদের পর দ্বিতীয় শক্তি হিসেবে গণ্য করা হত। 
তাদের ও কুরায়শদের মধ্যে শক্ততা ও প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল আগে থেকেই। 
অনন্তর কুরায়শরা যখন ইসলামের এই উঠতি শক্তির সামনে অস্ত্র সমর্পণ করল 
এবং নিজেদের পরাজয় স্বীকার করে নিল তখন হাওয়াধিন গোত্র আত্মসমর্পণ 
বেঁকে বসল, ইসলামকে জড়েমুলে উৎখাত করতে ধর্নুর্ভঙ্গ পণ করে বসল এবং 
একে তারা প্রেরণা ও আবেগের উৎস হিসাবে গ্রহণ করল । তারা ভাবল যে, এতে 
তাদের খ্যাতি সারা আরবে ছড়িয়ে পড়বে এবং লোক বলবে যে, বাপের বেটা বটে 
হাওয়াযিন! যে কাজ কুরায়শরা করতে পারেনি তা তারা করে দেখাল । 


কবিলার সদরি মালিক ইবন ‘আওফ আন-নাসরী যুদ্ধ ঘোষণা করে । যুদ্ধ 
ঘোষিত হতেই স্বয়ং তার নিজেরই হাওয়াধিন গোত্রের সঙ্গে গোটা ছাকীফ গোত্র, 
নাসর ও জুশাম কবিলা এবং সা‘দ ইবন বকর তার ডাকে সাড়া দেয় । অবশ্য কা'ব 
ও কিলাব গোত্র তার ডাকে সাড়া দেয়নি। সবাই মিলে কাতারবদ্ধ হয়ে 
মুসলমানদের পানে অগ্রাভিযানের প্রোগ্রাম তৈরি করে এবং ধন-সম্পদ, নারী ও 
শিশুদেরকে সেনাবাহিনীর সঙ্গেই রেখে দেয় যাতে তারা তাদের পরিবার-পরিজনের 
সম্মান ও ধন-সম্পদের হেফাজতের আশায় সাহসিকতার সঙ্গে মরিয়া হয়ে লড়াই 
করে এবং কেউ যুদ্ধক্ষেত্র থেকে পালাবার কথা চিন্তাও না করে। 


এই যুদ্ধে দুরায়দ ইবন আস-সাম্মাহও শরীক ছিলেন । দুরায়দ ছিলেন একজন 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৭ 


প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি । অধিকন্তু তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং তার 
মতামতকে নির্ভুল মনে করা হত । তাদের এই বাহিনী আওতাস১ নামক উপত্যকায় 
অবতরণ করে । তাদের উটের ডাক, গাধা ও খচ্চরের চীৎকার, বকরীর ম্যা-ম্যা ও 
শিশুদের কান্নাকাটি বাহিনীর ভেতর এক হৈ চৈ পূর্ণ অবস্থা সৃষ্টি করে রেখেছিল । 
মালিক ইবন 'আওফ তার সৈন্যদেরকে নির্দেশ দিয়ে রেখেছিল যে, 
মুসলমানদেরকে দেখা মাত্রই খাপ ভেঙে উন্মুক্ত তলোয়ার হাতে একযোগে পূর্ণ 
শক্তিতে হামলা করবে ।২ 

অপরদিকে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে ছিল মন্কার দু'হাজার মুসলমান যাঁদের 
অধিকাংশই মাত্র কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন কিছু লোক এমনও 
ছিল যাদের তখনও ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি । এছাড়া সাহাবায়ে কিরাম (রা) 
ও ইসলামের জন্য উৎসগীর্কৃতপ্রাণ ১০ হাজার ফৌজও তাঁর সঙ্গে ছিল যাঁরা মদীনা 
থেকে তাঁর সঙ্গে বেরিয়েছিলেন। ফলে মুসলিম বাহিনীর সদস্যসংখ্যা ইতোপূর্বে 
সংঘটিত যে কোন যুদ্ধের চেয়ে অনেক বেশি ছিল। ফলে কিছু কিছু মুসলমান 
(নিজেদের এই অভূতপূর্ব বিপুল সংখ্যা শক্তিতে বিভ্রান্ত ও গর্বিত হয়ে) বলতে 
লাগলেন ঃ আজ আর আমরা সংখ্যায় কম নই বিধায় আমাদের হারবার কোন 
আশংকা নেই । বিজয় তো আমাদের হাতের মুঠোয় ।৩ 

এ সময় তিনি (রাসূলুল্লাহ সা) সাফওয়ান ইবন উমায়্যার নিকট থেকে, যে 
তখন পর্যন্ত কাফির ছিল, কিছু লৌহবর্মসহ অন্যান্য অস্ত্রশস্ত্র ধার নেন এবং 
হাওয়াযিন গোত্রের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে রওয়ানা হন। 


মূর্তিপূজা আর কখনো নয় 

আল্লাহ্‌র রাসূল (সা)-এর সঙ্গে এমন কিছু লোকও এই বাহিনীতে ছিলেন যারা 
জাহিলী জীবন পরিত্যাগ পূর্বক সদ্যই ইসলামে প্রবেশ করেছিলেন । ঘটনা ছিল এই 
যে, আরবের কিছু কিছু গোত্রের “যাতে আনওয়াত” নামক একটি বিরাট ও সবুজ 
শ্যামল বৃক্ষের সঙ্গে ভক্তিযুক্ত সম্পর্ক ছিল। এতে তারা তাদের হাতিয়ার টাঙিয়ে 
রাখত, এর নিচে তারা পশু বলি দিত এবং একদিন এর ছায়ায় অবস্থান করত। 
অনন্তর সফরকালে এই বৃক্ষের প্রতি দৃষ্টিপাত হতেই জাহিলী যুগের সেই সব 
প্রাচীন রসম-রেওয়াজ ও কথাবার্তা স্মরণ করে এবং তাদের যিয়ারতগাহ দৃষ্টে 
তাদের পুরনো আবেগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে । তারা অসংকোচে খোলাখুলি 
১. হাওয়াষিন গোত্রের এলাকায় তায়েফের কাছাকাছি একটি স্থান যেখানে হুনায়ন যুদ্ধ সংঘটিত হয়। 


২. তাফসীর তাবারী, ১ম খণ্ড, ৬২-৬৩। 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, 8৪০ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৮ 


বলতে লাগল ঃ ইয়া রাসূলাল্লাহ! ওদের যেমন “যাত আনওয়াত” ছিল, তেমনি 
আমাদেরকেও একটি ভক্তি অর্থ পেশের কেন্দ্র নিধরিণ করে দিন । রাসূলুল্লাহ (সা) 
একথা শুনে বললেন £ আল্লাহু আকবার! তাঁর কসম যাঁর কবজায় মুহাম্মাদের 
জীবন। তোমরা আমার নিকট এমন এক জিনিসের দাবি জানিয়েছ যেমনটি মূসা 
(আ)-এর কওম ইয়াহুদীরা তাদের নবী মূসা (আ)-এর কাছে জানিয়েছিল । তারা 
বলেছিল £ 351২57১৪151 005 5 24011761155 1 08 al 
“আপনি আমাদের জন্য একজন উপাস্য (দেবতা) বানিয়ে দিন যেমন তাদের বহু 
উপাস্য দেবতা রয়েছে। (জওয়াবে) তিনি বললেন ঃ আরে! তোমরা দেখছি মূর্খের 
মত কথা বলনেওয়ালা সম্প্রদায়” (সূরা আ'রাফ, ১৩৮ আয়াত) । এরপর আল্লাহ্‌র 
রাসূল (সা) বললেন ঃ তোমরা নিশ্চিতভাবেই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়সমূহের 
এক একটি কথা ও তরীকার অনুসরণ করবে ।১ 
হুনায়ন উপত্যকায় 

শাওয়াল মাসের ১০ তারিখে (৮ম হি.) মুসলমানরা হুনায়ন উপত্যকায় গিয়ে 
পৌছলেন। তাঁরা ভোরের অস্পষ্ট কুয়াশার ভেতর উত্রাইয়ের দিকে অবতরণ 
করতে শুরু করলেন । হাওয়ািন গোত্রের লোকেরা তাঁদের আগে ভাগেই উক্ত 
উপত্যকায় পৌছে গিয়েছিল এবং এর ঘাঁটি, সংকীর্ণ গিরিপথ ও অপ্রশস্ত খাদে ঘাত 
ও মোর্চা বানিয়ে নিয়েছিল । মুসলমানদের চোখে দেখা মাত্রই তারা তাদেরকে 
তীরের লক্ষ্যে পরিণত করল এবং তলোয়ার কোষমুক্ত করল। অতঃপর তারা 
একযোগে পূর্ণ শক্তিতে মুসলমানদের ওপর হামলা করল। তারা ছিল স্বীকৃত 
তীরন্দায ।২ 


অধিকাংশ মুসলমানই এই অতর্কিত ও আকস্মিক হামলায় ঘাবড়ে গিয়ে 
এমনভাবে পেছনে ফিরলেন যে, কেউ কারো দিকে একবার তাকিয়েও দেখেননি 
কে কোথায় ।৩ বিপজ্জনক ও চূড়ান্ত একটি মুহূর্ত । আশংকা হচ্ছিল যুদ্ধ ক্ষেত্র বুঝি 
মুসলমানদের হাতছাড়া হয়ে যায় এবং তা বুঝি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় । 
এরপর তা সামাল দেওয়া এবং নিজেদের কেন্দ্র কায়েম রাখারও অবকাশ না 
থাকে । এখানে যা কিছু হচ্ছিল তার উহুদ যুদ্ধের সঙ্গে সাদৃশ্য ছিল অনেকটাই, 
যখন খবর রটে গিয়েছিল যে, রাসূলুল্লাহ (সা) শহীদ হয়ে গিয়েছেন এবং তখন 
মুসলমানদের পদস্থলন ঘটেছিল। 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৪২ । সিহাহ গ্রন্থেও এ বর্ণনা আছে। 
২. ইবন, হিশাম, ৪৪২-৪২। 
৩. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪৪৬ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৬৯ 


মক্কার দান্তিক লোকেরা, যারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এই অভিযানে বের 
হয়েছিল, যাদের অন্তরের গহীনতম প্রদেশ ঈমান তখনও পুরোপুরি প্রবেশ করেনি, 
পরাজয়ের এই দৃশ্য দেখে নানা রকম কথার তুবড়ি ছোটাল। তাদের অন্তরের 
গভীরে লুক্কায়িত এত দিনের ঈর্ষা ও দ্বেষ সেই মুহুর্তে সব উগরে দিল । তারা বলল 
£ পালিয়ে সমুদ্রের কুলে না পৌছা অবধি তারা থামবে না। কেউ কেউ বলতে 
লাগল £ আজ তাদের সব ইন্দ্রজাল ছিন্নভিন্ন হয়ে গেছে।১ 


বিজয় ও প্রশান্তি 


তা'আলা যতটুকু চেয়েছিলেন তা হয়ে গেল। সংখ্যাধিক্য তাদেরকে যতটা উৎফুল্ল 
করেছিল, আত্মপ্রসাদে উজ্জীবিত করেছিল, আল্লাহ তা“আলা (মক্কা) বিজয়ের মিষ্টতা 
উপভোগের পর পুনরায় পরাজয়ের তিক্ত স্বাদ চাখালেন যাতে তাদের ঈমান 
অধিকতর মজবুত হয় এবং বিজয়ের দরুন তাদের ভেতর কোনরূপ আত্মশ্লাঘা 
এবং পরাজয়ের দরুন কোনরূপ হতাশা সৃষ্টি না হয়। সেজন্য তিনি তাদেরকে 
পুনরায় আক্রমণাত্মক ভূমিকায় পৌছে দিলেন এবং আপন রাসূল ও সমস্ত 
মুসলমানদের ওপর এক ধরনের প্রশান্তি (সাকীনা) নাযিল করলেন । রাসূলুল্লাহ (সা) 
তখন সাদা রঙের একটি খচ্চরের ওপর নিউকি ও নিঃশংক চিত্তে বসেছিলেন । তাঁর 
সঙ্গে মুহাজির, আনসার ও আহলে বায়তের খুব কম লোকই তখন ছিলেন। 
‘আব্বাস (রা) ইবন আবদিল-মুত্তালিব তখন রাসূলুল্লাহ (সা)-এর খচ্চরের লাগাম 
ধরেছিলেন২ আর তিনি বলে চলেছিলেন ৪ 


+ ০1111 ১০০৫1 001 এও UI 
“আমি নবী, মিথ্যা নয় তা; আমি আবদুল মুত্তালিব বংশধর (মিথ্যা নয় তাও) ৷” 
এমতাবস্থায় মুশরিকদের একটি দল তাঁর মুখোমুখি এসে উপস্থিত হতেই তিনি 
এক মুঠো মাটি নিয়ে তাদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন যা তাদের সকলের 
চোখমুখ ভরে দিল। 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, 88২-৪৪, সংক্ষেপে ৷ 

২. সহীহ বুখারী ₹৫১১১ ॥<5: 2! 31 এই বর্ণনায় এও উল্লিখিত যে, আবু সুফিয়ান 
ইবনুল-হারিছ (রা) তাঁর সাদা খচ্চরের লাগাম ধরে রেখেছিলেন । এই বর্ণনা সহীহ মুসলিম 
শরীফে হুনায়ন যুদ্ধ শীর্ষক অধ্যায়েও রয়েছে । 

২৪ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭০ 


তিনি দেখতে পেলেন সকলেই আপন আপন চিন্তায় ব্যস্ত । তখন তিনি পিতৃব্য 
আব্বাস রো)-কে এই বলে চীৎকার দিয়ে ডাকতে বললেন ঃ * LY! ১১৬০ 
15১৯০|| ০১০! 0 “হে আনসারেরা! ওহে বাবুল বৃক্ষের সঙ্গী-সাথীবৃন্দ!”১ 
এই ঘোষণা শুনতেই লাব্বায়েক! লাব্বায়েক! আমরা হাজির আছি, আমরা হাজির! 
বলে পলায়নরত মুসলমানরা ফিরে দাঁড়াল। হযরত আব্বাস (রা) খুবই দরাজ 
কণ্ঠের অধিকারী ছিলেন। তাঁর আওয়াজ কারো কানে গিয়ে পৌছতেই তিনি উটের 
পিঠ থেকে লাফিয়ে নেমে পড়তেন এবং তলোয়ার ও ঢাল হাতে রাসূলুল্লাহ 
(সা)-এর পাশে ছুটে আসতেন । এভাবে একটি বিরাট জামা'আত সৃষ্টি হতেই তাঁরা 
কাফিরদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তুমুল যুদ্ধ শুরু হল । রাসূলুল্লাহ (সা) 
আপন বাহিনীসহ একটি টিলায় উঠলেন এবং চারদিকে তাকিয়ে দেখতে পেলেন 
উভয় পক্ষ তুমুল যুদ্ধে লিপ্ত। এতদ্দৃষ্টে তিনি বললেন £ এখন উনুন উত্তপ্ত হয়ে 
গেছে ।২ এরপর তিনি কিছু পাথর কণা হাতে নিয়ে কাফিরদের দিকে নিক্ষেপ 
করলেন । হযরত “আব্বাস (রা) বলেন £ এরপর থেকে আমি দেখতে লাগলাম 
শত্রুর আক্রমণ শক্তিতে ক্রমেই ভাটা পড়ছে এবং তাদের পিছু হটতে দেখা 
যাচ্ছে।৩ 

উভয় পক্ষই প্রাণপণ শক্তিতে লড়াই করে। তখনও লোকে পরাজিত হয়ে 
পুরোপুরি ফিরেও আসেনি এমনি মুহুর্তে দেখা যেতে লাগল কাফিরদের বন্দীরা 
হাত-পা বাঁধা অবস্থায় রাসূলুল্লাহ (সা) সমীপে হাজির ।8 আল্লাহ তা'আলা বিজয় ও 
সাহায্যকারী ফেরেশতা নাযিল করেন এবং গোটা উপত্যকা তাঁদের দ্বারা পরিপূর্ণ 
হয়ে যায়। আর এভাবেই হাওয়াযিনদের পরাজয় সম্পূর্ণ হয়। 
1৫১৯০ 31 ২,০১১ (৩ ৮০৫ ০৮13০ ৪ Ses এ 
০৫259১45০00 5৯ bri 
410১ 51৮5 ১1 ০০১৩ ০১০৭৯ 39৮০ ৮১০১৭। 
১. এরদারা সেই বৃক্ষ বোঝানো হয়েছে যেই বৃক্ষের নীচে হুদায়বিয়াতে “বায়'আতে রিদওয়ান” অনুষ্ঠিত 

হয়েছিল । আরবীতে বাবলা গাছকে ৮১... বলা হয়। এজন্য তাদেরকে “আসহাবুস'-সামরাঃ” বলা 


হয়েছে। 

২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, 88৫; ১.-১৮১১। (৮৯. উনুন উত্তপ্ত হয়ে গেছে, আরবী এই বাগধারা 
সর্বপ্রথম রাসূলুল্লাহ (সা)-এর ব্যবহার করেন এই সময়। 

৩ সহীহ মুসলিম; ৪. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৪৫ । 

. প্রাগুক্ত, ৪৪৯পৃ. সহীহ মুসলিমে কিতাবুল-জিহাদ ওয়া'স-সিয়ার শিরোনামে হুনায়ন যুদ্ধ অধ্যায়ে এই 
ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। 


www.almodina.com 


০০ 


নবীয়ে রহমত-৩৭১ 


* nti 
“আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনায়ন যুদ্ধের দিনে 
যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য, কিন্তু তা তোমাদের 
কোন কাজে আসেনি এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত 
হয়েছিল এবং পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে। অতঃপর আল্লাহ তাঁর নিকট 
থেকে তার রাসূল ও ম'মিনদের ওপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক 
সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখতে পাওনি এবং তিনি কাফিরদেরকে 
শাস্তি প্রদান করেন। আর এটাই কাফিরদের কর্মফল” (সূরা তওবা, ২৫-২৬ 
আয়াত)। 


ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ 

আরবদের বুকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে আগুন ধিকিধিকি জবলছিল 
হুনায়ন যুদ্ধের পর তা স্তিমিত হয়ে যায় এ জন্য যে, এই যুদ্ধ তাদের অবশিষ্ট 
শক্তিটুকুও নিঃশেষ করে দেয় এবং তাদের তৃণীরের সমস্ত তীরই অকেজো করে 
দেয়। তাদের জনসমষ্টি অপমানিত ও হতবল হয়ে যায় এবং তাদের অন্তর মানস 
ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত হয়ে যায় । 
আওতাস উপত্যকায় 

হাওয়াযিন গোত্র পরাজিত হওয়ার পর তাদেরই একটি দল, যার মধ্যে গোত্রের 
সর্দার মালিক ইবন আওফ ছিল, তায়েফে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে দুর্গের 
দ্বার বন্ধ করে দেয়। আরেকটি দল আওতাস নামক উপত্যকায় ছাউনি ফেলে। 
তাদের পশ্চাদ্ধাবনের নিমিত্ত রাসূলুল্লাহ (সা) আবূ আমের আল-আশ'আরীর নেতৃত্বে 
একটি অভিযান পাঠান । তারা ওদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদেরকে পরাজিত 
করে।১ হুনায়ন-এর যুদ্ধলন্ধ সম্পদ, গোলাম-বাঁদী প্রভৃতি এই সময় রাসূলুল্লাহ 
(সা)-এর খেদমতে পৌছলে তিনি এসব 'জিরানা' ২ নামক স্থানে পাঠিয়ে দেন এবং 
তাদেরকে সেখানেই নিরাপদ প্রহরাধীনে রাখা হয় ।৩ 

যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে গোলাম-বাঁদীর সংখ্যা ছিল ছয় হাজার, উট ২৪,০০০ 
বকরী ৪০,০০০-এর বেশি । আরও চার হাজার আওকিয়া রৌপ্য এর অন্তর্ভুক্ত 
১. ইবন কাছীর, ৩য় খণ্ড, ৪৬০। 


২. এটি মন্কা মু'আজ্জামা থেকে উত্তর-পূর্বের রাস্তায় একটি গুরুত্বপূর্ণ মনযিল। 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৫৯। 


www.almodina.com 


নবীয়ে রহমত--৩৭২ 


ছিল । এ পর্যন্ত প্রাপ্ত সম্পদের ভেতর এই পরিমাণ ছিল সবেচ্চি। 

রাসূলুল্লাহ (সা) হুনায়ন যুদ্ধে আপন সাহাবায়ে কিরাম ও জিহাদের 
সঙ্গী-সাথীদের এই নির্দেশ দেন যে, কোন নারী-পুরুষ ও শিশু কিংবা গোলাম যারা 
কাজের উপযুক্ত তাদের ওপর যেন হাত তোলা না হয়। এ সময় তিনি হুনায়ন যুদ্ধে 
নিহত একটি নারীর জন্য আক্ষেপ করেন।৯ 


তায়েফ যুদ্ধ 
(শাওয়াল ৮ হিজরী) 


ছাকীফের অবশিষ্ট বাহিনী 

ছাকীফের অবশিষ্ট বাহিনী তায়েফে এল এবং এখানে এসে শহরের দরজা বন্ধ 
করে দিল। তারা দুর্গের ভেতর এক বছরের খাদ্যশস্য মজুদ করল এবং যুদ্ধের 
জন্য তৈরী হল। রাসূলুল্লাহ (সা) তাদেরকে শায়েস্তা করার জন্য তায়েফ অভিমুখে 
রওয়ানা হলেন এবং সেখানে শহরের কাছাকাছি ছাউনি ফেললেন । কিন্তু 
মুসলমানরা শহরে প্রবেশ করতে পারলেন না। কেননা শহরের সমস্ত দরজা প্রথম 
থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাকীফের লোকেরা মুসলমানদের ওপর এমন 
মুষলধারে তীর বর্ষণ শুরু করে যে, মনে হচ্ছিল যেন তীর নয়, পতঙ্গের পাল 
তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। ছাকীফের লোকদের দক্ষ তীরন্দায হিসাবে পূর্ব 
থেকেই খ্যাতি ছিল। 
তায়েফ অবরোধ 

রাসূলুল্লাহ (সা) এতদ্দশ্যে সেনাবাহিনীকে অন্যদিকে সরিয়ে দিলেন এবং 
পঁচিশ-তিরিশ দিন অবধি তাদেরকে অবরোধ করে রাখলেন । ইতোমধ্যে তাদের 
সঙ্গে বেশ প্রচণ্ড যুদ্ধও চলেছে এবং উভয় পক্ষের মাঝে প্রবল তীর বর্ষণও হয়েছে। 
এই যুদ্ধে আল্লাহ্‌র রাসূল (সা) প্রথম বারের মত মিনজানীক ২ ব্যবহার করেন। 


অবরোধ ছিল কঠোর প্রকৃতির । মুসলমানদের কয়েকজন কাফিরদের তীর বর্ষণে 
শাহাদাত বরণ করেন ।৩ 


১. সীরাত ইবন কাছীর, ৩য় খণ্ড, ৬৩৮ । 


২. প্রস্তর নিক্ষেপক যন্ত্র । 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৪৭-৮৩, সংক্ষেপে । 


www.almodina.com 


অবরোধ ও যুদ্ধ দীর্ঘ হতে থাকলে আল্লাহ্‌র রাসূল (সা) ছাকীফ গোত্রের আঙুর 
বাগান কাটবার হুকুম দিলেন। এসব বাগানের আয়ের ওপর তাদের জীবিকা নিবহি 
হত । মুসলমানদের এসব বাগান কাটতে দেখে তারা অনন্যোপায় হয়ে রাসূলুল্লাহ 
(সা)-র নিকট সনির্বন্ধ অনুরোধ পাঠাল যে, আল্লাহ্‌র ওয়াস্তে ও আত্মীয়তার দিকে 
তাকিয়ে১ বাগানগুলো যেন তিনি না কাটেন। তিনি তাদের অনুরোধে সাড়া দিয়ে 
বলেন, আমিও আল্লাহ্‌র ওয়াস্তে ও আত্মীয়তার সম্পর্কের দিকে তাকিয়ে গাছ কাটা 
ছেড়ে দিলাম । 

অতঃপর আল্লাহ্‌র রাসূল (সো) এই ঘোষণা দিয়ে দিলেন, যেসব ক্রীতদাস দুর্গ 
থেকে বেরিয়ে আমাদের কাছে চলে আসবে তারা মুক্ত ও স্বাধীন। অনন্তর এই 
ঘোষণা শ্রবণে দশজনের অধিক ক্রীতদাস বাইরে বেরিয়ে আসে যাদের ভেতর আবু 
বাকরাও ছিলেন । পরবর্তী কালে আবু বাকরা (রা) একজন বিখ্যাত হাদীস বর্ণনাকারী 
ও আলিম সাহাবীরূপে পরিচিত হন। তিনি সকলকেই মুক্ত করে দেন এবং এদের 
প্রত্যেকেকে এক একজন মুসলমানের হাতে সোপর্দ করেন এবং এদের খানাপিনার 
যিম্মাদারীও তাদেরকে অর্পণ করেন। এই ঘোষণা তাদের খুব মনঃকষ্টের কারণ 
হয়।২ 
অবরোধের অবসান 

আল্লাহ্‌র পক্ষ থেকে রাসূলুল্লাহ (সা)-কে তায়েফ জয়ের আদেশ দেওয়া হয়নি। 
এজন্য তিনি হযরত ওমর (রা)-কে হুকুম দিলেন যে, ওমর (রা) যেন প্রত্যাবর্তনের 
ঘোষণা দেয় । তিনি ফিরে যাবার ঘোষণা দিতেই লোকে শোরগোল শুরু করে এবং 
তায়েফ জয় না করে ফিরে যেতে অনীহা প্রকাশ করে । তারা বলতে থাকে ঃ 
আমরা তায়েফ জয় না করে কিভাবে ফিরে যেতে পারি ? রাসূলুল্লাহ (সা) তখন 
বললেন £ আচ্ছা, ঠিক আছে। চলো, আমরা লড়াই করি । তাঁরা লড়াইয়ের সুচনা 
করলেন এবং পরিণতিতে চরম আঘাত খেলেন । অতঃপর রাসূলুল্লাহ (সা) ঘোষণা 
দিলেন £ আমরা কাল ভোরে ইনশাআল্লাহ ফিরে যাব । মুসলমানরা এই ঘোষণা 
শুনে খুবই খুশী হন এবং প্রস্তুতিতে লেগে যান। আল্লাহ্‌র রাসূল (সা) এই দৃশ্যে 
হাসতে লাগলেন ।৩ 


১. সম্ভবত বনী সা'দ গোত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে যেখানে দুধপানসহ তিনি শৈশব কাটিয়েছিলেন। 

২. যাদুল-মা“আদ, ১ম খণ্ড, ৪৫৭ পৃ. ইবনে ইসহাক বর্ণিত । 

৩. পৃবেক্তি বরাত; বুখারী ও মুসলিমে এই ঘটনা কিছুটা কমবেশিসহ বর্ণিত হয়েছে। হাসার কারণ সম্ভবত এই যে,কাল 
যখন ফেরার জন্য বলা হল তখন সকলে ইতস্তত ও অনীহা প্রকাশ করল। এরপর এখন যেই চপেটাঘাত পড়ল 
তখন খুশী হয়েই প্রস্তুতিতে লেগে গেল । মানব স্বভাবের এই ভোজবাজিতে তিনি হেসে ফেলেন । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৪ 


হুনায়েনের গোলাম-বাঁদী ও যুদ্ধলন্ধ সম্পদ 

আল্লাহ্‌র রাসূল (সা) তাঁর সঙ্গী-সাথীদের নিয়ে জি“রানায় অবস্থান করেন এবং 
হাওয়াযিন গোত্রকে দশ-বিশ দিনের মধ্যে ইসলাম গ্রহণের ও তাঁর খেদমতে হাজির 
হওয়ার মওকা দেন। এরপর তিনি যুদ্ধলন্ধ সম্পদ বন্টন করতে শুরু করেন এবং 
মুওয়াল্লাফাতুল-কু'লৃব (অথাৎ সেইসব নও মুসলিম যাদের অন্তর-মন জয় ও প্রবোধ 
দানের নিমিত্তে অংশ দেওয়া হত)-এর হক সব্থে দান করেন। আবু সুফিয়ান ও 
তাঁর দুই পুত্র য়াধীদ ও মু'আবিয়াকে তিনি দিল খুলে দান করেন। হাকীম 
ইবনুল-হিযাম, নযর ইবনুল-হারিছ, “আলা ইবনুল-হারিছা ছাড়াও কুরায়শ 
নেতৃবর্কে অত্যন্ত উদার হাতে ও বিপুল পরিমাণে দান করেন। অতঃপর তিনি 
সাধারণ যুদ্ধলন্ধ সামগ্রী চেয়ে আনেন এবং সমস্ত লোক ডেকে তাদের মধ্যে এসব 
সামগ্রী বন্টন করে দেন।৯ 


আনসারদের ভালবাসা ও তাদের আত্মত্যাগ 

এইসব সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি কুরায়শ সদর ও “মুওয়াল্লাফাতু “ল- 
কুলুব”-দেরকে বিরাট অংশ দান করেছিলেন এবং আনসারদেরকে দেওয়া হয়েছিল 
খুবই মামুলী পরিমাণ । ফলে কিছু আনসার যুবকের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া 
দেখা গেল এবং তারা কানাঘুষা শুরু করলেন। রাসূলুল্লাহ (সা) বিষয়টা টের 
পেতেই তাদেরকে পৃথকভাবে এক জায়গায় জড়ো করলেন এবং তাদের সামনে 
এমন মর্মম্পশী ও শক্তিশালী ভাষণ দিলেন যে, তাঁদের হৃদয় বীণার তারে তা 
ঝংকার তুলল, চক্ষু হল অশ্রুসিক্ত এবং ভালবাসা ও আবেগের ধারা তাদের অন্তর- 
মাঝে উপচে পড়ল । 

তিনি বললেন, “আমি কি তোমাদের কাছে এই অবস্থায় আসিনি যখন তোমরা 
গোমরাহ ও পথভ্রষ্ট ছিলে? অতঃপর আল্লাহ তা'আলা আমার মাধ্যমে তোমাদেরকে 
হেদায়াত দান করলেন। তোমরা গরীব ও দরিদ্র ছিলে; আল্লাহ তাআলা আমার 
মাধ্যমে তোমাদেরকে ধনী ও সম্পদশালী বানালেন। তোমরা একে অপরের শক্ত 
ছিলে; আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের ভাঙা অন্তরগুলো জোড়া 
লাগালেন?” 

সকলেই জওয়াব দিলেন £ আল্লাহ ও তদীয় রাসূল (সা)-এর দয়া ও অনুগ্রহ 
সবচেয়ে বেশি । এরপর তাঁরা চুপ করলে তিনি বলেন £ “ওহে আনসার! তোমরা 
কি আমার এই প্রশ্নের উত্তর দেবে?" 


১. যাদুল-মা'আদ, ১ম খণ্ড, 8৪৮, সংক্ষেপে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৫ 


তাঁরা বললেন, “ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার কথার কী জওয়াব দিতে 
পারি? সকল অনুগহ ও দয়া আল্লাহ ও তদীয় রাসূলের ৷” 

তিনি বললেন ঃ না, আল্লাহ্র কসম! যদি তোমরা চাও তবে বলতে পার আর 
তোমরা যা বলবে তা সত্য হবে এবং আমি তা সমর্থন করব। তোমরা বল যে, 
আপনি তো আমাদের কাছে এসেছিলেন এমন অবস্থায় যখন আপনাকে মিথ্যা 
প্রতিপন্ন করা হয়েছিল। সে সময় আমরা আপনাকে সত্য বলে মেনেছি, আপনাকে 
সমর্থন করেছি। সবাই আপনাকে পরিত্যাগ করেছিল, আমরা আপনাকে সাহায্য 
করেছি। আপনাকে লোকেরা আশ্রয়চ্যুত করেছিল, আমরা আপনাকে আশ্রয় 
দিয়েছি। আপনার হাত ছিল খালি; আমরাই আপনাকে সমবেদনা জানিয়েছি, 
আপনাকে সান্ত্বনা দিয়েছি, শোকে-দুঃখে প্রবোধ দিয়েছি। 

এরপর তিনি তাঁদের দিকে ফিরে এমন একটি কথা বললেন যার ভেতর 
গৌরব ও আস্থা যেমন ছিল, তেমনি এই বন্টন ও বদান্যতার রহস্যও বলে দেওয়া 
হয়েছিল। 

তিনি বললেন ঃ ওহে আনসার সম্প্রদায়! দুনিয়ার কয়েক দিনের হাসি-খুশীর 
তারা ইসলামের ওপর দৃঢ়পদ থাকে । তোমাদেরকে ইসলামে তোমাদের গভীর 
আস্থার ওপর ছেড়ে দিয়েছিলাম । এখন তোমাদের মনে আমার সম্পর্কে নানা কথার 
উদ্ভব ঘটেছে। 

এরপর তিনি এমন এক কথা বললেন যা শুনে তাঁরা নিজেদেরকে আর সংবরণ 
করতে পারেন নি এবং ঈমানী ভালবাসার স্রোতধারা তাঁদের মনের গহীনে 
স্বতঃউৎসারিত হয়ে গেল। 

তিনি বললেন £ ওহে আনসার সম্প্রদায়! তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, 
রাসূলকে সাথে নিয়ে প্রত্যাবর্তন কর? ওরা ওদের সাথে যা নিয়ে যাচ্ছে তা থেকে 
অনেক উত্তম যা তোমরা নিজেদের সাথে নিয়ে যাবে । যদি হিজরত না থাকত 
তাহলে আমি আনসারদেরই একজন সদস্য থাকতাম । যদি সমস্ত লোক এক রাস্তায় 
ও এক উপত্যকার ভেতর দিয়ে পথ চলে আর আনসাররা অন্য উপত্যকায় পথ চলে 
তাহলে আমি আনসারদের সঙ্গে সেই উপত্যকার পথ ধরেই চলব । আনসাররা 
আমার শরীরের সঙ্গে লেগে থাকা অঙ্গাবরণ এবং অন্যান্য লোক চাদরতুল্য 
বহিরাবরণ । হে আল্লাহ! তুমি আনসারদের ওপর রহম কর, আনসার সন্তানদের 
ওপর রহম কর এবং আনসার সন্তানের সন্তানদের ওপর রহম কর। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৬ 


এতদশ্রবণে সকল আনসার কান্নায় ভেঙে পড়লেন । চোখের পানিতে তাঁদের 
দাড়ি পর্যন্ত ভিজে গেল ৷ তাঁরা বলতে লাগলেন £ আল্লাহ্‌র রাসূল আমাদের ভাগে, 
আমাদের অংশে পড়েছেন, এতেই আমরা খুশী (আমরা আর কিছু চাই না)।৯ 
বন্দীদের প্রত্যর্পণ 

হাওয়াধিন গোত্রের ১৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (সা)-এর 
সঙ্গে এসে সাক্ষাৎ করল এবং তাঁর নিকট দয়াপরবশ হয়ে তাদের বন্দীদেরকে এবং 
তাদের মালমাত্তা ফিরিয়ে দেবার জন্য আবেদন জানাল । তিনি তাদেরকে বললেন, 
“তোমরা দেখতে পাচ্ছ যে, আমার সঙ্গে কারা কারা রয়েছেন । আমার নিকট 
সবচেয়ে পসন্দীয় কথা হল যা সত্য । এখন তোমরা বল, তোমাদের সন্তান-সন্ততি 
ও তোমাদের মহিলারা তোমাদের নিকট বেশি প্রিয়, নাকি তোমাদের মালমাত্তা ও 
অপরাপর সামগ্রী £” 

উত্তরে তারা জানাল যে, তাদের সন্তান-সন্ততি ও মহিলারাই তাদের নিকট 
বেশি প্রিয় । এর সমতুল্য তারা অন্য কিছুকে মনে করে না। আল্লাহ্র রাসূল (সা) 
তখন তাদেরকে বললেন £ যাও, কাল ভোরে সালাত আদায়ের পর তোমরা দাঁড়িয়ে 
বলবে, আমরা মুসলমানদের জন্য আল্লাহ্‌র রাসূল (সা)-কে সুপারিশকারী বানাচ্ছি 
এবং আল্লাহ্‌র রাসূল (সা)-এর সামনে মুসলমানদেরকে সুপারিশকারী বানিয়ে পেশ 
করছি, আপনি আমাদের গোলাম-বাঁদী ফিরিয়ে দিন। অতঃপর পরদিন তিনি যখন 
সালাত আদায় থেকে মুক্ত হলেন তখন তারা নির্দেশ মাফিক তাদের আবেদন পেশ 
করল । তখন তিনি বললেন £ আমার অংশে ও বনী আবদু'ল-মুত্তালিবের অংশে যা 
কিছু আছে তা তোমাদেরকে সমর্পণ করলাম । আর অন্যদের নিকট তোমাদের 
সুপারিশ করছি। অনন্তর সুপারিশের প্রেক্ষিতে মুহাজির ও আনসারগণ বললেন £ 
আমাদের অংশে যা কিছু আছে আমরা আল্লাহ্‌র রাসূলের খেদমতে তা পেশ 
করলাম । 

কিন্তু বনী তামীম, বনী ফাযারা ও বনী সুলায়ম-এর তিনজন তাদের অংশ 
ছাড়তে রাজী হল না। তখন রাসূলুল্লাহ (সা) তাদেরকে বুঝিয়ে বললেন £ এই 
লোকগুলো মুসলমান হয়ে আমাদের কাছে এসেছে । আমি তাদের অপেক্ষাও 
করেছি এবং তাদেরকে এখতিয়ারও দিয়েছি। কিন্তু তারা তাদের সন্তান-সন্ততি ও 
স্ত্রীদের তুলনায় অন্য কিছুকে প্রাধান্য দেয়নি । অতএব তোমাদের কাছে যদি এমন 
কোন বন্দী থাকে আর সে যদি খুশী মনে তা দিতে চায় তবে সেজন্য পথ খোলা 


১. মূল বর্ণনা বুখারী ও মুসলিম রয়েছে । যাদু'ল-মা'আদ প্রণেতা এই বর্ণনাকে খুবই ব্যাপক ও বিস্তৃতভাবে 
বর্ণনা করেছেন আর আমরা তাই উদ্ধৃত করে দিয়েছি। দেখুন বুখারী, তায়েফ যুদ্ধ শীর্ষক অধ্যায় । 
www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৭ 


রয়েছে । আর যদি কেউ তার হক ছাড়তে না চায় তবুও সে তা তাদেরকে দিয়ে 
দিক । আমি তাকে আল্লাহ্‌র পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত যুদ্ধলন্ধ সম্পদ থেকে এর 
ছয় গুণ বেশি দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। 

সকলেই বলল ঃ রাসূলুল্লাহ (সা)-এর খাতিরে আমরা খুশী মনে হাজির করছি। 
তিনি বললেন 8 আমার জানা নেই যে, তোমাদের মধ্যে কে এতে খুশী আর কে 
খুশী নও । এখন তোমরা ফিরে যাও । তোমাদের স্থানীয় নেতারা তোমাদের সঠিক 
অবস্থা সম্পর্কে আমাকে অবহিত করবে । মোটের ওপর সকলেই তাদের মহিলা ও 
শিশুদেরকে ফিরিয়ে দিল, একজনও এ ব্যাপারে পিছিয়ে রইল না। প্রত্যেক বন্দীকে 
রাসূলুল্লাহ (সা) পোশাকও দান করেছিলেন ।১ 


কোমল আচরণ ও বদান্যতা 

মুসলমানরা এই অভিযানে যেই বিপুল সংখ্যক গোলাম-বাঁদী রাসূলুল্লাহ 
(সা)-এর খেদমতে পাঠিয়েছিলেন তাদের মধ্যে তাঁর ধাত্রীমাতা হালিমা সা'দিয়ার 
কন্যা দুধবোন শায়মাও ছিলেন । মুসলমানরা তাঁকে চিনতে পারেনি । এজন্য 
নিজের পরিচয় পেশ করে বলেন, তোমাদের জানা উচিত যে, আমি তোমাদের 
সদাঁরের দুধ-শরীক বোন। কিন্তু তারা তাঁর কথায় বিশ্বাস করেনি । তাঁকে রাসূল 
(সা)-এর খেদমতে পৌছে দেওয়া হয়। 

তিনি রাসূলুল্লাহ (সা)-র খেদমতে হাজির হয়ে নিজের পরিচয় দিতে গিয়ে 
বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি আপনার দুধবোন । তিনি এর পরিচয়জ্ঞাপক 
কোন চিহ্ন আছে কিনা জানতে চাইলে শায়মা বললেন $ হাঁ, আছে। একবার আমি 
আপনাকে কোলে নিয়েছিলাম । সে সময় আপনি আমার পিঠ কামড়ে দিয়েছিলেন, 
কামড়ের দাগ আজও আমার পিঠে রয়ে গেছে । তিনি দাগ দেখে চিনতে পারলেন । 
তারপর তিনি নিজের চাদর বিছিয়ে তাঁকে বসতে দিলেন এবং বললেন $ যদি তুমি 
চাও সম্মান ও প্রীতির সঙ্গে আমার সাথে থাকতে পার । আর চাইলে হাদিয়া- 
তোহফাসহ তুমি যেখানে যেতে চাও পাঠিয়ে দিতে পারি। তোমার গোত্রে ফিরে 
যেতে চাইলেও যেতে পার । শায়মা বললেন £ আপনি আমাকে যা দেবার দিয়ে দিন 
এবং আমাকে আমার গোত্রের নিকট পৌছে দিন । আমি আমার লোকদের সঙ্গেই 
থাকতে চাই । তিনি তাঁকে প্রচুর উপহারসামগ্রী দান করলেন। শায়মা ইসলামও 
কবুল করেছিলেন । তিনি তাঁকে তিনটি গোলাম, একটি বাঁদী ও কিছু বকরী দান 
করেছিলেন।২ 


১. যাদুল-মা“আদ, ১ম খণ্ড, ৪৪৯: বুখারী । 
২. প্রাগুক্ত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৮ 


হুনায়ন যুদ্ধ থেকে অবসর মিলতেই রাসূলুল্লাহ (সা) জি“রানায় পৌছে গোলাম 
ও যুদ্ধলন্ধ সম্পদ বণ্টনের কাজ শেষ করলেন এবং উমরা আদায়ের নিয়তে ইহরাম 
বাঁধলেন। এটি ছিল তায়েফবাসীদের মীকাত এবং মক্কা থেকে এক মনযিল দূরে 
অবস্থিত । “উমরা আদায়ের পর তিনি মদীনায় প্রত্যাগমন করলেন । ৯ এ ঘটনা ছিল 
৮ম হিজরীর যী-কাদা মাসের ।২ 


আপন খুশীতে, আপন ইচ্ছায় 

তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা) মুসলমানদেরকে বললেন £ 
বল- ০5১০৯ 1১ ১১১১০ ১৬১০ ১৬০1 অর্থাৎ আমরা সফর থেকে 
প্রত্যাবর্তন করছি, (গোনাহ থেকে) তওবা করছি, (সকল অবস্থায় আল্লাহ পাকের) 
ইবাদত করছি এবং আল্লাহ তাআলা যিনি আমাদের প্রভূ প্রতিপালক তাঁর প্রশংসা 
করছি।” সাহাবায়ে কিরাম আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ ! আপনি ছাকীফ 
গোত্রের জন্য বদদু'আ করুন । তিনি তখন এই দু'আ করলেন ঃ হে আল্লাহ্‌! 
ছাকীফকে হেদায়াত দিন এবং তাদেরকে এখানে নিয়ে আসুন । 

ওরওয়া ইবন মাসউদ আছ-ছাকাফী আল্লাহ্‌র রাসূল (সা) মদীনায় পৌছুবার 
পূর্বেই পথিমধ্যে মিলিত হন, ইসলাম কবুল করেন এবং সেখান থেকেই 
ইসলামের দাওয়াত প্রদান মানসে আপন গোত্রে ফিরে যান। তাঁকে তাঁর গোত্রে 
খুবই সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখা হত এবং তিনি তাদের মধ্যে মধ্যে খুবই জনপ্রিয় 
ছিলেন। কিন্তু ইসলামের ঘোষণা দিতেই লোকে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং 
তীরের আঘাতে তাঁকে শহীদ করে দেয়। 

তাঁর শাহাদাতের পর ছাকীফ গোত্র কয়েক মাস অবধি অপেক্ষা করে। 
অতঃপর তারা নিজেদের মধ্যে পরামর্শক্রমে স্থির করে যে, সমগ্র আরব জাতি 
ইসলাম কবুলপূর্বক রাসূলুল্লাহ (সা)-র সামনে আত্মসমর্পণ করেছে। এক্ষণে তাদের 
গোটা আরবের বিপক্ষে লড়াই করবার মত শক্তি নেই । অতএব, আল্লাহ্র রাসূল 
সমীপে একটি প্রতিনিধি দল পাঠানোই ভাল হবে। 


মূর্তিপূজার সঙ্গে আপোস সম্ভব নয় 
প্রতিনিধি দলটি আল্লাহ্‌র রাসূল (সা)-এর খেদমতে উপস্থিত হলে তিনি তাদের 
জন্য মসজিদে নববীর এক কোণে একটি তাঁবু স্থাপন করেন । দলটি ইসলাম কবুল 


১. ইবন হিশাম, ২য় খণ্ড, ৫০০। 
২, বুখারী, হুদায়বিয়ার যুদ্ধ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৭৯ 


করে এবং রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে দরখাস্ত পেশ করে যে, তাদের “লাত” 
নামক বিশিষ্ট মূর্তিটিকে যেন তিন বছর পর্যন্ত না ভাঙা হয়। রাসূলুল্লাহ (সা) তাদের 
দরখাস্ত প্রত্যাখ্যান করেন । তারা এরপর দু'বছর, অতঃপর এক বছর, অবশেষে 
এক মাসের অবকাশ প্রার্থনা করে । কিন্তু তিনি তাদেরকে এক মাস সময় দিতেও 
অস্বীকার করেন এবং তাদের সঙ্গে হযরত আবু সুফিয়ান ও মুগীরা ইবন শু“বা (রা) 
(শেষোক্ত সাহাবী ছাকীফ গোত্রেরই লোক ছিলেন)-কে হুকুম দেন যেন তাঁরা 
দু'জন গিয়ে উক্ত মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো করে দেন। এরপর প্রতিনিধি দল 
তাদের সালাত আদায় থেকে অব্যাহতি দানের জন্য আবেদন জানায় । তিনি 
বললেন ঃ যেই ধর্মে সালাত নেই তাতে কোন কল্যাণ নেই। 

এরপর তারা তাদের মিশন থেকে যখন মুক্ত হল এবং ঘরে ফেরার উদ্যোগ 
নিল তখন রাসূলুল্লাহ (সা) তাদের সঙ্গে আবূ সুফিয়ান ও মুগীরা ইবন শু“বা 
(রা)-কে পাঠিয়ে দেন। মুগীরা (রা) মূর্তি ভাঙার কাজটি সুষ্ঠুভাবেই সম্পন্ন করেন। 
এরপর ইসলাম গোটা ছাকীফ গোত্রে ছড়িয়ে পড়ে এবং তায়েফের প্রত্যেক মানুষ 
ইসলামের মহামূল্য নে“মত লাভে ধন্য হয়।১ 


কা“ব ইবন যুহায়র-এর ইসলাম গ্রহণ 

রাসূলুল্লাহ (সা)-এর তায়েফ থেকে প্রত্যাবর্তন করতেই আরবের প্রখ্যাত কবি 
যুহায়র ইবন আবী সুলমার পুত্র প্রখ্যাত কবি কা“ব ইবন যুহায়র পবিত্র খেদমতে 
হাজির হন। কবি কা'ব নিন্দাসূচক অনেক কবিতা রচনাপূর্বক রাসূলুল্লাহ (সা)-কে 
বহু কষ্ট দিয়েছিলেন । কিন্তু মক্কার লোকদের ইসলাম গ্রহণের ফলে দুনিয়া তার 
জন্য সংকীর্ণ ও সংকুচিত হয়ে যায় এবং স্বয়ং তার জীবনের প্রতিই বিতৃষ্ণা জন্মে 
যায়। এমন সময় তার মুসলিম ভ্রাতা বুজায়র (রা) তাকে পরামর্শ দেন যে, বাচতে 
চাইলে সে যেন লজ্জিত ও অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে উপস্থিত হয় 
এবং ইসলাম কবুল করে । অন্যথায় তার পরিণতি খুব খারাপ হবে বলেও তিনি 
তাকে সতর্ক করে দেন। 

কা'ব ভ্রাতা বুজায়র (রা)-এর পরামর্শ গ্রহণ করে মদীনায় এসে উপস্থিত হন 
এবং ফজর সালাত আদায়অন্তে যখন রাসূল (সা) উপবেশনরত ছিলেন ঠিক সেই 
সময় সেখানে উপস্থিত হয়ে পবিত্র সান্নিধ্যের কাছাকাছি বসেই মুসাফাহা করেন। 
আল্লাহ্‌র রাসূল (সা) তাকে চিনতেন না। অনন্তর কবি কা'ব বলেন, কা'ব ইবন 
যুহায়র অনুতপ্ত হৃদয়ে ও মুসলমান হয়ে আপনার খেদমতে হাজির ৷ সে আপনার 
১. যাদু'ল-মাআদ, ১ম খণ্ড, ৪৫৮-৫৯, সংক্ষেপে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮০ 


নিরাপত্তা প্রার্থনা করছে । আপনি কি তার তওবা কবুল করবেনঃ এতদশ্রবণে জনৈক 
আনসারী তার দিকে ছুটে আসেন এবং বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি অনুমতি 
দিন, আল্লাহ্‌র দুশমনের গর্দান এখনই আমি উড়িয়ে দেই। তিনি তাকে নিবৃত্ত করে 
বললেনঃ না, থাক । ছেড়ে দাও তাকে । সে তওবা করে এবং তার অতীত অপকর্ম 
থেকে বিরত হয়ে এখানে এসেছে । এরপর কা'ব তার প্রসিদ্ধ কবিতা কাসীদা-ই 
লামিয়া আবৃত্তি করেন ৪ 
০৬১৫০ ১৬4 ৮১০১ 2 
“সু'আদ পৃথক হয়ে গেছে, আমার হৃদয় তো প্রেমের রোগী; সে প্রেমের 
পেছনে এমনভাবে বন্দী যে, তার পায়ে বেড়ি পরানো হয়েছে আর তাকে মুক্ত করার 
জন্য মুক্তিপণও দেওয়া হয়নি ।” 
অতঃপর কবিতার শেষাংশে তিনি আবৃত্তি করেন ঃ 
4০০৮৯০৮০১৬4 ৭০৭ ol 
০1৬1৮ 4111 ১৬০০ ১১ ৮৫০ 
“নিঃসন্দেহে রাসূল (সা) একটি নূর যদ্দারা চতুর্দিক আলোকিত হয় এবং তিনি 
আল্লাহ্‌র একটি উন্মুক্ত ধারালো তলোয়ার ৷” 


কবিতা শুনে তিনি তার চাদর মুবারক শরীর থেকে নামিয়ে তাকে দান 
করেন ।৯ কাসীদাতুল্‌ বুরদাহ নামে নামকরণ করা হয় উক্ত কাসীদাকে। 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৪৬৬-৬৮; কাস্তাল্লানী তদীয় মাওয়াহিব গ্রন্থে আবূ বকর ইবনু'ল-আনবারীর 
সূত্রে বর্ণনা করেন যে, যখন তিনি এই অবধি কবিতা পাঠ করেন তখন তিনি শরীর থেকে চাদর থুলে 
তাকে দিয়েছেন । এটিই সেই চাদর যা হযরত মু'আবিয়া (রা) দশ হাজার দীনার মূল্যে খরিদ করতে 
চাইলে তিনি উত্তর দিয়েছিলেনঃ আমি রাসূল (সা) প্রদত্ত চাদরের মুকাবিলায় অন্য কিছুকে অগ্রাধিকার 
দিতে পারি না। কা“ব-এর ইনতিকালের পর তার উত্তরাধিকারীদের নিকট থেকে হযরত মু'আবিয়া (রা) 
উক্ত চাদর বিশ হাজার দীনার মূলে খরিদ করেন । তিনি বলেনঃ এই সেই চাদর যা মুসলিম সুলতানদের 
নিকট বংশপরম্পরায় রক্ষিত ছিল (আয-যুরকানী, মাওয়াহিব, ৩য় খণ্ড, ৭০)। 


www.almodina.com 


তাবৃক যুদ্ধ” 
(রজব ৯হি.) 


তাবৃক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব ও এর কারণ 

শক্র অন্তরে ভয় ও ভীতিকর প্রভাব প্রতিষ্ঠা করতে এবং সেইসব লোকের 
চোখ খুলে দিতে (যারা মনে করতে শুরু করেছিল যে, ইসলামের এই অগ্রিক্ষুলিঙ্ 
দাউ দাউ করে জ্বলে উঠে আবার দপ করেই নিভে যাবে কিংবা তা আকাশে এক 
টুকরো মেঘের মতই দেখা দিয়ে আবার হঠাৎ করেই কোন দিগন্তে মিলিয়ে যাবে) 
তাবুক যুদ্ধের সেই প্রভাবই পড়েছিল যেই প্রভাব পড়েছিল মক্কা বিজয়ের । এই যুদ্ধ 
তৎকালীন বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী ও সর্ববৃহৎ সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষের 
সমর্থক ছিল, আরবদের চোখে যেই সাম্রাজ্য অত্যন্ত বিশাল ও বিরাট প্রভাবশালী 
ছিল। অনন্তর আবু সুফিয়ান যখন দেখতে পেলেন যে, রোম সম্রাট হেরাক্লিয়াস 
রাসূলুল্লাহ (সা)-এর প্রেরিত পত্রের কতটা গুরুত্্‌ দিলেন এবং এর দ্বারা তিনি 
কতখানি প্রভাবিত হলেন তখন তার মুখ দিয়ে স্বতঃস্ফুর্তভাবেই বেরিয়ে গেল, 
[এবং যা পড়ে হেরাক্রিয়াস পরিমাপ করে নিয়েছিলেন যে, জযীরাতু“ল-আরবে 
একজন নবী (আ)-এর আবির্ভাব ঘটতে যাচ্ছে] “মুহাম্মাদ ইবন ‘আবদুল্লাহ 
(সা)-এর মিশন দেখছি বিরাট শক্তি সঞ্চয় করেছে! ২ তাকে রোমের সম্রাট অবধি 
ভয় করতে শুরু করেছে।” তিনি বলেন, “তখন থেকেই আমার বিশ্বাস দৃঢ় থেকে 
দৃঢ়তর হতে থাকে যে, একদিন তিনি অবশ্যই জয়যুক্ত হবেন। এমন কি আল্লাহ 
তাআলা আমার অন্তরে ইসলামগ্রীতির সঞ্চার করলেন” (এবং আমাকে ইসলাম 
গ্রহণের তৌফীক দিলেন)। 


সে যুগে আরবের লোকেরা রোমকদের সঙ্গে যুদ্ধের এবং তাদের ওপর আক্রমণ 


১. তাবুক মদীনা মুনাওয়ারা ও দামিশকের মধ্যবর্তী স্থানে এবং আয়লার 081 
কি রা Mat “তাবৃক হিজর ও 
হিজর থেকে চার মনযিল রা অবস্থিত । কথিত আছে যে, আসহাবু'ল-আয়কা, যাদের মধ্যে হযরত 
শু'আয়ব (আ) প্রেরিত এখানেই বাস করত। তাবৃক লোহিত সাগর থেকে ছয় মনযিল দূরে 
‘গুসমা’ ও 'শারবী' নামক দু'টি পাহাড়ের মাঝে অবস্থিত (বুস্তানীর দা.মা.)। এক্ষণে এটি সৌদী 
সামরিক ছাউনি, মদীনা প্রশাসনের অধীন, মদীনা থেকে সাত শত কি.মি. দূরে । 
২, আৰ সুফিয়ান হুযুর (সা) সম্পর্কে ইবন আবী কাৰ্শা এই শব্দটি বিদ্রপাত্মকভাবে বলেছিলেন । আবু 
সম্পর্কে দুটো উক্তি রয়েছেঃ একটি হল, তিনি খুযা'আ গোত্রের কেউ ছিলেন যিনি তার সময় 
তিনি পরিত্যাগ করেছিলেন । দ্বিতীয়ত, তার পুর্বপুরুষদের মধ্যে কেউ হবেন (মাজমা“উ 
বিহারি'ল-আনওয়ার)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮২ 


করবার স্বপ্নও দেখতে পারত না, বরং তারাই সর্বদা ভয়ে তটস্থ থাকত যে, না জানি 
তারা তাদের ওপর হামলা করে বসে । মোটকথা, তারা নিজেদেরকে এতটা যোগ্যও 
মনে করত না যে, কেউ তাদের দিকে তাকাবে এবং তাদেরকে আক্রমণস্থূলে 
পরিণত করবে মদীনার মুসলমানদের ওপর কখনো আকস্মিক বিপদ এসে দেখা 
দিলে কিংবা কোনরূপ হুমকি এসে হাজির হলে তাদের চিন্তাধারা বড়জোর 
গাসসানের খৃষ্টান আরব রাজ্যগুলোর দিকে যেত যারা ছিল রোম সম্রাটের অধীন। 

৮ম হিজরীতে সংঘটিত আয়লার ঘটনায় হযরত ওমর (রা)-এর কথা থেকেও 
বিষয়টির ওপর আলোকপাত ঘটে । তিনি বলেনঃ আমার একজন আনসারী দোস্ত 
ছিলেন। আমি যখন হুযূর (সা)-এর দরবারে অনুপস্থিত থাকতাম তখন তিনি 
দরবারে নববীর রোয়েদাদ আমাকে শোনাতেন। আর যখন তিনি অনুপস্থিত 
থাকতেন তখন আমি তাকে খবরাদি পৌছাতাম | সে সময় আমরা গাসসানের এক 
বাদশাহর ভয়ে খুব ভীত থাকতাম । তার সম্পর্কে আমরা প্রায়ই শুনতাম যে, উক্ত 
বাদশাহ আমাদের ওপর আক্রমণ করতে ইচ্ছুক । আমরা সব সময় এই ধারণা 
করতাম কখন আমাদের ওপর আক্রমণ হয় । এ সময় একদিন আমার উক্ত আনসার 
দোস্ত আমার কাছে এলেন এবং আমার দরজায় আঘাত করতে লাগলেন । তিনি 
তাকে এভাবে দেখে শুধালাম, “গাসসানীরা কি হামলা করে বসেছে ?”১ 

এ সময় রোম সাম্রাজ্যের সৌভাগ্য রবি মধ্যাহ্ন গগনে দোর্দগ্ প্রতাপে বিরাজ 
করছিল । হেরাক্লিয়াসের নেতৃত্বে তার সেনাবহিনী ইরানী ফৌজকে তছনছ করে 
দিয়েছিল এবং ইরানের অভ্যন্তরে বহুদূর অবধি ঢুকে পড়েছিল । অনন্তর এই বিপুল 
ও অস্বাভাবিক বিজয়ের আনন্দে ও কৃতজ্ঞতাস্বরূপ হেরাক্রিয়াস হেমস থেকে আয়লা 
অবধি একজন প্রবল পরাক্রান্ত বিজেতা হিসাবে শাহী জীকজমকের সঙ্গে সফর 
করেন ।২ এটি ৭ম হিজরীর ঘটনা । হেরাক্লিয়াস সে সময় ইরানীদের থেকে লব্ধ 
ক্রুশ কাষ্ঠ বহন করছিলেন। সমস্ত রাস্তা গালিচা ও ফরাশ দ্বারা আচ্ছাদিত ছিল । 
চতুর্দিক থেকে পুস্প বৃষ্টি বর্ষিত হচ্ছিল আর সম্রাট তার ভেতর দিয়ে রাস্তা অতিক্রম 
করছিলেন । গৌরবমপ্তিত এই বিজয়ের পর দু'বছরও অতিক্রান্ত হয়নি আল্লাহ্‌র 
রাসূল (সা) রোমকদের মুকাবিলায় মদীনা থেকে রওয়ানা হলেন। এই যুদ্ধের 
মাধ্যমে আরবদের মন-মস্তিষ্কের ওপর যার গভীর ছাপ পড়েছিল । আল্লাহ তা'আলা 
সিরিয়ার ওপর হামলার রাস্তা খুলে দেন, হযরত আবূ বকর ও হযরত ওমর (রা) 


১. বুখারী এই ঘটনা সূরা তাহরীমের তাফসীরে ও মুসলিম কিতাবু'ত- তালাক এ উদ্ধৃত করেছেন । 
২. মুসলিম, কিতাবু'ল-জিহাদ ওয়াস-সিয়ার। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৩ 


-এর খিলাফত আমলে যা বিজিত হয়েছিল । এর ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু এই 
তাবৃক যুদ্ধেই। 

এই যুদ্ধ কিভাবে সংঘটিত হয়েছিল সে সম্পর্কে নিম্নোক্ত ঘটনা বর্ণিত আছে ঃ 
রাসূলুল্লাহ (সা) সংবাদ পান যে, রোমকরা আরবের উত্তর সীমান্তের ওপর হামলার 
প্রস্তুতি নিচ্ছে। ইবন সাদ ও তদীয় উত্তাদ শায়খ ওয়াকিদী বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ (সা) নাবাতীয়দের থেকে সংবাদ পান যে, হেরাক্লিয়াস তার সৈন্যদের 
এক বছরের খোরাকের ব্যবস্থা করেছেন এবং তার সঙ্গে লাখম, জুযাম, ‘আমেলা 
ও গাসসান, অধিকন্তু আরবের অপরাপর বিজয়ী গোত্রসমূৃহকে শামিল করে 
নিয়েছেন এবং তার বাহিনী “বালকা' অবধি পৌঁছেও গেছে ।৯ 

এই বর্ণনা বাদ দিলেও বলা যায় যে, এই যুদ্ধের আসল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল 
প্রতিবেশী হুকুমতগুলোকে ভীত-চকিত করে তোলা যদ্বারা ইসলামের কেন্দভূমি ও 
ইসলামের বর্ধিত ও উঠতি দাওয়াত এবং এর ক্রমবর্ধমান শক্তি ও সামর্থ্যকে 
ক্ষতিগ্রস্ত করবার সমূহ আশংকা ছিল । এই যুদ্ধের মাধ্যমে সেই সব হুকুমতকেও 
সতর্ক করা দরকার ছিল যে, তারা যেন মুসলমানদের ওপর তাদের ভূখণ্ডে ঢুকে 
আক্রমণ করার স্পর্ধা ও দুঃসাহস না দেখায় এবং তাদেরকে সহজেই গিলে ফেলা 
যাবে এমনটিও যেন না ভাবে । যে ব্যক্তির এমত অবস্থা হবে সে এত বড় বিশাল 
সাম্রাজ্যের ওপর হামলা করতে পারে না আর না তার সীমান্তে প্রবেশ করে তার 
জন্য কোন চ্যালেঞ্জ কিংবা বিপদ হয়ে দেখা দিতে পারে । তার পশ্চাতে সেই 
হেকমত ক্রিয়াশীল ছিল যার উল্লেখ কুরআন মজীদ তাবৃক যুদ্ধ প্রসঙ্গে করেছে। 
1১০৯১ ১8৫] ০০০৮2 52301150558 ১০৪ 0234 উর 

+ ১৪১০]। ১2111717555 bills 

“মু‘মিনগণ! কাফিরদের সঙ্গে যুদ্ধ কর যারা তোমাদের আশেপাশে 
ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং তারা যেন যুদ্ধে তোমাদের দৃঢ়তা ও কাঠিন্য অনুভব 
করে। আর জেনে রেখো যে, আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন” (সূরা তওবা, ১২৩ 
আয়াত) । 


এই লক্ষ্য ও উদ্দেশ্য এই যুদ্ধের দ্বারা পূরণ হয়ে যায়। রোমকরা এর জওয়াব 
কোন পাল্টা আক্রমণ, অগ্রাভিযান, সামরিক চলাচল ও গতিবিধি ও ফৌজী তৎপরতা 
দ্বারা দেয়নি, বরং তারা এই প্রকাশ্য চ্যালেঞ্জের মুকাবিলায় এক ধরনের 


১. আয-যুরকানী, মাওয়াহিব, ৩য় খণ্ড, ৬৩-৬৪ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৪ 


পশ্চাদপসরণ ও নীরবতা অবলম্বন করে এবং এই নবোথিত শক্তি সম্পর্কে যতটা 
পরিমাপ তিনি এই সময় করতে সক্ষম হন তা ইতিপূর্বে তার কখনো হয়নি । 


দ্বিতীয় উপকারিতা যা এই বীরতৃপূর্ণ যুদ্ধ থেকে পাওয়া গেল তা এইযে, 
যুদ্ধের ফলে জযীরাতুল-আরবের সেই সব গোত্র, অধিকন্তু সেই সব বিজয়ী ও 
ক্ষমতাসীন গোত্রের (যারা রোমক শাহানশাহর সঙ্গে সম্পর্কিত ও তাঁর অধীনে ছিল) 
অন্তরে মুসলমানদের ভীতিকর প্রভাব ও প্রতিপত্তি কায়েম হয়ে যায় এবং এর 
মাধ্যমে তারা ইসলাম সম্পর্কে গভীরভাবে ভাববার সুযোগ পায়। অধিকন্তু এও 
অনুভব করার মওকা পায় যে, ইসলাম কোন বুদবুদ নয় যা পানির ওপর ভেসে ওঠার 
পর মুহূর্তেই মিলিয়ে যায় । এর ভবিষ্যত অত্যন্ত আলোকোজ্জ্বল এবং সম্ভবত এর 
মাধ্যমে এসব জাতিগোষ্ঠী ইসলামে প্রবেশের কোন সুযোগ পেয়ে যাবে যা স্বয়ং 
তাদের ভূখণ্ডে ও তাদেরই দেশে প্রকাশিত হয়েছে । এ সব লোকের উল্লেখ করতে 
গিয়ে, যারা এই যুদ্ধে বের হয়েছিল, কুরআন মজীদ এই সত্যের দিকেই ইঙ্গিত 
প্রদান করেছে £ 
19555 ৫ DUES ২ ০৫] চি ০০৮০ ১৮০৯, 

+e 

“আর তারা যে পদক্ষেপই গ্রহণ করে তা কাফিরদের ক্রোধ উদ্রেক করে এবং 
শত্রুদের নিকট থেকে (আঘাত কিংবা অন্য কোন প্রকারের ক্ষতি) যা-ই কিছু প্রাপ্ত 
হয় তা তাদের সৎকর্মরূপে গণ্য হয়” (সূরা তওবা, ১২০ আয়াত)। 

রোমকদের মনে মৃতা যুদ্ধের স্মৃতি তখন পর্যন্ত বেশ ভাল রকমই জাগরুক 
ছিল যে যুদ্ধে তাদের পরিপূর্ণ সান্ত্বনা লাভ ঘটে এবং যে যুদ্ধে প্রতিটি পক্ষই 
প্রত্যাবর্তনকেই দুর্লভ জ্ঞান করেছে আর এর দরুন বায়যান্টাইন সাম্রাজ্য ও এর 
সুবিশাল সেনাবাহিনীর যেই ভীতিকর প্রভাব আরবদের মানসপটে ছিল তা খুবই 
কমযোর হয়ে যায়। 

সারকথা এই যে, এই যুদ্ধের সীরাত-ই নববী ও ইসলামের দাওয়াতের 
ইতিহাসে একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর দ্বারা সেইসব উদ্দেশ্য ও লক্ষ্য 
পূর্ণতা প্রাপ্ত হয় যা মুসলমান ও আরবদের অনুকূলে খুবই সুদূরপ্রসারী ছিল এবং যার 


ইসলামের ইতিহাসের ধারাবাহিকতা ও ভবিষ্যতে সংঘটিতব্য ঘটনাবলীর ওপর 
গভীর প্রভাব পড়ে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৫ 


যুদ্ধের সময়পর্ব 


৯ম হিজরীর রজব মাসে এই যুদ্ধ সংঘটিত হয়।১ তখন প্রচণ্ড গ্রীষ্ম মৌসুম । 
খেজুর পাকার সময় । রৌদ্রের প্রচণ্ড তাপ থেকে আশ্রয় খুজতে একটু ছায়া তখন 
অনেক মিষ্টি মধুর মনে হত । আর তিনি এমনি এক সময় এই যুদ্ধের নিমিত্ত দীর্ঘ 
সফরের নিয়ত করলেন । যেহেতু পানিবিহীন শুষ্ক মরু বিয়াবান পাড়ি দিতে হবে, 
ওদিকে মুকাবিলা করতে হবে এক কঠিন শক্রর, তাই তিনি মুসলমানদেরকে আগে 
ভাগেই এ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন যে, এবারকার অভিযান কোন দিকে 
পরিচালিত হবে২ যাতে তারা এজন্য ভাল রকম প্রস্তুতি গ্রহণ করতে পারে । এই 
সময়টাই ছিল খুবই টানাটানির ও দুর্ভিক্ষের বছর। 


মুনাফিকরা এ সময় বিভিন্ন বাহানা ও অজুহাত পেশ করে আপনাআপন ঘরে 
বসে রইল । তাদেরকে শক্তিশালী ও বিপজ্জনক শত্রুর ভয়-ভীতি, কঠিন মৌসুম, 
জিহাদের প্রতি অনাকর্ষণ ও অনাগ্রহ ও দীনে হক তথা সত্য সুন্দর ধর্মে সন্দেহ ও 
সংশয় রাসূলুল্লাহ (সা)-র সাহচর্য ও সফরসঙ্গী হওয়া থেকে বিরত রাখল । এদের 
সম্পর্কেই আল্লাহ তা'আলা ফরমান £ 


০:০৩ % পি ০.5 1 ৪ 5 প:০৯:%৪০%৪ রে 
91 1১৯5৪ 4441 4১ AB pasa ০৬শি। তেও 
2 IESG LUGS 40 95৮০ ৩০ ০৪০591551১2 
+ 35555102891 BI 5০ 42 00 05৮৮ al 
“যারা পেছনে থেকে গেল তারা রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকাতেই 
আনন্দ লাভ করল এবং তাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্‌র পথে জিহাদ 


১. তাবৃক যুদ্ধের দিন-তারিখ নির্ধারণ সৌর বছরের নিরিখে খুবই কঠিন। যে তারিখ তিনি মদীনা থেকে 
তাবৃকের উদ্দেশ্যে রওয়ানা হন কোন কোন সীরাতকারের মতে উক্ত তারিখ ছিল নভেম্বর মাস । মওলবী 
হাবীবুর রহমান খানের “জাদীদ মিফতাহুত'-তাকবীম” দ্বারাও এমত সমর্থিত হয়। এদের ভেতর 
আল্লামা শিবলী নু"মানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । কিন্তু ঘটনার অভ্যন্তরীণ সাক্ষ্য ও সহীহ 
হাদীছের স্পষ্ট ভাষ্য যা বুখারী, মুসলিমসহ সিহাহ সিত্তাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে, এই যুদ্ধ 
খীম্বকালে সংঘটিত হয়। কা'ব ইবন মালিক (রা)-এর হাদীছে পরিষ্কার উল্লিখিত যে, 4111 Jy ১1 
5১:11 Lill ০০৪৮৮ ০৯ ০৯০০৯ ভে 01১5 এই হাদীছকেই এই ক্ষেত্রে 
মাপকাঠি ও বিচারের মানদণ্ড বানানো উচিত ও সময়ের যে হিসাব নিরূপণ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তাকে 
নির্ভরযোগ্য মনে করা ঠিক নয়। মূসা ইবন 'উকবা ইবন শিহাব যুহরী থেকে যে বর্ণনা দিয়েছেন তার 
শব্দসমষ্টি এরূপ £ “ফসল কাটার , রাত্রিবেলা এবং ভীষণ গ্রীষ্মে যখন লোক খেজুর বাগানে থাকা 
পছন্দ করত” (এই যুদ্ধ সংঘটিত হয় ।) এ থেকেও অধিকতর স্পষ্ট মুনাফিকদের সেই উক্তি যার উল্লেখ 
আল্লাহ তা'আলা সূরা বারা'আতে করেছেন এবং উক্ত উক্তি প্রত্যাখ্যান করেন ঃ আর তারা বলল, 
“গরমের ভেতর অভিযানে বের হয়ো না।” বল, “উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম” যদি তারা বুঝত 
(সূরা তওবা, ৮১ আয়াত)। 

২. বুখারী ও মুসলিম, কা'ব ইবন মালিক (রা)-এর হাদীছ থেকে উদ্ধৃত। 


২৫ = www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৬ 


করা অপসন্দ করল এবং তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হয়ো না। 
বল, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ততম । যদি তারা বুঝত” (সুরা তওবা, ৮১ 
আয়াত)। 


জিহাদ এবং বাহিনীতে যোগদানের জন্য সাহাবাদের আগ্রহ 

রাসূলুল্লাহ (সা) এই সফরের ব্যবস্থাপনা খুবই যত্ন ও গুরুত্বের সঙ্গে সম্পন্ন 
করেন এবং সকলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি ধনাঢ্য ও সম্পদশালী 
লোকদেরকে আল্লাহ্‌র রাহে অকৃপণভাবে দান করতে উৎসাহিত করেন । অনন্তর 
ধনিক শ্রেণীর বহু লোক এ সময় সামনে এলেন এবং তাঁরা ঈমান ও ছওয়াব 
হাসিলের প্রেরণায় উজ্জীবিত হয়ে এতে অংশ গ্রহণ করেন৷ হযরত উছমান (রা) 
এই পুরো বাহিনীকে, যেই বাহিনীকে ৪ ৯...1| ১১২ সঙ্কটের বাহিনী বলা হত, 
সাকুল্যে রসদসামগ্রী সরবরাহের দায়িত্‌ গ্রহণ করেন এবং এক হাজার দীনার 
(স্বর্ণমুদ্বা) ব্যয় করেন। তাঁর এই বদান্যতার জন্য রাসূলুল্লাহ (সা) দু'আ করেন। 
বহু সাহাবা যাঁদের সামর্থ্য ছিল না তাঁরা রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে এসে 
সওয়ারীর জন্য দরখাস্ত পেশ করলেন। কিন্তু সওয়ারীর ব্যবস্থা না হওয়ায় তিনি 
তাঁদেরকে যুদ্ধে যোগদান থেকে অব্যাহতি দান করলেন। জিহাদে যোগ দিতে না 
পারায় তাঁদের মর্মপীড়ার কোন সীমা ছিল না। আল্লাহ তাআলা তাঁদেরকে এই 
দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন । ইরশাদ হল £ 


+৮৯। ৮১ ৯1 5545165৯১০1 ৮5151 9241 ৮1০ ৩ 


১1১৯৫ % 01 0১১৯০০০1০০৯ ০৯৯৪০ ৫হিতি 1955 cle 


“আর ওদের কোন অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি 
বলেছিলে, তোমাদের জন্য কোন বাহন আমি পাচ্ছি না, ওরা অর্থ ব্যয়ে 
অসামর্থাজনিত দুঃখে অশ্রু বিগলিত নেত্রে ফিরে গেল” (সূরা তওবা, ৯২ 
আয়াত)। 


কিছু মুসলমান এমনও ছিল যারা কোনরূপ সন্দেহ-সংশয় ও দ্বিধা-ছন্দ 
ব্যতিরেকেই কেবল ইচ্ছা ও সংকল্প গ্রহণে বিলম্বের দরুন এই যুদ্ধে শরীক হতে 
ব্যর্থ হয়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৭ 


মুসলিম বাহিনীর তাবুক যাত্রা 

রাসূলুল্লাহ (সা) তিরিশ হাজার মুজাহিদসহ মদীনা থেকে তাবৃক অভিমুখে 
রওয়ানা হন। এর পূর্বে আর কোন যুদ্ধে এত বিপুল সংখ্যক মুসলমান ছিল না। 
তিনি ছানিয়্যাতুল-বিদা নামক স্থানে সৈন্যদের ছাউনি ফেলার নির্দেশ দিলেন এবং 
মুহাম্মাদ ইবন মাসলামা আনসারী (ব্রা)-কে মদীনার শাসক নিয়োগ করেন। 

আহলে বায়ত-এর দেখাশোনার জন্য তিনি হযরত আলী (রা)-কে নিযুক্ত 
করেন । এতে মুনাফিকরা হযরত আলী (রা) সম্পর্কে ভীরু, কাপুরুষ ইত্যাকার 
নানা কথা বলাবলি শুরু করল এবং গুজবের ফানুস ওড়াতে লাগল । হযরত আলী 
(রা) এসব সম্পর্কে আল্লাহ্‌র রাসূল (সা)-কে অবহিত করলে তিনি তাঁকে সান্তনা 
দিয়ে বলেন £ তুমি কি এতে রাজি নও যে, মুসা (আ)-এর স্থলে ভ্রাতা হারূন 
(আ)-এর মতই আমার স্থলে তুমিও প্রতিনিধিত্ব কর। তবে হাঁ, একটা কথা, 
আমার পরে কোন নবী আসবে না।১ 


তিনি এই বাহিনীসহ হিজর ও ছামুদ জাতিগোষ্ঠীর এলাকায় অবতরণ করলেন। 
তিনি সাহাবায়ে কিরাম (রা)-কে বললেন, “এটাই তাদের,ভূখণ্ড যাদের ওপর আযাব 
নাযিল হয়েছিল ।” তিনি আরও বললেন, “যখন তোমরা এসব লোকের বাড়িঘরে 
প্রবেশ করবে যারা নিজেদের ওপর জুলুম করেছিল, তখন অনুতপ্ত অবস্থায় প্রবেশ 
করবে এবং ভয়ে যে, না জানি তোমাদেরকেও সেই সব মুসীবতে না পেয়ে বসে যা 
তাদের ওপর এসেছিল ।”২ তিনি এও বলেছিলেন, “তোমরা এখানকার পানি পান 
করবে না এবং সালাতের জন্য এই পানি দিয়ে ওযুও করবে না। যদি এই পানি 
দিয়ে তোমরা আটার খামীর তৈরী করে থাক তাহলে তা তোমাদের উটগুলোকে 
খাইয়ে দাও এবং এর সামান্যতম অংশও তোমরা খাবে না।” 


পানি ফুরিয়ে গেলে সকলেই তাদের অভিযোগ দরবারে রিসালতে পেশ 
করলেন এবং নিজেদের কষ্টের কথা তুলে ধরলেন । তিনি দু'আ করলেন । ফলে 
দু'আর বরকতে আল্লাহ পাক মেঘ পাঠালেন আর এ মেঘে এত বৃষ্টি হল যে, 
লোকেরা তৃপ্ত হলেন এবং নিজেদের প্রয়োজনীয় পানিও ধরে রাখলেন ।৩ 


১. বুখারী, তাবুক যুদ্ধ অধ্যায় । 
২. যাদুল-মাঁআদ, ২য় খণ্ড ৪০৩ । 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫২২: বুখারী, মুসলিমেও অনুরূপ হাদীসে আছে। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৮ 


রাসূলুল্লাহ (সা) যখন তাবুকের দিকে যাচ্ছিলেন তখন কিছু মুনাফিক তাঁর দিকে 
তাকিয়ে ইঙ্গিত করে একে অন্যকে বলছিল £ তোমরা কি মনে কর যে, বনী 
আল-আসকার অথাৎ রোমকদের সঙ্গে যুদ্ধ এতটাই সহজসাধ্য হবে যতটা সহজ 
মনে করছ স্বদেশের আরব গোত্রগুলোকে । আল্লাহ্র কসম! আমি দেখতে পাচ্ছি 
যে, কাল এরা সকলেই বালি ও কাদার মধ্যে পড়ে থাকবে ।১ 


রাসূলুল্লাহ সো) ও আয়লার শাসনকতরি মধ্যে সন্ধি 


রাসূলুল্লাহ (সা) তাবৃক পৌছলে সীমান্ত এলাকার শাসক ইউহান্না ইবন রূবা 
তাঁর খেদমতে হাজির হন, সন্ধি করেন ও জিযয়া পেশ করেন। জুরবা ও আযরাহর 
লোকেরাও আসে এবং তিনি তাদেরকে নিরাপত্তানামা প্রদান করেন যার মধ্যে 
দণ্ডবিধির যিম্মাদারী, পানি, স্থল ও সমুদ্রপথের হেফাজত এবং দুই পক্ষের শান্তির 
যামানত দান করা হয়েছিল । রাসূলুল্লাহ (সা) তাদেরকে মেহমানদারীও করেন ।২ 


রাসূলুল্লাহ (সা)-এর মদীনায় প্রত্যাবর্তন 

এ সময় রোমকদের পশ্চাদপসরণ এবং সীমান্ত পেরিয়ে সৈন্যাভিযানের ধারণা 
পরিত্যাগের খবর এসে পৌছে। রাসূলুল্লাহ (সা) তাদের এলাকায় ঢুকে তাদেরকে 
পশ্চাদ্ধাবন করা সমীচীন মনে করেননি । কেননা এই অভিযানের মাধ্যমে যেই 
লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল তা হাসিল হয়ে গিয়েছিল । অবশ্য 
উকাইদির ইবন আবদিল-মালিক আল-কিন্দী নামক দুমাতুল-জান্দাল-এর খৃস্টান 
শাসক ও রোমক ফৌজের পৃষ্ঠপোষক ৩ -এর পক্ষ থেকে আক্রমণের খবর এসে 
পৌছলে তিনি তাকে শায়েস্তা করার জন্য খালিদ (রা) ইবন ওয়ালীদের নেতৃত্বে 
৫০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। হযরত খালিদ (রা) ঝটিকা 
আক্রমণের মাধ্যমে উকাইদিরকে গ্রেফতার করত রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫২৪-২৬। 

২. প্রাগুক্ত, ৫২৫-২১। 

৩. দুমাতুল-জানদাল একটি বসতি গ্রাম । এখানে বেদুঈনেরা কেনাবেচার উদ্দেশ্যে আসা-যাওয়া করত 
অর্থাৎ এখানে বাজার ছিল । কিন্তু কাল পরিক্রমায় এটি অনাবাদী ও বিরান হয়ে যায় । উকাইদির একে 
নতুন রূপ দেন এবং যয়তুনের চাষাবাদ শুরু করেন। ফলে বেদুঈনদের যাতায়াত পুনরায় শুরু হয়। 
গ্রামটি ছিল একটি প্রাচীন পাঁচিল ঘেরা । পাঁচিলের অভ্যন্তরে একটি সুদৃঢ় দুর্গও ছিল। উত্তরের 
বেদুঈনদের মধ্যে এই দুর্গের একটা বিশেষ খ্যাতি ছিল। এজন্য এর একটা সামরিক গুরুত্ব ছিল। এর 
অধিকাংশ বাসিন্দা ছিল কালব গোত্রের । সেই যুগের নিয়ম মাফিক উকাইদির নিজেকে মালিক বাদশাহ 
বলতেন। সে যুগে দুমাতুল-জান্দালের লোকেরা খৃস্ট ধর্মাবলম্বী ছিল (দ্র. তারীখুল-আরব 
কাবলা*ল-ইসলাম, ড. জাওয়াদ আলীকৃত)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৮৯ 


পাঠিয়ে দেন। তিনি তাকে ক্ষমা করত জিযয়া প্রদানের শর্তে সন্ধি করেন এবং 
তাকে মুক্তি দেন।১ 

রাসূলুল্লাহ (সা) তাবৃকে কয়েক রাত কাটিয়ে মদীনা তায়্যিবায় প্রত্যাবর্তন 
করেন।২ 


গরীব মুসলমানের জানাযায় 

আবদুল্লাহ যুল-বিজাদায়ন (রা)-এর ইনতিকাল হয় তাবৃকে । ইসলাম গ্রহণের 
জন্য তাঁর ছিল আন্তরিক চেষ্টা ও আগ্রহ কিন্তু তাঁর সম্প্রদায় তাঁর ইসলাম গ্রহণের 
পথে বাধা সৃষ্টি করত এবং নানাভাবে তাঁর ওপর নির্যতিন-নিপীড়ন চালাত। শেষাবধি 
তারা তাঁকে একটি মোটা খদ্দর বন্ত্রে ছেড়ে দেয় । লজ্জা নিবারণের মত এছাড়া তাঁর 
নিকট আর কোন কাপড় ছিল না। তিনি পালিয়ে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে 
এসে হাজির হন। এ সময় এ কাপড় খণ্ডটুকু ফেটে গিয়েছিল এবং দ্‌ টুকরো হয়ে 
গিয়েছিল। তিনি এক টুকরো দিয়ে লুঙ্গি বানালেন, আর এক টুকরো দিয়ে চাদর 
বানিয়ে শরীর ঢাকার ব্যবস্থা করলেন এবং এই অবস্থায় হুযূর (সা)-এর খেদমতে 
উপস্থিত হলেন । সেদিন থেকেই তাঁর উপাধি পড়ে যু'ল-বিজাদায়ন। 

তাবুকে তাঁর ইনতিকাল হলে রাসূলুল্লাহ (সা), হযরত আবূ বকর ও হযরত 
ওমর (রা) রাতের অন্ধকারে তাঁর জানাযার অনুগমন করেন। এ সময় তাঁদের 
কারো হাতে ছিল আলোর মশাল যার আলোয় সবাই পথ চলছিলেন। কবর তৈরি 
ছিল। আল্লাহ্‌র রাসূল (সা) স্বয়ং কবরে অবতরণ করলেন । হযরত আবু বকর ও 
হযরত ওমর (রা) লাশ নামাতে গেলে তিনি বললেন £ তোমাদের ভাইকে আরও 
নিচে আমার কাছাকাছি করে দাও। উভয়ে লাশ ধরাধরি করে নিচে নামিয়ে দিলে 
তিনি তাঁকে কবরে শুইয়ে দিলেন এবং বললেন 8 (১০1) al ১1৫4 
«২০ ১৯ )( «2০ “হে আল্লাহ! আমি তাঁর ওপর সন্তুষ্ট, তুমিও তাঁর ওপর রাজী 
হয়ে যাও ৷” বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন ৪ এ সময় আমার 
আকাঙক্ষা জাগছিল যে, হায়! এই কবরের অধিবাসী যদি আমি হতাম ।৩ 


১. সীরাত ইবন হিশাম ২য় খণ্ড, ৫২৬। 
২. প্রাগুক্ত, ৫২৭পৃ. । 
৩. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫২৭-২৮ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯০ 


কাব ইবন মালিক (রা)-এর পরীক্ষা ও তাঁর সাফল্য 

এই যুদ্ধ অভিযানে যোগদানের ব্যাপারে যাদের মনে এতটুকু দ্বিধা-দন্দব কিংবা 
কোন প্রকারের কুমন্ত্রণা ছিল না, অথচ শরীক হতে পারেন নি তাঁদের মধ্যে ছিলেন 
কা'ব ইবন মালিক, মারারা ইবনু রবী“ ও হেলাল ইবন উমায়্যা (রা)। এঁরা ছিলেন 
প্রথমদিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম | ইসলামের জন্য তাঁরা অপরিমেয় ও 
অমূল্য খেদমত আঞ্জাম দিয়েছিলেন এবং সত্যের পথে কঠিন ও দুঃসহ 
কষ্ট-নিপীড়ন সহ্য করেছিলেন । মারারা ইবনু'র-রবী' ও হেলাল ইবন উমায়্যা (রা) 
বদর যুদ্ধেও অংশ গ্রহণ করেছিলেন । যুদ্ধ থেকে পালানো কিংবা যুদ্ধ থেকে 
পেছনে থাকা ছিল তাঁদের স্বভাববিরদ্ধ । একে হিকমত ইলাহী ব্যতিরেকে অপর 
কিছুর সঙ্গে ব্যাখ্যা করা যায় না। এর দ্বারা উদ্দেশ্য ছিল তাঁদের পরীক্ষা, তাঁদের 
আত্মার পরিশুদ্ধি ও মুসলমানদের প্রশিক্ষণ দান। এ ছিল কেবল অলসতা, ইচ্ছার 
দুর্বলতা, পার্থিব উপায়-উপকরণের ওপর প্রয়োজনীতিরিক্ত আস্থা ও নির্ভরতা এবং 
এর গুরুত্ব ও জোর তৎপরতার সাথে ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা না 
করার পরিণতি । এটি এমন এক বিষয় যা আল্লাহ্‌র বহু বান্দাকে, যাঁরা ঈমান এবং 
আল্লাহ ও তদীয় রাসূল (সা)-র প্রেমে অন্য মুসলমানদের তুলনায় কোন অংশেই 
কম ছিলেন না, বারবার ক্ষতিগ্রস্ত করেছে এবং এটাই ছিল এমন একটি গূঢ় দিক 
যার প্রতি এ দলের তৃতীয় ব্যক্তি কা'ব ইবন মালিক (রা) নিম্নোক্ত বাক্যে ইঙ্গিত 
প্রদান করেছন ঃ 


“আমি প্রতিদিন এই নিয়তে বের হতাম যে, আমি সফরের জরুরী সামান নিয়ে 
নেব এবং তাদের সঙ্গে রওয়ানা হব। কিন্তু কোন কিছু না করেই ফিরে আসতাম । 
এরপর আমি মনে মনে বলতাম, আমার অসুবিধা কিঃ যখনই চাইব নিয়ে নেব 
(কেননা আমার পকেটে পয়সা আছে, আর বাজারে আছে জরুরী সামান)। আর 
এভাবেই করি করি করতে করতে রওয়ানা হওয়ার মুহূর্তটি ঘনিয়ে এল । রাসূলুল্লাহ 
(সা) ও মুসলমানরা রওয়ানা হয়ে গেলেন। কিন্তু তখনও আমি কোন সামানই 
সংগ্রহ করিনি । আমি মনে মনেই ভাবলাম £ যাক না! আমি রাসূলুল্লাহ (সা)-এর 
রওয়ানা হওয়ার এক-দু"দিন পরেই বেরিয়ে পড়ব, রাস্তায়ই কাফেলা ধরে ফেলব 
এবং শামিল হয়ে যাব । তাঁদের সকলের রওয়ানা হওয়ার পর আমি আমার সামান 
তৈরির জন্য বের হলাম । কিন্তু তারপরও কিছু না করেই ফিরে আসলাম । দ্বিতীয় 
দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হল । কিছুই করা হল না আমার । তাঁরা দ্রত গতিতে 
অগ্রসর হলেন এবং লড়াইয়ের ব্যাপার অনেক দূর অগ্রসর হল । আমি এরপরও 
ইচ্ছা করেছি যে, এখনও আমি মদীনা থেকে রওয়ানা হয়ে তাদেরকে ধরে ফেলব । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯১ 


কিন্তু হায়! আমি যদি তখনও তা করতাম । কিন্তু তাও হল না।১ 

আল্লাহ তা'আলা এই তিনজনের ঈমান, রাসূলুল্লাহ (সা)-এর প্রতি মহব্বত ও 
ভালবাসা, ইসলামের প্রতি বিশ্বস্ততা এবং সুখে-দুঃখে, আপদে-বিপদে সর্বাবস্থায় 
দৃঢ়পদ থাকার নাযুক পরীক্ষা নিলেন। তারা লোকের সম্মান, শ্রদ্ধা, অমুখাপেক্ষিতা, 
আল্লাহ্র রাসূলের লক্ষ্য ও মনোযোগ এবং উপেক্ষা ও অমনোযোগিতা, উভয় 
অবস্থাতেই এমন নিষ্ঠাবান ও উৎসগাঁকৃতপ্রাণ হিসাবে নিজেদেরকে প্রমাণ করলেন 
যার নজীর ধর্মীয় সমাজ ও জামা'আতের ইতিহাসে (যা ঈমান “আকীদা, ভালবাসা ও 
আবেগের ওপর প্রতিষ্ঠিত হয়) মেলা ভার। 


এতে কোন সন্দেহ নেই যে, তারা রাসূল (সা)-এর খেদমতে সত্য বিবৃত 
করেছেন এবং এর পেছনে যা কিছু প্রকৃত সত্য ছিল এতটুক না লুকিয়ে বলে দেন 
যখন অন্য লোকেরা কথা বানিয়ে বানিয়ে বলে ক্ষমা চেয়ে নিচ্ছিল। এ সময়ও তারা 
নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেন, যখন মুনাফিকরা সর্বপ্রযত্নে নিজেদেরকে এর থেকে 
মুক্ত অভিহিত করছিল । তিনি তার দীর্ঘ অলঙ্কারপূর্ণ ও প্রভাবমণ্ডিত বর্ণনায় নিজের 
কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন £ 

“যারা পেছনে থেকে গিয়েছিল অর্থাৎ যারা যুদ্ধে যোগদান করেনি তারা হুযূর 
(সা)-এর খেদমতে হাজির হল এবং কসম খেয়ে তাদের ওযর পেশ করতে 
লাগল । এদের সংখ্যা ছিল আশির ওপর । রাসূলুল্লাহ (সা) তাদের বাহ্যিক 
কথাগুলো কবুল করলেন, তাদের থেকে আনুগত্যের শপথ নিলেন এবং তাদের 
জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তাদের অন্তরের লুক্কায়িত বিষয়গুলো আল্লাহ তা'আলার 
নিকট সোপর্দ করলেন । আমিও তার খেদমতে হাজির হলাম, সালাম পেশ 
করলাম । আমি যখন তাকে সালাম দিলাম তখন তিনি হালকা মুচকি হাসির সঙ্গে 
আমাকে অভ্যর্থনা জানালেন। এরপর আমাকে কাছে ডাকলেন । আমি অগ্রসর 
হলাম এবং একেবারে সামনে বসে পড়লাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন $ 
তুমি কেন পেছনে পড়ে রইলে ? তুমি কি তোমার সওয়ারী খরিদ করনি ? আমি 
বললামঃ জী, হ্যা! আল্লাহ্র কসম! আমি তা করেছিলাম । আল্লাহ্‌র কসম করে 
বলছি, আমি যদি তার সামনে না হয়ে দুনিয়াবাসী কোন লোকের কাছে হতাম 
তাহলে মনে করতাম যে, আমি কিছু ওযর পেশ করে তার অসনস্তুস্টির হাত থেকে 
বেঁচে যাই । আমার কথা বলার এবং সে কথাকে কি করে প্রমাণ করতে হয় তার 


১. বুখারী. কিতাবুল-মাগাযী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯২ 


আজ মিথ্যা বলে তাকে সন্তুষ্ট করে নিই তাহলে সমূহ আশঙ্কা, আল্লাহ পাক সত্র 
তাকে আমার ওপর নারাজ করে দেবেন । আর আমি যদি সত্য বলে আজ তার 
মনটা তিক্ত ও বিস্বাদও করে দেই তবুও এর ভেতরই আল্লাহ তাআলার পক্ষ থেকে 
ক্ষমা পাবার আশা আছে। আল্লাহ্‌র কসম! আমার কাছে কোন ওযর নেই এবং 
আল্লাহর কসম! যে সময় আমি পেছনে ছিলাম সেই সময়ের চেয়ে বেশি সুস্বাস্থ্যের 
অধিকারী ও প্রাচুর্যের মালিক আর কখনো ছিলাম না।” 


শেষাবধি সেই ভয়ংকর মুহূর্ত ও এসে গেল । রাসূলুল্লাহ (সা) লোকদেরকে 
তাদের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করে দিলেন । মুসলমানরা তো “শুনলাম ও 
মেনে নিলাম”-এর কট্টর অনুসারী ছিলেন। অতএব, সকলেই তাদের সঙ্গে সম্পর্ক 
ছিন্ন করলেন এবং ভিন্ন মানুষে পরিণত হলেন। এমন কি তাদের দৃষ্টিতে 
আসমান-যমীনের পরিবর্তন ঘটল । মনে হচ্ছিল, তারা যেন সেই পৃথিবীতে নন 
যেই পৃথিবীতে তারা আগে ছিলেন৷ এমতাবস্থায় তাদের পঞ্চাশ রাত্রি অতিবাহিত 
হল। মারারা ইবন রবী‘, হেলাল ইবন উমায়্যা (রা) উভয়ে ক্লান্ত হয়ে আপন আপন 
ঘরেই বসে রইলেন এবং কান্নাকাটি করতে থাকলেন । কাব ইবন মালিক (রা) 
এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যুবক ছিলেন । তিনি বাইরে বের হতেন, 
মুসলমানদের সাথে সালাত আদায় করতেন, বাজারে আসা-যাওয়া করতেন, কিন্তু 
অন্য কেউ তার সাথে কথা বলত না। 


কিন্তু এত সব সত্ত্বেও ভালবাসা ও বিশ্বস্ততার সেই সম্পর্ক ও যোগসূত্রের ওপর 
এর কোন প্রভাব পড়েনি যা তাদের ও রাসূলুল্লাহ (সা)-এর মাঝে কায়েম ছিল। এর 
ফলে তাদের এই অবস্থার ওপর রাসূলুল্লাহ (সা)-এর স্নেহের সেই ধারাও কিন্তু হাস 
পায়নি, বরং এই ধমক ও তিরঙ্কার তাদের প্রতি তার স্নেহ-ভালবাসা, হৃদয়ের 
উত্তাপ, দরদ ও জ্বালা আরও বাড়িয়ে দিয়েছিল । তিনি (কাব) বলেন ঃ 


“আমি রাসূলুল্লাহ (সা) সমীপে হাযির হতাম এবং তাকে সালাম জানাতাম। 
সে সময় তিনি সালাত শেষে মজলিসে সাহাবী পরিবৃত থাকতেন । আমি (সালামের 
পর) মনে মনে ভাবতাম যে, তিনি আমার সালামের জওয়াবে ঠোট নাড়িয়েছেন কি 
না। এরপর আমি সালাতের কাতারে তার পাশে ও কাছাকাছি গিয়ে দাড়াতাম এবং 
আড় নজরে তাকে দেখতাম । আমি যখন সালাতে মনোনিবেশ করতাম তখন তিনি 
আমার প্রতি দূকপাত করতেন এবং এরপর আমি যখন তার দিকে তাকাতাম তখন 
তিনি মুখ ফিরিয়ে নিতেন।” 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৩ 


মোটের ওপর জগত তাদের জন্য বদলে গেল এবং এখন এমন একজনও 
তাদের ওপর মুখ ফিরিয়ে নিলেন যার ওপর তাদের বিরাট গর্ব ও আস্থা ছিল, ছিল 
নির্ভরতা । তিনি বর্ণনা করেনঃ 


“লোকের অত্যাচারে এই সময়টা আমার জন্য খুবই দীর্ঘ ও কষ্টকর হয়ে 
দীড়াল। শেষে পাচিল অতিক্রম করে আমি আবু কাতাদার চৌহদ্দীর মধ্যে পৌছে 
গেলাম । সম্পর্কে সে আমার চাচাতো ভাই হত এবং আমার সবচেয়ে বেশি প্রিয় 
সালামের জওয়াবটা পর্যন্ত সে দিল না। আমি বললামঃ আবূ কাতাদা! আমি 
তোমাকে আল্লাহ্‌র দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি জান যে, আমি আল্লাহ ও 
তার রাসূল (সা)-কে ভালবাসি । এরপরও সে চুপ করে রইল । আমি দ্বিতীয়বারও 
তাকে একই কথা বললাম এবং তাকে আল্লাহ্‌র দোহাই দিলাম । দে নিশ্চুপ রইল। 
এরপর সে এতটুকু বলল যে, আল্লাহ ও তার রাসূল ভাল জানেন। এই কথায় 
আমার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু বইতে লাগল । আমি তখনই ঘুরে দাড়ালাম 
এবং পীচিল অতিক্রম করে ফিরে এলাম ।”১ 

ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হল না, বরং এই সর্বাত্মক বয়কটের 
প্রভাব-প্রতিক্রিয়া তাদের স্ত্রীদের পর্যন্ত গিয়ে গড়াল । তাদের প্রতি নির্দেশ হল যে, 
তারা যেন তাদের স্ত্রীদের পৃথক করে দেয় নির্দেশ পালিত হল। 

প্রেম ও বিশ্বস্ততা, দৃঢ়তা ও স্থৈর্যের এই পরীক্ষার সর্বাধিক নাযুক মুহূর্ত এল 
তখন যখন গাসসান অধিপতি ভালবাসা ও সম্পর্কোন্নয়নের মাধ্যমে তাকে খরিদ 
করতে চাইল । স্মর্তব্য যে, ইনি ছিলেন এমন একজন বাদশাহ যাঁর মোসাহেব ও 
বন্ধু হওয়া এবং তার মজলিসে হাযির হতে পারা সৌভাগ্যের ব্যাপার বলে মনে করা 
হত এবং এ ব্যাপারে পরস্পরে প্রতিযোগিতা চলত, আরব কবিরা বছরের পর বছর 
যার বন্দনা গীত গাইত । ২ গাসসান অধিপতির দূত তার নিকট এমন এক মুহূর্তে 
এসে উপিস্থিত হল যখন তিনি কঠিন মানসিক ও আত্মিক পেরেশানী, লোকদের 
সম্পর্কচ্ছেদ এবং রাসূলুল্লাহ (সা)-এর উপেক্ষার মত কঠোর কঠিন পরীক্ষার মধ্যে 
ছিলেন। দূত তাকে গাসসান অধিপতির পত্র হস্তান্তর করল । পত্রের বিষয়বস্তু ছিল 
নিম্নরূপ ৪ 

“আমি জানতে পেরেছি যে, তোমার প্রভু তোমার সঙ্গে নির্দয় ব্যবহার 


১. কা'ব ইবন মালিক (রা)-এর হাদীছ; সহীহ বুখারী । 
২. দ্র. জুফনা পরিবারের প্রশংসায় কবি হাসসান ইবন ছাবিত (সা)-এর বিখ্যাত কাসীদা যার দু'টি পংক্তি হলঃ 


1৫21০ ol ১১৬ ০৮ ০৬৪০ = 0581 ০৮১১৭। ৮১ ৩1৯2 ৮৩৩ -7৮১০০ ২০৮৪ 5১44 
Jubal SHU Sas ০৪৭০ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৪ 


করেছেন । আল্লাহ তোমাদের জন্য লাঞ্কুনা ও নষ্ট হবার মত জায়গা নির্ধারণ করেননি 
তুমি আমাদের কাছে চলে এস । আমরা তোমাদের সাথে সদয় ব্যবহার করব ।” 

এই পত্র কা‘ব ইবন মালিক (রা)-এর অন্তরে প্রচণ্ড ঈমানী মর্যাদাবোধ 
তরঙ্গায়িত করে দিল এবং তার প্রেম ও ভালবাসা উদ্বেলিত হতে লাগল । তিনি 
একটি জ্বলন্ত চুলার পাশে গেলেন এবং পত্রটি তাতে নিক্ষেপ করলেন । 


এরপর এই তিনজন মু"মিনেরই যখন পরীক্ষা পূর্ণ হল কুরআন মজীদ তাদের 
উল্লেখপূর্বক তাদের স্থায়িত্ব ও চিরন্তনতা দান করলেন । তাদের ঘটনা মুসলমানদের 
জন্য চিরদিনের নিমিত্ত একটি শিক্ষা ও উপদেশ গ্রহণের উপকরণ সরবরাহ করে 
দিল, তাদের ঈমানী শক্তি ও ইসলামের সৌন্দর্যের পূর্ণ প্রমাণ মিলে গেল এবং 
তাদের নিমিত্ত বিশাল পৃথিবী তার বিশালতা ও বিস্তৃতি সত্তেও সকীর্ণ হয়ে গিয়েছিল, 
এমন কি তাদের "নিজেদের নফ্সও তাদের জন্য সংস্কীর্ণ ছিল। কিন্তু তথাপি তাদের 
পদদ্বয় সত্যের পথ থেকে এক মুহুর্তের তরেও বিচ্যুত হয়নি। তখন আল্লাহ 
তাআলা আসমানের ওপর থেকে তাদের গ্রহণযোগ্যতার ঘোষণা দিলেন এবং 
কেবল তাদের তওবার উল্লেখই করলেন না যে, তারা না জানি এর ফলে নিঃসঙ্গতা 
ও হীনমন্যতাবোধ অনুভব করে, এই বিষয়টি তাদের জন্য চোখ উচিয়ে চাইবার 
কারণ ঘটে, বরং তাদের তওবার ভূমিকায় সায়্যিদু'ল-আদ্মিয়া" ওয়া'ল-মুরসালীন, 
মুহাজিরীন ও আনসারদের তওবারও উল্লেখ করেছেন ১ যারা এই যুদ্ধে সবার 
অগ্রগামী ছিলেন। এর উদ্দেশ্য ছিল তাদেরকে সম্মান ও মর্যাদা প্রদর্শন, তাদের 
মনকে প্রবোধ দেওয়া, লোকের চোখে তাদের সম্মান বৃদ্ধি ও মর্যাদা দবিগুণ-চতুর্ভুণ 


বৃদ্ধি করা। 


বি al নিও রা OE টি il 81551 


I SE EU, 17 


9495 20, 


১১০১4 ৪০০১ ০২৯৩৮০০৯০২। ৪০০৪০ 
1121 & চি 57781715255 
+ Al sa 
“আল্লাহ অনুগহপরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি 

১. যা ছিল একটি প্রসিদ্ধ ও সবর্জনস্বীকৃত সত্য এবং যার বাহ্যত কোন প্রয়োজন ছিল না। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৫ 


যারা তাঁর অনুগমন করেছিলেন সঙ্কটকালে, এমন কি যখন তাদের এক দলের 
চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল । পরে আল্লাহ ওদের ক্ষমা করলেন, তিনি ওদের 
প্রতি দয়ার্র, পরম দয়ালু । এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও যাদের 
সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও 
তাদের জন্য তা সঙ্কুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল 
এবং তারা উপলব্ধি করেছিল যে, আল্লাহ ব্যতীত কোন আশ্রয়স্থল নেই; পরে তিনি 
ওদের প্রতি অনুগ্রহপরায়ণ হলেন যাতে ওরা তওবা করে । আল্লাহ ক্ষমাশীল, পরম 
দযালু” (সুরা তওবা, ১১৭-১৮)। 


এক নজরে রাসূল (সা) পরিচালিত যুদ্ধাভিযানসমূহ 

৯ম হিজরীর রজব মাসে সংঘটিত তাবৃক যুদ্ধের সাথেই নবী করীম (সা) 
পরিচালিত যুদ্ধ ও যুদ্ধাভিযান (যার সংখ্যা ২৭টি), অধিকন্তু ছোটখাট যুদ্ধ ও নৈশ 
অভিযানসমূহের (যার সংখ্যা ৬০টি ১; এছাড়া আরও কতকগুলো যুদ্ধ সংঘর্ষ অবধি 
গড়ায়নি) ধারা সমাপ্ত হয় । 

এসব যুদ্ধ ও ছোটখাট অভিযান যা রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে পাঠানো 
হয়েছিল, যে পরিমাণ রক্ত ঝরেছিল, যুদ্ধের সমগ্র ইতিহাসে আমরা এর চেয়ে কম 
রক্ত ঝরতে আর দেখিনি । এইসব যুদ্ধে নিহতের সংখ্যা ১০১৮-এর বেশি নয়। 
আর এই সংখ্যার মধ্যে উভয় পক্ষের নিহতরাই অন্তর্ভুক্ত ।২ কিন্তু এই নগণ্য 
ংখ্যা কত মানুষের রক্তকে সন্তা ও সুলভ হওয়ার হাত থেকে, সম্মান ও সন্ত্রম 
হানির হাত থেকে বাঁচাল তার পরিপূর্ণ জরিপ করা মুশকিল, বরং বলা চলে অসম্ভব । 
এর পরিণতিতে জাযীরাতুল-আরবের চতুষ্পার্থে এই রকম শান্তি ও নিরাপত্তার 
পরিবেশ কায়েম হয়ে গিয়েছিল যে, একজন মহিলা মুসাফির হীরা থেকে একাকী 
রওয়ানা হয়ে কাবা শরীফে এসে উপস্থিত হত এবং তাওয়াফ সমাপনান্তে ফিরে 
যেত এবং আল্লাহ ভিন্ন তাকে আর কাউকে ভয় করতে হত না।৩ একজন মহিলা 
কাদেসিয়া থেকে উটে চড়ে আসত এবং বায়তুল্লাহ যিয়ারত করত, আর কাউকে 
সে ভয় করত না।8 এর পূর্বে অবস্থা ছিল এই যে, গোটা জাযীরাতুল আরবে হত্যা, 
ধ্বংস, প্রতিশোধাত্মক কর্মকাণ্ড, গৃহযুদ্ধ ও লড়াই-সংঘর্ষের অব্যাহত ধারা ছিল 
১. ইবন কায়্িম, যাদু'ল-মা'আদ: ইরাকী জেনারেল ও লেখক মাহমুদ শীছ খাত্তাব-এর মতে যেসব যুদ্ধ 

স্বয়ং রাসূল (সা) নেতৃত্ব দিয়েছিলেন তার সংখ্যা ২৮ । 
২. কাষী মুহাম্মাদ সুলায়মান মনসূরপূরী "রহমাতৃল্লিল-'আলামীন” গ্রন্থে এই সংখ্যাই বলেছেন। 


৩. বুখারী, আলামাতু'ন-নুবুওয়াঃ। 
৪. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫৮১পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৬ 


প্রতিষ্ঠিত এবং বড় বড় হুকুমতগুলোর কারাভা (কাফেলা) অস্বাভাবিক রকমের 
প্রহরা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিজ্ঞ রাহবারের সাহায্য-সহায়তায় পথ চলত । 

এইসব যুদ্ধ কুরআন মজীদের দু'টো বিজ্ঞ মূলনীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। 
তন্মধ্যে একটি হল, 4১৪11 ১০ 4:51 ২১11 “গোলযোগ ও অরাজকতা হত্যা 
অপেক্ষাও ভীষণ গুরুতর ৷” ১ দ্বিতীয়টি হল, 1910 8৬০৯ ০৮৪] ৪৪1, 
_U 33 “কিসাস গ্রহণের মধ্যেই জীবন নিহিত আছে, (জেনে রাখ) হে 
বুদ্ধিমানরা!”২ এর দরুন মানব জাতির এক বিরাট সময় বেঁচে গেল এবং অবস্থার 
ংস্কার ও সংশোধন এবং বিপদের প্রতিরোধের সেই দীর্ঘ প্রয়াস ও অব্যাহত 
প্রচেষ্টার দরকার হত না যা অধিকাংশ সময় নিষ্ফল হয়েছে। এ ছাড়া এসব যুদ্ধের 
ওপর যেইসব নৈতিক শিক্ষা এবং যেসব স্নেহসুলভ ও সহানুভূতিমূলক 
পথনির্দেশনার ছায়া ও প্রতিবিশ্ব ছিল তা একে প্রতিশোধমূলক কর্মকাণ্ড ও ক্রোধাগ্নি 
নিবাঁপিত করার পরিবর্তে চরিত্র সংশোধনমুলক কর্মকাণ্ড এবং হেদায়াত ও কল্যাণ 
লাভের মাধ্যম বানিয়ে দিয়েছিল। অনন্তর রাসূলুল্লাহ সো) যখন কোন বাহিনী প্রেরণ 
করতেন তখন তাদেরকে নিম্নোক্ত হেদায়াত দিতেন ঃ 

“আমি তোমাদের আল্লাহ্‌কে ভয় করার এবং যেসব মুসলমান তোমাদের সাথে 
রয়েছে তাদের সঙ্গে উত্তম ব্যবহারের উপদেশ দিচ্ছি। তোমরা আল্লাহ্‌র নামে যুদ্ধে 
প্রবৃত্ত হবে এবং আন্লাহ্রই পথে তাদের সঙ্গে যুদ্ধ করবে যারা আল্লাহ্‌র সঙ্গে 
কুফরী করেছে। গাদ্দারী করবে না, যুদ্ধলন্ধ সম্পদ চুরি করবে না, কোন শিশু, 
নারী, অসহায় বৃদ্ধ কিংবা খানকাহ, গির্জা, মঠ, মন্দিরের ধর্মীয় পুরোহিত, বিশপ, 
যারা কোন না কোন ধর্মের সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছে, তাদেরকে হত্যা 
করবে না, খেজুর বৃক্ষ স্পর্শ করবে না, কোন গাছ কাটবে না, কোন গৃহ ধ্বসিয়ে 
দেবে না।”৩ 

এই সামরিক কর্মকাণ্ডের সফলতা এবং যত দ্রুত তা অর্জিত হয়েছে তার 
পরিমাপ এভাবে করা যেতে পারে যে, মাত্র দশ বছরের সংক্ষিপ্ত মুদ্দতে দৈনিক 
গড়ে জাযীরাতুল আরবের প্রায় ২৭৪ বর্গমাইল এলাকা ইসলামের অধীনে এসেছে। 
মুসলমানদের জীবন হানির হিসাব নিলে দেখা যাবে যে, গড় পড়তা মাসে একজন 
মানুষের অর্ধেক নিহত হয়েছে, দশ বছর পুর্ণও হয়নি দশ লাখ বর্গমাইল 


১. সুরা বাকারা, ১৯১ আয়াত। 
২. সূরা বাকারা, ১৭৯ আয়াত । 
৩. ওয়াকেদী, যায়দ ইবন আরকাম (রা) বর্ণিত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৭ 


ইসলামের পদানত হয়েছে ।১ 


এসব যুদ্ধ ও যুদ্ধাভিযানের তুলনা দুই দুইটি বিশ্বযুদ্ধের (যার প্রথমটি ১৯১৪ 
সালে শুরু হয়ে ১৯১৮ সালে শেষ হয় এবং দ্বিতীয়টি ১৯৩৯ সালে শুরু হয়ে 
১৯৪৫ সালে শেষ হয়) সঙ্গে করুন তাহলেই এতদুভয়ের পার্থক্যের সঠিক 
পরিমাপ করতে পারবেন। 

ইনসাইক্লোপেডিয়া বিটানিকার বিজ্ঞ নিবন্ধকার এ বিষয়ে যা কিছু লিখেছেন তা 
থেকে জানা যায় যে, প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল চৌষ্রি লক্ষ২ এবং 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাড়ে তিন কোটি থেকে ছয় কোটির মধ্যে ।৩ 

এই দুই দুইটি বিশ্বযুদ্ধ মানবতার কোন খেদমতই আঞ্জাম দেয়নি, এ কথা 
সবাই জানে এবং মানব সমাজ এ থেকে কম বেশি কোন রকমের উপকারই 
পায়নি। 


মধ্যযুগে এবং গিজরি জুলুম-নিপীড়ন ও ধর্মীয় পীড়নের যেসব লোক শিকার 
হয়েছিল তাদের সংখ্যাও হবে এক কোটি বিশ লাখের মত ।8 


১. জেনারেল মুহাম্মদ আকবর খানের “হাদীছে দেফা” নামক পুস্তক (বর্তমান অনুবাদক কর্তৃক 
“মহানবী (সা)-র প্রতিরক্ষা কৌশল” নামে অনুদিত ও প্রকাশিত) থেকে তথ্য গৃহীত। 

২. ১৯ম খণ্ড, ৯৬৬। 

৩. প্রাগুক্ত, ১০১৩ পৃ. । 

8. John Deven Port, Apology for Muhammad and Quran. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৩৯৮ 


ইসলামের প্রথম হজ্জ 


৯ম হিজরীতে হজ্জ ফরয হয়।৯ রাসূলুল্লাহ (সা) হযরত আবূ বকর (রা)-কে 
আমীরুল-হজ্জ নিযুক্ত করেন এবং মুসলমানদের হজ্জ করাবার যিম্মাদারী তাঁকে 
সোপর্দ করেন । মুশরিক কাফিররাও হজ্জের জায়গাগুলোতে ছিল ।২ হযরত আবু 
বকর (রা)-এর সঙ্গে মদীনা থেকে তিন শ' লোকের একটি কাফেলাও হজ্জ 
আদায়ের নিয়তে রওয়ানা হয় ।৩ 


এ সময় সূরা বারা'আত নাযিল হয় রাসূলুল্লাহ (সা)-এর ওপর । তিনি হযরত 
আলী (রা)-কে ডেকে পাঠান এবং তাঁকে বলেন সূরা বারা'আতের প্রথম দিককার 
আয়াত ও এতদৃসংক্রান্ত আহকাম তথা বিধানসমূহ নিয়ে সেখানে যেতে এবং 
কুরবানীর দিন যখন সমস্ত লোক মিনায় সমবেত হবে তখন এই ঘোষণা দিতে, 
“জান্নাতে কোন কাফির প্রবেশ করবে না এবং এ বছরের পর থেকে কোন কাফির 
মুশরিক হজ্জ করতে পারবে না, উলঙ্গ হয়ে কা'বা শরীফ তাওয়াফ করতে পারবে 
না। আর রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কারও কোন চুক্তি সম্পাদিত হয়ে থাকলে নির্দিষ্ট 
মেয়াদ পূর্ণ করা হবে।” হযরত আলী (রা) রাসূলুল্লাহ (সা)-এর উটনী পৃষ্ঠে 
আরোহণপূর্বক রওয়ানা হন এবং হযরত আবূ বকর (রা)-এর সঙ্গে পথিমধ্যে 
মিলিত হন। তিনি জিজ্ঞেস করেন, “আমীর হয়ে এসেছেন, না মা'মূর হয়ে?” 
হযরত আলী (রা) বললেন, “মা'মূর হয়ে” । অতঃপর উভয়ে মনযিলের দিকে 
রওয়ানা হলেন । হযরত আবূ বকর (রা) হজ্জের ব্যবস্থাপনায় মশগুল হলেন। 
কুরবানীর দিন হযরত আলী (রা) দাঁড়িয়ে রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশ ও হেদায়াত 
মুতাবিক ঘোষণা দেন 18 


১. কোন কোন আলিমের অভিমত হল, হজ্জ ষষ্ঠ হিজরীতে ফরয হয়। শায়খ মুহাম্মদ 
আল-হাদরামী তদীয় "তারীখ আত-তাশরীইল-ইসলামী” নামক পুস্তকে এই অভিমতই গ্রহণ 
করেছেন (দ্র. ৫২ পৃ.)। 

২, ইবন হিশাম, ২য় খণ্ড, ৫৪৩ পৃ.। 

. যাদুল-মা'আদ, ২য় খণ্ড, ২৪ পৃ. ৷ 

. ইবন হিশাম, ২য় খণ্ড, ৫৪২-৪৩ পৃ. ৷ 


০০ ৫ 


www.almodina.com 


প্রতিনিধি দলের আগমনের বছর 
(৯-১০ হি.) 

মদীনায় প্রতিনিধিদলের অব্যাহত আগমন এবং আরব জীবনে এর প্রভাব 

প্রথমে আল্লাহ পাক রাসূলুল্লাহ (সা)-এর মুবারক হাতে মক্কা বিজয় দান 
করলেন অতঃপর তাবুক যুদ্ধ থেকে বিজয়ী বেশে প্রত্যাবর্তন করলেন। এর 
আগে তিনি দুনিয়ার বিভিন্ন রাজা-বাদশাহ ও আমীর-উমারার নামে পত্র পাঠান যে 
সব পত্রে তাঁদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। কেউ কেউ নম্র ও 
যুক্তিপূর্ণ ভাষায় এর জওয়াব প্রদান করেন। কোন কোন বাদশাহ খুশি মনে এবং 
সম্মান ও ভক্তি সহকারে একে অভ্যর্থনা জানান। কেউ কেউ দ্বিধা-সংশয় ও 
ভয়-ভীতির মধ্যে কাটান আর কেউ ধৃষ্টতাপূর্ণভাবে একে প্রত্যাখ্যান করে এবং 
পত্রের সঙ্গে অবমাননাকর ও গবেদ্ধিত আচরণ করে । আর এর ফলে অনতিবিলম্বে 
তাদেরকে নিজেদের দেশ ও জীবন খোয়াতে হয় । এসব এমন ঘটনা ছিল যার চর্চা 
চলছিল সারা আরব জুড়ে এবং সর্বত্রই এর আলোচনা চলত্ব । 


মক্কা বিজয়ের পর (যা ছিল আরব উপদ্বীপের আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র) 
কুরায়শ সদরিদের ইসলাম গ্রহণ এবং সত্য সুন্দর ধর্মের বিরোধিতার সবচে' বড় 
দুর্গের পতন তাদের ওপর গভীর প্রভাব ফেলে যারা দোদুল্যমান অবস্থায় ছিলেন 
কিংবা ইসলামের ব্যর্থতার স্বপ্ন দেখছিলেন। এসব ঘটনা তাদের ও ইসলামের 
মধ্যবর্তী পুরাতন বাধা-প্রতিবন্ধকতা দূর করে দেয় এবং তাদের ও ইসলাম কবুলের 
মাঝে যেই দূরত্ব ছিল তা ত্রাস পায়। মশহুর মুহাদ্দিছ ‘আল্লামা মুহাম্মাদ তাহির 
পাটনী (মৃ. ৯৮৬ হি.) তদীয় “মাজমা“উ বিহারি'ল-আনওয়ার” গ্রন্থে এ বিষয়টির 
ওপর আলোকপাত করতে গিয়ে লেখেন ৪ 

“এই বছরটি প্রতিনিধিদলের আগমনের বছর । আরব গোত্রগুলো ইসলামের 
সঙ্গে কুরায়শদের ব্যবহার ও আচরণের অপেক্ষা করছিল । কেননা কুরায়শরাই ছিল 
সকলের নেতৃস্থানীয় এবং তারাই ছিল আল্লাহর ঘরের যিম্মাদার। অতঃপর তারাই 
যখন ইসলামের সামনে নিজেদের মস্তক অবনত করে দিল, মন্কা বিজিত হল এবং 
ছাকীফ গোত্রও ইসলাম কবুল করল তখন তারা অনুভব করল যে, এখন আর 
তাদের ভেতর মুসলমানদের মুকাবিলা করার মত শক্তি নেই। ঠিক এমনি সময় 
চতুর্দিক থেকে প্রতিনিধিদলের ব্যাপকভাবে আগমন ঘটে এবং লোক দলে দলে 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০০ 


আল্লাহ্‌র দীনে (ইসলামে) প্রবেশ করতে থাকে ।”১ 

এ সব কিছুর প্রভাব আরবদের দিল ও দিমাগ তথা মন-মস্তিষ্কের (যারা আর 
যা-ই হোক মানুষই তো ছিল) ওপর পড়ে স্বাভাবিকভাবেই । ফলে ইসলামে প্রবেশ 
করা এবং রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে তাদের হাজির হওয়ার একটি দরজা খুলে 
যায়। অতঃপর সত্যের অবেষায় বিভিন্ন প্রতিনিধিদল ইসলামের কেন্দ্রে এত অধিক 
হারে আসতে থাকে যেমন তসবীহমালার সূতা ছিড়ে গেলে এর দানাগুলো ঝরতে 
থাকে, ঠিক তেমনি তসবীহ দানাগুলোর ন্যায় অব্যাহতভাবে আরবের লোকেরা 
ইসলামের পক্ষপুটে আশ্রয় নিতে থাকে । 

এই সব প্রতিনিধিদল তাদের স্ব স্ব এলাকা ও কেন্দ্রগুলোতে নতুন প্রাণচাঞ্চল্যে 
ভরপুর হয়ে, ঈমানের নবতর নেশা, ইসলামের দাওয়াতের নতুনতর প্রেরণা ও 
আবেগ-উদ্দীপনা এবং শির্ক ও মূর্তিপূজা, এর চিহ্াদি, জাহিলিয়াত ও এর 
প্রভাবসমূহের বিরুদ্ধে একটা তীব্র ঘৃণা নিয়ে ফিরে আসত । 

এসব প্রতিনিধিদলের মধ্যে বনী তামীমেরও প্রতিনিধিদল ছিল যেই দলে 
তাদের গোত্রের মশহুর নেতৃবৃন্দ ও অভিজাত ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিলেন । তাদের 
খতীব (বক্তা) ও কবির সঙ্গে মুসলমানদের খতীব ও কবির মধ্যে প্রতিযোগিতা 
অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মুসলিম খতীব ও কবির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। বনু 
তামীমের নেতৃবৃন্দ ও অভিজাত ব্যক্তিবর্গও তা মেনে নেন। রাসূলুল্লাহ (সা) তাঁদের 
উত্তম পুরস্কারে ভূষিত করেন ।২ 

বনী আমের-এর প্রতিনিধিদলও আগমন করে । সাদ ইবন বকরের পক্ষ থেকে 
যিমাম ইবন ছা'লাবা প্রতিনিধি হিসাবে আসেন এবং দাঈ ও মুবাল্লিগ হিসাবে আপন 
গোত্রে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনের পর তার সম্প্রদায়ের সঙ্গে যে কথাবার্তা 
হয় তা ছিল এ ধরনের ঃ অমঙ্গল হোক লাত ও “উয্যার! সকলেই চমকে উঠে 
বলল, “আরে যিমাম! তুমি বল কি? শ্বেত, কুষ্ঠ ও মৃগী রোগের শিকার হতে চাও 
নাকি (দেবতার অভিশাপকে ভয় কর)?” যিমাম বলতে লাগলেন £ তোমাদের 
অকল্যাণ হোক । আল্লাহ্‌র কসম! এরা না কারো ক্ষতি করতে পারে, না পারে 
কারো উপকার করতে । আল্লাহ অবধারিতরূপে একজন রাসূল পাঠিয়েছেন এবং 
তাঁর ওপর একটি কিতাব নাযিল করেছেন যার মাধ্যমে তোমরা যার ভেতর 
নিমজ্জিত তা থেকে মুক্তি দিয়েছেন । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ভিন্ন আর 
কোন মা'বুদ নেই, তিনি এক ও অংশীহীন এবং মুহাম্মাদ (সা) তাঁর বান্দা ও রাসূল । 
আমি তাঁর কাছ থেকে সেসবই তোমাদের জন্য নিয়ে এসেছি যা তিনি আদেশ 


১. মাজমাউ বিহারি'ল-আনওযার, ৫ম খণ্ড, ২৭২। 
২. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫৬০-৬৮ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০১ 


দিয়েছেন এবং যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন । এরপর সেদিন সন্ধ্যা হতে 
না হতেই তাঁর মহল্লার সকল নারী-পুরুষের এমন কেউ ছিল না যে ইসলাম কবুল 
করেনি ।১ 

বনী হানীফার প্রতিনিধি দল আগমন করে যাদের মধ্যে মুসায়লামা কাযযাব 
(মিথ্যাবাদী)ও ছিল । সে ইসলাম গ্রহণ করে। ইসলাম পরিত্যাগ করত মুরতাদ্দ 
হওয়ার ফেতনা সেই উঙ্কে দেয় এবং এতেই সে মারা যায়। 

বনী তাঈ প্রতিনিধি দলে বিখ্যাত অশ্বারোহী বীর যায়দ আল-খায়লও ছিলেন। 
রাসূলুল্লাহ (সা) তাঁর নাম পরিবর্তন করে “যায়দ আল-খায়র” রাখেন। তিনি দৃঢ় 
বিশ্বাসী মুসলমানদের অন্তর্ভুক্ত হন। 

সে যুগের বিখ্যাত দানবীর হাতেম তাঈ-এর পুত্র আদী ইবন হাতেমও পবিত্র 
খেদমতে হাজির হন। তিনি নবী করীম (সা)-এর মহানুভব চরিত্র, ব্যবহার ও বিনয় 
দৃষ্টে ইসলাম গ্রহণ করেন এবং বলেন ঃ আল্লাহ্র কসম! এ কোন বাদশাহর আচরণ 
নয়। 

বনী যাবীদ-এর প্রতিনিধিদলও পবিত্র খেদমতে এসে উপস্থিত হয়। 
প্রতিনিধিদলে আরবের খ্যাতনামা বীর ‘আমর ইবন মা'দীকারিবও ছিলেন । কিন্দাহ 
গোত্রের প্রতিনিধিদলে আশ'আছ ইবন কায়স শামিল ছিলেন। আয্দ গোত্রের 
প্রতিনিধিদল হাজির হয় । হামীর সুলতানের দূত এসে পৌছে এবং সুলতানের 
প্রেরিত পত্র পবিত্র খেদমতে হস্তান্তর করে । এতে সুলতানের ইসলাম গ্রহণের 
সুসংবাদ জানানো হয়েছিল । 

মুআয ইবন জাবাল ও আবু মূসা আশ'আরী (রা)-কে ইসলাম প্রচারের 
উদ্দেশ্যে তিনি য়ামান প্রেরণ করেন এবং তাঁদেরকে এই উপদেশ দেন, 3১1. 
| ১৪১ ১১ 1১১১৪ 1১০৩ “দেখ, তোমরা উভয়ে নরম ও কোমল ব্যবহার 
করবে, কঠোরতা প্রদর্শন করবে না, তাদেরকে সুসংবাদ শোনাবে, ঘৃণা-বিদ্বেষ 
নিক্ষেপ করবে না।”২ 

ফারওয়াহ ইবন আমর আল-জুযামী একজন দূত পাঠিয়ে রাসূলুল্লাহ (সা)-কে 
তার ইসলাম গ্রহণের সংবাদ দেন। ইনি রোম সাম্রাজ্যের পক্ষ থেকে মা'আন ও 
তৎসন্নিহিত সিরীয় এলাকায় গভর্নর ছিলেন। 

নাজরানে বনু আল-হারিছ ইবন কা'ব হযরত খালিদ (রা) ইবনুল-ওয়ালীদ-এর 
হাতে ইসলাম গ্রহণ করেন । হযরত খালিদ (রা) সেখানে অবস্থান পূর্বক তাদেরকে 
১. প্রাগুক্ত, ৫৭৪ পৃ.। 


২. সহীহ বুখারী, কিতাবুল-মাগাষী । 
২৬ = 
www.almodina.com 


নবীয়ে রহমত-৪০২ 


ইসলামের তা‘লীম দেন। অতঃপর খালিদ (রা) বনু আল-হারিছের একটি 
প্রতিনিধিদল সমভিব্যাহারে প্রত্যাবর্তন করেন । প্রতিনিধিদলটি যখন তাদের নিজ 
এলাকায় ফিরে যায় তখন তাদের তা“লীমের জন্য রাসূল আকরাম (সা) আমর 
ইবন হায্মকে প্রেরণ করেন যাতে তিনি তাদেরকে সুন্নাহ, ইসলামের আদব ও 
বীতিনীতিসমূহ সম্পর্কে অবহিত করতে পারেন, পারেন যাকাত ও সাদাকার 
ব্যবস্থাপনা আনজাম দিতে । হামদান গোত্রের প্রতিনিধিদলও এ সময় এসে 
হাজির হয়।১ 

মুগীরা ইবন শু“বা (রা)-কে নবী আকরাম (সা) লাত নামক মূর্তি ভাঙবার জন্য 
সদল প্রেরণ করেন। তিনি একে ভেঙে খানখান করে দেন। এরপর তিনি 
মূর্তিঘরের দেওয়ালে আরোহণপূর্বক একটি একটি করে এর প্রতিটি প্রস্তর খণ্ড 
খসিয়ে ছাড়েন এবং সকলে মিলে একে ধুলোর সঙ্গে মিশিয়ে দেন। তিনি দলের 
অপরাপর সদস্যের সঙ্গে এ্দিনই ফিরে আসেন এবং রাসূল আকরাম (সা)-এর 
খেদমতে সব কিছু বিবৃত করেন। তিনি তাঁদের প্রশংসা করেন।২ 

আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল এসে উপস্থিত হয় । রাসূলুল্লাহ (সা) 
তাদের খোশ আমদেদ জ্ঞাপন করেন। তিনি তাদেরকে সেই সব পাত্র ব্যবহার 
করতে নিষেধ করেন যার ভেতর দ্রুত নেশা জন্মে । হারাম ও নেশাকর বস্তু থেকে 
বাঁচার তাগিদে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিনি এসব নিষেধ করেন। কেননা 
তারা এতে খুব বেশি অভ্যস্ত ছিল ।৩ 

আশ'আরী ও ইয়ামনবাসীদের প্রতিনিধি দল বিরাট আনন্দ-উল্লাস সহকারে এই 
কবিতা আবৃত্তি করতে করতে এসে উপস্থিত হয় ৪ 

ক ৭১১৯৩ ls ৭৯৯১। 5৪1১155 

“ কাল আমরা প্রেমাম্পদের সঙ্গে মিলিত হব; মুহাম্মাদ ও তাঁর সাথীদের 
সঙ্গে ৷” তিনি এই প্রতিনিধিদল দৃষ্টে বলেন ঃ 
১০: UNI 25151655113 5৮৮৪ 351 ৯ al ০৯1 SUI 

ক ২2১৮০১২০৫৭1 

“তোমাদের নিকট ইয়ামনবাসীর আগমন ঘটেছে যারা খুবই নরম ও কোমল 

দিলের মানুষ । ঈমান য়ামনবাসীদেরই অংশ আর য়ামনের প্রজ্ঞাই প্রকৃত প্রজ্ঞার 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৫৭৫-৯৬ । 
২. সীরাত ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৬২-৬৩। 
৩. যাদু'ল-মা'আদ, ২য় খণ্ড, ২৮; বুখারী ও মুসলিম এই হাদীছ ইবন 'আব্বাস (রা) বর্ণিত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৩ 


পরিচায়ক ।”১ 

খালিদ ইবনুল-ওয়ালীদ (রা)-কে রাসূলুল্লাহ (সা) একটি জামা'আত সহকারে 
ইসলাম প্রচারব্যাপদেশে য়ামনবাসীদের নিকট প্রেরণ করেন। এই জামা'আত 
সেখান ছয় মাস অতিবাহিত করে । হযরত খালিদ (রা) তাদেরকে অব্যাহতভাবে 
দাওয়াত দিতে থাকেন, কিন্তু তারা তা কবুল করত না। এরপর তিনি হযরত আলী 
(রা)-কে পাঠান । তিনি সেখানে হুযুর (সা)-এর পত্র পাঠ করে শোনান। ফলে 
গোটা হামাদান গোত্র মুসলমান হয়ে যায় । হযরত আলী (রা) দরবারে নবুওতে এই 
সংবাদ প্রেরণ করেন। রাসূলুল্লাহ (সা) হযরত আলী (রা)-এর পত্র পাঠান্তে সিজদায় 
লুটিয়ে পড়েন। অতঃপর মাথা উঠিয়ে বলেন £ হামাদানীদের ওপর সালাম ও শাস্তি 
বর্ষিত হোক। 

মুযায়না গোত্রের প্রতিনিধি দল ছিল চারশ" সদস্যবিশিষ্ট । নাজরানের খৃষ্টান 
প্রতিনিধি দলটি ছিল ষাটজন আরোহীর সমষ্টি। এদের ভেতর তাঁদের বড় পান্রী ও 
পণ্ডিত আবু হারিছাও ছিলেন, ছিলেন তাঁদের নেতৃস্থানীয় ও অভিজাত শ্রেণীর ২৪ 
জন। রোম সম্রাট তাঁদেরকে খুবই সম্মান ও সমীহ করতেন, তাঁদের সর্বপ্রকার 
আর্থিক সাহায্য প্রদান করতেন, তাঁদের গীর্জা নির্মণি করে দিতেন । এদৈর সম্পর্কে 
কুরআন করীমের অনেক আয়াত নাফিল হয় ।৩ 

নাজরানবাসীদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) একটি পত্র প্রেরণ করেন । এতে 
তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন । পত্র পাঠান্তে তারা একটি প্রতিনিধি দল 
প্রেরণ করে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে । প্রতিনিধিদল অনেক প্রশ্ন পেশ করে। 
প্রশ্নের উত্তরে সূরা আল-ইমরানের অনেকগুলো আয়াত নাযিল হয়। রাস্লুল্লাহ (সা) 
তাদের মুবাহালার৪ আহবান জানান । কিন্তু তাদের পক্ষে শুরাহবীল ভয়ে এই প্রস্তাবে 
রাজী হয়নি। পরদিন এই লোকগুলো পুনরায় পবিত্র খেদমতে উপস্থিত হলে তিনি 
তাদেরকে একটি লিখিত পত্র দেন। এতে নির্ধারিত রাজস্বের হার উল্লিখিত ছিল । 
(রা)-কে এই বলে তাদের সাথে পাঠিয়ে দেন যে, ইনি এই উম্মাহর আসীন তথা 
বিশ্বস্ততম ব্যক্তি (551 ১১৯ ৩১11১) 1৫ 
১. সহীহ বুখারীতে ০-০১। 4৯1১ ১2৯১১ ০.১১3 শীর্ষক অধ্যায়ে ০৮ 4৪ কথাটি 

বেশি আছে; অর্থ দীনের উপলব্ধি যামানবাসীদের অংশ । 
২. যাদুল-মাআদ, ২য় খণ্ড, ৩৩; বুখারী থেকে । 
BS যাদুল-সা'আদ হয় খণ্ড, ৩৫-৩৬ । 


৪. সুবাহালার প্রকৃতি ও বিস্তৃত বিবরণ জানতে চাইলে সূরা আল-ইমরানের ৬১ নং আয়াতের তাফসীর দেখুন । 
bY ইবন কাহীর, ৪র্থ বণ্ড, ১০০; ইমাস বুখারী নাজরানবাসীদের আলোচনায় এহ ঘটনা সংক্ষেপে বিবৃত করেছেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৪ 


তুজীব গোত্রের প্রতিনিধি দলের আগমনে রাসূলুল্লাহ (সা) খুব খুশী হন। তিনি 
তাদেরকে বিরাট সম্মান ও খাতির-যতু করেন। তারা রাসূল (সা)-কে বিভিন্ন বিষয় 
সম্পর্কে প্রশ্ন করেন। তিনি তাদেরকে লিখিত উত্তর প্রদান করেন। এরপর তাঁরা 
কুরআন ও সুন্নাহ সম্পর্কে বহু বিষয় জিজ্ঞেস করতে থাকেন । এজন্য তাদের সঙ্গে 
রাসূলুল্লাহ (সা)-এর বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। তিনি হযরত বিলাল (রা)-কে খুব 
ইহতিমামের সঙ্গে তাদের যিয়াফত ও মেহমানদারী করতে বলেন। এরা কয়েকদিন 
তাঁর পবিত্র সান্নিধ্যে কাটান, কিন্তু বেশি দিন তারা অবস্থান করতে পারেননি । 
তাদেরকে জিজ্ঞেস করা হয়, কেন তারা এত তাড়াহুড়া করছে? তারা উত্তরে জানান, 
(সা)-এর যিয়ারত লাভ করেছি, তাঁর সঙ্গে আমাদের কি কি কথা হয়েছে এবং তিনি 
আমাদের কথার কি জওয়াব দিয়েছেন । এরপর তারা ফিরে যান । অতঃপর হিজরীর 
১০ম বর্ষে বিদায় হজ্জে মিনাতে তাঁরা নবী করীম (সা)-এর খেদমতে পুনরায় হাজির 
হন।১ 


এইসব প্রতিনিধিদলের মধ্যে বনী ফাযারাহ্‌, বনী আসাদ, বাহরা“ ও আযারাহর 
প্রতিনিধিদলও ছিল । এরা সকলেই ইসলাম কবুল করে । রাসূলুল্লাহ (সা) তাদেরকে 
সিরিয়া বিজয়ের সুসংবাদ দান করেন । তিনি তাদেরকে মহিলা গণকের নিকট গমন 
করতে এবং তাদের নিকট ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে নিষেধ করেন ।২ 
তারা যেসব পশু কুরবানী দিত তা থেকেও নিষেধ করেন এবং বলেন, কেবল ঈদুল 
আদহার কুরবানী তাদের জন্য অনুমোদিত ৷ এছাড়া বালী, যী মার্রাহ ও খাওলানের 
প্রতিনিধিদল পবিত্র খেদমতে হাজির হয়। তিনি তাদের নিকট খাওলানের মূর্তি 
সম্পর্কে, যে মূর্তির তারা পূজা করত, জিজ্ঞেস করেন । জওয়াবে তারা জানায় 8 
আপনার মুবারক হোক! আপনি যা কিছু নিয়ে এসেছেন তা দিয়ে আল্লাহ তা'আলা 
এর পরিবর্তন ঘটিয়েছেন । অবশ্য প্রাচীন আমলের কিছু কিছু বৃদ্ধা মহিলা এখনও 
তা আকড়ে রেখেছে। আমরা যখন ফিরে যাব তখন ইনশাআল্লাহ এ মূর্তি ভেঙে 
ফেলব ।৩ মুহারিব, গাসসান, গামিদ ও নাখ'আ-এর প্রতিনিধিদলেরও এ সময় 
আগমন ঘটে 18 

এইসব প্রতিনিধিদল নবী করীম (সা)-এর খেদমতে এসে দীন শিখত, ধর্মীয় 
জ্ঞান ও দীনের উপলব্ধি লাভ করত, মসলা-মাসায়েল জানত, রাসূলুল্লাহ (সা)-এর 
উন্নত ও মহান চরিত্র প্রত্যক্ষ করত এবং সাহাবায়ে কিরামের সাহচর্য ও সান্নিধ্য 
১. যাদুল-মা'আদ, ২য় খণ্ড ৪৩ । 
২. যাদুল-মা'আদ, ২য় খণ্ড, 8৪-৮৭। 


৩. প্রাগুক্ত, ৪৭ পৃ. । 
8. প্রাগুক্ত, ৪৭, ৫৫। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৫ 


তাদের ভাগ্যে জুটত । অধিকাংশ সময় মসজিদে নববীর অঙ্গনে তাদের জন্য তাঁবু 
স্থাপন করা হত। তারা সেখানেই থাকত, কুরআন মজীদ শ্রবণ করত, 
মুসলমানদের সালাত আদায় করতে দেখত ৷ তাদের মনে কোন কিছু উদিত হলে 
অত্যন্ত সরল সোজা ও খোলা মনে রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞেস করে জেনে 
নিত । তিনিও তাদেরকে পরিষ্কার ভাষায় ও হেকমতের সঙ্গে তাদের জিজ্ঞাসার 
উত্তর দিতেন, কুরআন মজীদ থেকে এর সাক্ষ্য পেশ করতেন । এর দ্বারা তাদের 
ঈমান আরও মযবুত হত এবং আত্তিক প্রশান্তি ও তৃপ্তি লাভ ঘটত। 


একজন মহিলা মূর্তিপূজারী ও নবী করীম (সা)-এর কথোকথন 
কিনানা ইবন আবৃদ য়ালীল ও আল্লাহ্‌র রাসূল (সা)-এর মধ্যে যেই 

কথোপকথন হয়েছিল এখানে তা পেশ করা হচ্ছে। 

কিনানা ঃ ব্যভিচার সম্পর্কে আমাদের সমস্যা হল এই যে, আমরা অনেক সময় 
নিঃসঙ্গ ও অবিবাহিত অবস্থায় থাকি ।১ কাজেই এ আমাদের জন্য অপরিহার্য । 

রাসূলুল্লাহ সো) ঃ এ তোমাদের ওপর হারাম। এ সম্পর্কে আল্লা তা'আলার 
ইরশাদ হল ঃ Wells BLEAK LIM এ 
“অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হয়ো না, এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ” 
(সূরা ইসরা, ৩২ আয়াত)। 

কিনানা £ সুদ সম্পর্কে আপনি যা বলেন তাতে দেখা যায় আমাদের সমস্ত মালই 
তো সূদ আর সুদ। 

রাসূলুল্লাহ (সা) আসল পুঁজি তথা মূলধন নেবার অধিকার তোমাদের রয়েছে। 
আল্লাহ তা'আলা বলেন £ 


১৫ ৩। ১1১২০]। ১০৭ ৬৪১৮০ 13) drys 57 


* ১৮০৯০ 
“হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সুদের যা কিছু বকেয়া আছে তা 
ছেড়ে দাও যদি তোমরা মু'মিন হও” (সুরা বাকারা ২৭৮, আয়াত) । 
কিনানা £ শরাব (মদ)-এর ব্যাপারে আমাদের বক্তব্য হল, এতো আমাদের 
যমীনের নিঙড়ানো নির্যাস এবং আমাদের জন্য তা খুবই জরুরী । 
রাসূলুল্লাহ (সা) £ আল্লাহ তা'আলা একে হারাম ঘোষণাপূর্বক বলেন ঃ 
১. সম্ভবত তারা বাণিজ্য ব্যপদেশে খুব বেশি সফর করত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৬ 

১515০৮৮5915 ৮৮০01 ৮৮৯] 5৮৮০1 চিএ CET 

“হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি ও পাশা (সবই) অপবিত্র শয়তানী কর্মের 
অন্তর্গত; অতএব তোমরা এ সমস্ত পরিহার কর যাতে তোমরা সফলকাম হতে 
পার” (সুরা আল-মাইদা £ ৯ আয়াত)। 
কিনানা ঃ রাববা মূর্তি সম্পর্কে আপনি কি বলেন? 
রাসূলুল্লাহ (সা) ঃ একে ভেঙে ফেল। 
কিনানা ও তার সহচরবৃন্দ £ যদি রাব্বা জানতে পারে যে, আপনি তাকে ভাঙতে 
চাচ্ছেন তাহলে সে তার সকল পূজারীকে খতম করে দেবে । এ সময় হযরত ওমর 
(রা) তাদের মাঝে হস্তক্ষেপপূর্বক বললেন ঃ ইবন আব্দ য়ালীল! তোমাদের সর্বনাশ 
হোক, তোমরা কত মুর্খ । তোমরা কি এও জান না রাব্বা একটি প্রস্তরখণ্ড 
ব্যতিরেকে কিছু নয়? 
কিনানা ও তার সহচরবৃন্দ £ ইবন খাত্তাব! আমরা তোমার কাছে আসিনি । এরপর 
তারা পুনরায় রাসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করে বললঃ আপনি ওকে ভেঙে ফেলুন, 
আমরা ভাঙতে পারব না। 
রাসূলুল্লাহ (সা) $ আমি তোমাদের ওখানে লোক পাঠাব । সে তোমাদের হয়ে এ 
কাজ করবে। 

অতঃপর রসুলুল্লাহ (সা) তাদের বিদায় নেবার অনুমতি দিলেন এবং তাদের পূর্ণ 
সম্মান ও মেহমানদারী করলেন । তারা নিবেদন করল £ হে আল্লাহ্‌র রাসূল! আপনি 
আমাদের জন্য আমাদের কওমের কোন আমীর নিযুক্ত করে দিন। তিনি উছমান 
ইবন আবি'ল-আস (রা)-কে তাদের আমীর নিযুক্ত করে দিলেন। তিনি তাদের 
মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন। কিন্তু ইলমে দীনের প্রতি তাঁর আগ্রহ সম্পর্কে রাসূল 
(সা)-এর জানা ছিল। তিনি সেখানে যাবার পূর্বে কুরআন মজীদের আরও কিছু 
সুরাও মুখস্থ করে নিয়েছিলেন।১ 

প্রতিনিধিদলসমূহের আগমনের এ বছর আরবে মূর্তিপূজা ও মূর্তিপূজকদের 
উৎখাতেরও বছর ছিল। 
যাকাত ও সাদাকা ফরয হল 

হিজরতের ৫ম বর্ষে যাকাত ফরয হয়। যে সমস্ত এলাকায় ইতোমধ্যেই 
ইসলাম পৌছে গিয়েছিল রাসূলুল্লাহ (সা) সেসব এলাকায় আমীর ও আমিল 
(গর্ভনর) নিযুক্ত করে পাঠিয়ে দেন। 


১. যাদুল-মা'আদ, ২য় খণ্ড, ২৫। 
২. হাফিজ ইবন হাজার-এর গবেষণা মুতাবিক (ফাতহুল-বারী)। 


www.almodina.com 


হাজ্জাতু*ল-বিদা বা বিদায় হজ্জ 
(যি’ল-হজ্জ ১০ হি/ ফেব্রুয়ারী ৬৩২) 


হাজ্জাতু”ল-বিদা ও এর সময় নিবাচন 

আল্লাহ্র ইচ্ছা পূর্ণ হল। উম্মাহর আত্মাসমূহ মূর্তিপূজার আবর্জনা ও 
জাহিলিয়াতের আদত-অভ্যাস থেকে পাক-পবিভ্র হল এবং আলোকিত হল ঈমানী 
রৌশনীতে । তাঁদের দিলে প্রেম ও ভালবাসার স্ফুলিঙ্গ সৃষ্টি হল। আল্লাহ্‌র ঘর 
খানায়ে কাবা মূর্তি থেকে ও মূর্তির পৃতি-গন্ধময় আবর্জনা থেকে মুক্ত ও 
পাক-সাফ হল । মুসলমানদের ভেতর (যারা বহু দিন হয় বায়তুল্লাহ্র হজ্জ ও 
যিয়ারত করেনি) হজ্জের প্রতি নবতর আগ্রহের সৃষ্টি হয় এবং প্রেম ও ভালবাসার 
পেয়ালা কেবল পূর্ণই হয়নি বরং উছলে ও উপচে পড়বার উপক্রম হয় ৷ অপরদিকে 
বিচ্ছিন্ন হবার মুহুর্তও খুব কাছাকাছি ঘনিয়ে আসে । আর অবস্থার দাবিও হল যে, 
উম্মাহকে বিদায় সালাম জানাতে হবে । তখন আল্লাহ তা“আলা তদীয় হাবীব নবী 
করীম (সা)-কে (১০ম হি.) হজ্জের অনুমতি দিলেন। ইসলামে এটি ছিল তাঁর 
প্রথম হজ্জ। 


বিদায় হজ্জের দাওয়াতী, তাবলীগী ও তরবিয়তী গুরুত্ব 

তিনি মদীনা থেকে এই উদ্দেশ্য রওয়ানা হলেন যে, তিনি বায়তুল্লাহর হজ্জ 
নিয়ম-কানুন শেখাবেন, সত্যের সাক্ষ্য প্রদান করবেন, আপন অপরিহার্য দায়িত্ব ও 
ও প্রতিশ্রুতি নেবেন, জাহিলিয়াতের শেষ চিহ্টুকু মুছে ফেলবেন এবং পায়ের তলে 
দাফন করবেন । এই হজ্জ হাজারো ওয়াজ-নসীহত, হাজারো দরস ও তা'লীমের 
স্থলাভিষিক্ত ছিল। এটি ছিল একটি চলতি ও ভ্রাম্যমাণ মাদরাসা, একটি সক্রিয় ও 
গতিশীল মসজিদ এবং একটি চলন্ত ছাউনি যেখানে একজন মূর্খ জাহিল ইল্ম দ্বারা 
সজ্জিত হবে, গাফিল তার গাফলত থেকে সজাগ হবে, অলস চঞ্চল হবে, কমযোর 
শক্তিশালী ও বলবান হবে । রহমতের একটি মেঘ সফরে ও বাড়ি-ঘরে অবস্থানরত 
সর্বাবস্থায় ও সর্বমূহুর্তে তাঁকে ছায়াদান করত । এ ছিল রাসূলুল্লাহ (সা)-এর সাহচর্য, 
তাঁর স্নেহ ও ভালবাসা, তাঁর প্রশিক্ষণ, তত্বাবধান ও নেতৃত্বরূপী রহমতের মেঘ। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৮ 


হাজ্জাতু*ল-বিদা“র এতিহাসিক রেকর্ড 

সাহাবায়ে কিরাম (রা)-এর ন্যায় বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ বর্ণনাকারিগণ এই 
সফরে নাযুক থেকে নাযুকতর দিক এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনার এমন 
একটি রেকর্ড আমাদের জন্য সংরক্ষণ করে গেছেন যার নজীর না রাজা-বাদশাহ 
কিংবা আমীর-উমাবার সফরনামাগুলোতে পাওয়া যাবে, আর না পাওয়া যাবে উলামা 
ও মাশায়েখদের কাহিনীতে ৷” 


বিদায় হজ্জের মোটামুটি পযলোচনা 


আমরা এই হজ্জ সফরের সংক্ষিপ্তসার২ এখানে পেশ করছি যাকে 'হাজ্জাতু'ল- 
বিদা', হাজ্জাতুল-বালাগ ও হাজ্জাতু'ত-তামাম' নামে স্মরণ করা হয় থাকে । আসলে 
এগুলোরই সমাহার ছিল এই হজ্জ, বরং এসবের চাইতেও ভিন্ন কিছু । এ সফরে 
তাঁর সঙ্গে এক লক্ষের বেশি সাহাবী শরীক ছিলেন। 


রাসূলুল্লাহ (সা) কিভাবে হজ্জ করলেন 

রাসূলুল্লাহ (সা) হজ্জের এরাদা করলেন এবং দশম হিজরীর যি'ল-কাদা মাসে 
লোকদেরকে জানিয়ে দিলেন যে, তিনি এবার হজ্জে যাচ্ছেন। এতদশ্রবণ লোকে 
তাঁর সঙ্গে হজ্জ গমমের আশায় প্রস্তুতি শুরু করে দেয় । 


এ খবর মদীনার চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সে সব এলাকার লোকেরাও দলে 
দলে মদীনায় এস উপস্থিত হয়। পথিমধ্যে এত বিপুল সংখ্যক লোক কাফেলায় 
শামিল হয় যে, এর সংখ্যা নিরূপণও কষ্টসাধ্য ব্যাপারে । এ ছিল যেন এক মানব 


১. উদাহরণত এসব বর্ণনায় এত দূর পর্যন্ত পাওয়া যায় যে. তিনি এহরামের সময় কি ধরনের সুগন্ধি ব্যবহার 
করেছিলেন, কুরবানীর পশু চিহ্নিত করার উদ্দেশ্যে দাগ দিয়েছিলেন, কোন পার্শ্বে ছিল তা, কোন 
জায়গায় তিনি বিছানা স্থাপন করেছিলেন, কোন স্থানে তাঁকে শিকারকৃত একটি বন্য গর্দভ হাদিয়া হিসাবে 
পেশ করা হয়েছিল । এমন কি মিনা-র রাত্রে এই বিশাল ভীড়ের ভেতর সাপ বের হওয়ার এবং তার 
জীবন নিয়ে বেরিয়ে যাবার ঘটনারও উল্লেখ রয়েছে এসব বর্ণনায় । এতত্তিন্ন এই সফরে তিনি যে সমস্ত 
লোককে নিজের সঙ্গে আপন সওয়ারীতে উঠিয়ে নিয়েছিলেন (এদের সংখ্যা আটত্রিশ পর্যন্ত গিয়ে 
'পৌছে) তাদের নাম, এমন কি সেই ক্ষৌরকারের নামেরও উল্লেখ রয়েছে যিনি হুযূর (সা)-এর 
ক্ষৌরকর্ম সম্পাদনের সৌভাগ্য লাভ করেছিলেন । কর্তিত চুল বন্টন করার বিস্তারিত বিবরণও এতে 
রয়েছে যে, ডান পাশের চুল কাদের দেওয়া হয়েছিল, বাম পাশের চুল কাদের দেওয়া হয়েছিল ৷ 
বিস্তারিত জানতে চাইলে দেখুন শায়খুল হাদীছ মওলানা মুহাম্মাদ যাকারিয়া (র)-এর 1341 ₹২২৯ 
15৩ ale 401 ৬০০ SU ০১৮৪ ০১ইও শীর্ষক গ্রন্থ এবং বর্তমান লেখকের প্রণীত 
গ্রন্থের ভূমিকা (বৈরূত সং.)। 

২. আমরা এই সংক্ষিপ্তসার হাফেজ “আল্লামা ইবনু'ল-কায়্যিম-এর যাদু'ল-মা“আদ থেকে গ্রহণ করেছি । 

৩. এই সংখ্যা এক লক্ষ চৌদ্দ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বলা হয়েছে। 

www.almodina.com 


নবীয়ে রহমত-৪০৯ 


সমুদ্র! সামনে পেছনে ডানে বামে যতদূর দৃষ্টি চলে শুধু মানুষ আর মানুষ তাকে 
ঘিরে রেখেছে । তিনি মদীনা থেকে ২৫ যি’ল-কা‘দা রোজ শনিবার জোহর বাদ 
রওয়ানা হন। তিনি প্রথমে জোহরের চার রাক'আত সালাত আদায় করেন। এর 
পূর্বে তিনি খুতবা দেন এবং এতে এহরামের ওয়াজিব ও সুন্নতসমূহের বর্ণনা দেন। 
এরপর তিনি তালবিয়া পাঠ করতে করতে রওয়ানা হন। 
এ] ২৮০11 ১৯৯ 01 A এ] 4০১৭ ২4০০] ৫1 এড 
এ] এ, 41119 
বিশাল জনসমুদ্র এই তালবিয়া কখনো সংক্ষেপে, কখনো বা কমিয়ে বাড়িয়ে 
বলছিল । কিন্তু এতে তিনি কাউকে কিছু বলেননি । তালবিয়া পাঠের সিলসিলা তিনি 


অব্যাহত রাখেন । অতঃপর তিনি “আরাজ নামক স্থানে পৌছে ছাউনি ফেলেন । এ 
সময় তার স্ওয়ারী ও হযরত আবূ বকর (রা)-এর সওয়ারী একই ছিল । 

£তপর তিনি সামনে অগ্রসর হলেন এবং আল-আবওয়া নামক স্থানে 
পৌছলেন। সেখান থেকে রওয়ানা হয়ে উসফান ও সারিফ উপত্যকায় পৌছান। 
অতঃপর সেখান থেকে যাত্রা করে “যী-তুওয়া” নামক স্থানে মনযিল করলেন এবং 
শনিবার রাত সেখানে অতিবাহিত করেন । সেদিন ছিল যি'ল-হজ্জ মাসের ৪ 
তারিখ । ফজরের সালাত তিনি সেখানেই আদায় করেন । এঁদিনই তিনি গোসলও 
করেন এবং মক্কাভিমুখে রওয়ানা হন। তিনি দিনের বেলা উচ্চভূমি দিয়ে মক্কায় 
প্রবেশ করেন । সেখান দিয়ে তিনি হারাম শরীফে প্রবেশ করেন। এ সময় ছিল 
চাশতের ওয়াক্ত ৷ বায়তুল্লাহ্র ওপর চোখ পড়তেই তিনি বলেনঃ 


Gls ৮৪১০০৩৮১৪1৮ 0০১০০০19৬০৪ 35 
“হে আল্লাহ! তোমার এই ঘরের সম্মান ও মর্যাদা, তাঁজীম ও তাকরীম এবং 
ভীতিকর প্রভাব বৃদ্ধি করে দাও।” দস্ত মুবারক বুলন্দ করতেন, তাকবীর বলতেন 
এবং ইরশাদ করতেন ঃ 
১১০ 0০১ ০০৯ ০১০৭ এ১০১ Ll ০০ ol 
“হে আল্লাহ! তুমি শান্তিময় শাস্তিপ্রদাতা আর তোমার পক্ষ থেকেই শান্তি এসে 
থাকে । হে আমাদের রব ! আমাদের শান্তির সাথে বাচিয়ে রাখ ।” 


তিনি যখন হারাম শরীফে প্রবেশ করলেন তখন সর্বপ্রথম কা'বা শরীফের দিকে 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ১০ 


ফিরলেন। হাজরে আসওয়াদ সামনাসামনি হতেই তিনি কোনরূপ 
বাধা-প্রতিবন্ধকতা ছাড়াই তাতে চুমু দিলেন। এরপর তাওয়াফের উদ্দেশ্য ডান 
দিকে ফিরলেন। এ সময় বায়তুল্লাহ তার বাম দিকে ছিল । এই তাওয়াফের প্রথম 
তিন চক্রে তিনি রামূল করেন।৯ 

তিনি দ্রুত গতিতে চলছিলেন। ছোট ছোট কদম ফেলে চলছিলেন। চাদর এক 
কাধের ওপর ফেলে রেখেছিলেন, দ্বিতীয় কাধ ছিল খালি ।২ তিনি যখন হাজরে 
আসওয়াদ অতিক্রম করছিলেন তখন সেদিকে ইশারা করে আপন ছড়ির সাহায্যে 
ইসতিলাম করছিলেন । তাওয়াফ শেষে হতেই তিনি মাকামে ইবরাহীমের পেছনে 
গেলেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন £ 1১১1১2170৩০ ১০1১১৯০5 
৯৭ এরপর তিনি এখানে দু'রাক'আত সালাত আদায় করলেন। সালাত 
সমাপনান্তে তিনি পুনরায় হাজরে আসওয়াদের নিকট গমন করলেন এবং এতে চুমু 
খেলেন। এরপর সাফা পর্বতের দিকে তার সম্মুখস্থ দরজা হয়ে চললেন । কাছাকাছি 
হতেই তিনি বললেন £ 

#+ dll se lal — < ১১০৬ ১৯ Sally Call ol 

“সাফা ও মারওয়া আল্লাহ্র নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত । আমি সেখান থেকে শুরু 
করছি যদ্বারা আল্লাহ শুরু করেছেন।” 

এরপর তিনি এতে আরোহণ করলেন। এমন কি ততদূর অবধি আরোহণ 
করলেন যেখান থেকে বায়তুল্লাহ তার দৃষ্টিগোচর হচ্ছিল। অতঃপর তিনি কিবলার 
দিকে ফিরে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত ও তার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেনঃ 
৫ ৩1০ ৬১৩ ১৯৯৭] 413 4101 4] 4143১ ২ ১৬৯৩৭) | 4113 
১১৯৩ ১০ ১৮৯১৩ ১৬৪৩ Dla 41121411১৪৪ গড 

* ১১৯ ১1১৯১ 

“আল্লাহ ভিন্ন কোন মা“বুদ নেই; তিনি একক, তার কোন শরীক নেই । রাজত্ব 
তার আর সকল হাম্দ তথা প্রশংসাও তারই। তিনি সকল বিষয়ের ওপর 
ক্ষমতাবান । আল্লাহ ভিন্ন কোন মাবুদ নেই, তিনি এক; তিনি তার ওয়াদা পালন 
করেছেন, আপন বান্দাকে সাহায্য করেছেন এবং সমস্ত দল ও উপদলকে একা 
পৰ্যুদস্ত করেছেন ।” 

মক্কায় তিনি ৪/৫ দিন (শনি, রবি, সোম, মঙ্গল ও বুধবার এই কয়দিন) অবস্থান 


১. রাম্ল সম্পর্কে জানার জন্য হজ্জ ও যিয়ারত সম্পর্কিত কিতাবাদি দেখুন। 
২. একে ইসলামী পরিভাষায় ইযতিবা (৮4০1) বলা হয়। বিস্তারিত জানতে হজ্জ সম্পর্কিত কিতাবাদি দেখুন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১১ 


করেন। বৃহস্পতিবার বেলা উঠতেই তিনি সমস্ত মুসলমানকে নিয়ে মিনায় গমন 
করেন। জোহর ও আসর সালাত তিনি এখানেই আদায় করেন এবং এখানেই রাত্রি 
যাপন করেন। এদিন ছিল বৃহস্পতিবার দিবাগত জুমু'আর রাত্রি। সূর্য উঠতেই তিনি 
আরাফাতের দিকে অগ্রসর হলেন । তিনি দেখতে পেলেন যে, নামিরায় তাঁর জন্য 
তাঁবু স্থাপন করা হয়েছে। অনন্তর তিনি এখানেই অবতরণ করলেন। বেলা ঢলে 
পড়তেই তিনি উটনী “কাসওয়া”-কে প্রস্তুত করার হুকুম দিলেন। অতঃপর সেখান 
থেকে রওয়ানা হয়ে ‘আরাফাত প্রান্তরের মাঝখানে মনযিল করেন এবং আপন 
সওয়ারী পৃষ্ঠে থেকেই তিনি এক ওজস্বিনী ভাষণ দেন। এ ভাষণে তিনি ইসলামের 
বুনিয়াদসমূহ খোলাখুলিভাবে তুলে ধরেন এবং শির্ক ও মূর্খতার বুনিয়াদ ধ্বংস করে 
দেন। এই ভাষণে তিনি সেই সব হারাম বস্তুকে হারাম বলে ঘোষণা করেন যেগুলো 
হারাম হওয়ার ব্যাপারে দুনিয়ার তাবত ধর্ম ও জাতিগোষ্ঠী একমত্য পোষণ করে। 
আর সেগুলো হল ঃ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ধন-সম্পদ ছিনতাই করা, 
নারীর সতীত্ব-সন্ত্রম নষ্ট করা । জাহিলিয়াতের তাবৎ বিষয়াদি ও প্রচলিত কাজগুলো 
আপন কদমতলে দাফন করেন । জাহিলিয়াত আমলের সুদ তিনি সমূলে খতম 
করেন এবং একে বিলকুল বাতিল বলে অভিহিত করেন । তিনি মহিলাদের সঙ্গে 
উত্তম আচার-আচরণের উপদেশ দেন এবং তাদের যে সমস্ত অধিকার রয়েছে, 
অধিকন্তু তাদের যিম্মায় যেসব অধিকার রয়েছে, তার বিশ্লেষণ করেন এবং বলেন 
যে, নিয়ম মুতাবিক আহার, পোশাক ও খোরপোশ তাদের অধিকার । 


করেন এবং বলেন £ যতদিন তোমরা এর সঙ্গে নিজেদের ভালভাবে আঁকড়ে রাখবে 
ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তিনি তাদেরকে সতর্ক করেন যে, তাদের কাল 
কিয়ামত দিবসে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তাদেরকে এর জওয়াব 
দিতে হবে। এ সময় তিনি উপস্থিত সকলকে জিজ্ঞেস করেন £ তখন তাঁর সম্পর্কে 
কি বলবে এবং কি সাক্ষ্য দেবে? সকলেই সমস্বরে বললেন £ আমরা সাক্ষ্য দেব 
যে, আপনি পয়গামে হক এতটুকু কমবেশী না করে পৌঁছে দিয়েছেন, আপন দায়িত্ব 
পালন করেছেন এবং কল্যাণ কামনার হকও আদায় করেছেন । এতদশ্রবণে তিনি 
আসমানের দিকে আঙুল ওঠালেন এবং তিনবার আল্লাহ্‌ তা'আলাকে এ বিষয়ে সাক্ষী 
বানালেন এবং তাদের এও হুকুম দিলেন যে, যারা এখানে উপস্থিত আছে তারা 
অনুপস্থিত লোকদেরকে এ কথাগুলো যেন পৌছে দেয়। 


খুতবা শেষ হতেই বিলাল (রা)-কে আযান দেবার হুকুম দিলেন। তিনি আযান 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১২ 


দিলেন। এরপর তিনা জোহরের সালাত দুই রাক“আত আদায় করলেন । ঠিক 
সেভাবে আসরেরও দুই রাক'আতই পড়লেন । দিনটা ছিল জুমু'আর দিন। 


সালাত শেষ হতেই সওয়ারীতে আরোহণ করলেন এবং সেই উকৃফের জায়গায় 
গিয়ে দাঁড়ালেন যেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে দু'আ করেছিলেন (জায়গাটি আজ অবধি 
আরাফাতে বিখ্যাত ও চিহ্নিত) । এখানে এসে তিনি তাঁর উটের ওপর বসলেন এবং 
সুযস্তি পর্যন্ত দু'আ ও মুনাজাত, শাহানশাহ রাজাধিরাজের সমীপে কান্নাকাটি, আপন 
দুর্বলতা ও অসহায়ত্রে বিনীত প্রকাশের মাঝেই মশগুল থাকলেন । দু'আরত 
অবস্থায় তিনি তাঁর মুবারক হাত বুক পর্যন্ত তুলতেন যেন কোন ভিক্ষুক-প্রার্থী ও 
অসহায় মিসকীন এক টুকরো রুটির যাজ্ঞা করছে। দু'আ ছিল এই ৪ 


১০১১০০৩১০৯০ ৮১৬০ ০১৩ FDS তল ০7641 
SALA ১৯৪্৪]। ১০০৪৭) 01 ১০ ide ৮৮৯৪ 
২1055241554] ৬১১৬০ Sal Al Hills 
Elles desl LU ৮৮০১০। 04551 4241 ০4513 Sal 
২2১৬ ১৯০ Jig ১৪০১০ MSs yt) dS ০ nr 
(৯০ 059৩১ ১০৩ 0৪5০5০০০৪০৩ SL YD 48০ 
+ ball ১৯০৩ OMS ০১৯৪ 


“হে আল্লাহ! তুমি আমার কথা শুনে থাক এবং আমার জায়গাও তুমি দেখ। 
আমার গোপন ও প্রকাশ্য সব তুমি জান । তোমার কাছে আমার কোন কিছু প্রচ্ছন্ন 
বা লুক্কায়িত নেই, থাকতে পারে না। আমি বিপদগ্রস্ত, মুখাপেক্ষী, ফরিয়াদী, 
আশ্রয়প্রার্থী, অসহায় আপন গুনাহর স্বীকৃতি প্রদান করছি, মেনে নিচ্ছি আমার সকল 
অপরাধ । তোমার সামনে অসহায় ভিক্ষুকের মত হাত পাতছি আর কাতরভাবে 
চাইছি যেভাবে অবহেলিত ও লাঞ্চিত গোনাহগার কাতরভাবে চাইতে থাকে । 
তোমার কাছে চাইছি যেভাবে চাইতে থাকে ভীত-শংকিত বিপদগ্রস্ত ব্যক্তি, 
তেমনিতাবে চাইছি যেমন অবনত শিরে চায় কেউ । আর তার চোখ দিয়ে ঝরতে 
থাকে অশ্রুরাশি আর সমগ্র দেহমন দিয়ে যে তোমার দরবারে কাতর প্রার্থনা জানায় 
আর তোমার সামনে নাক ঘষতে থাকে প্রভু হে! তোমার সকাশে দু'আ কামনায় 
আমাকে ব্যর্থকাম কর না এবং আমার অনুকূলে তুমি বড়ই মেহেরবান ও দয়ালু 
হিসাবে ধরা দাও । ওহে সবেত্তিম প্রার্থনা পূরণকারী ও সবেত্তিম সর্বপ্রদাতা প্রভু!” 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৩ 

এ সময় এই আয়াত নাযিল হয় ঃ (সূরা মাইদা-৩) 

এ 

সূযান্তের পর তিনি আরাফাত থেকে রওয়ানা হলেন এবং উসামা ইবন 
যায়দ(রা)-কে নিজের পেছনে বসিয়ে নিলেন। তিনি দৃঢ় প্রশান্ত চিত্তে ও ভাবগন্তীর 
মযাঁদা সহকারে সম্মুখে অগ্রসর হলেন । উটনীর রশি তিনি এভাবে গুছিয়ে 
নিয়েছিলেন যে, মনে হচ্ছিল তাঁর মস্তক মুবারক বুঝি উটনীর কুঁজ স্পর্শ করবে। 
তিনি বলে চলছিলেন, লোক সকল! নিরাপদ প্রশান্তির সঙ্গে চল । গোটা রাস্তা তিনি 
তালবিয়া পাঠ করেছিলেন যতক্ষণ না তিনি মুযদালিফা গিয়ে পৌছেন- এ ধারা 
অব্যাহত থাকে । মুযদালিফায় পৌছেই তিনি হযরত বিলাল (রা)-কে আযান দিতে 
বলেন । আযান দেওয়া হল। তিনি দাঁড়িয়ে গেলেন এবং উট বসানো ও সামান 
নামানোর আগে মাগরিবের সালাত আদায় করলেন । লোকেরা সামান নামালে তিনি 
সালাতু'ল-এশাও আদায় করলেন, এরপর তিনি আরাম করবার জন্য শুয়ে পড়লেন 
এবং ফজর অবধি ঘুমালেন। 

আওয়াল ওয়াকতে তিনি সালাতুল-ফজর আদায় করলেন। এরপর তিনি 
সওয়ারীর পৃষ্ঠে আরোহণ করলেন এবং মাশ'আরুল-হারাম-এ আসেন ও কেবলা- 
মুখী হয়ে দু'আ ও মিনতিভরা কান্না, তাকবীর-তাহলীল ও যিকর-এ মশগুল হন । 
পূর্ব আকাশ ফর্সা হয়ে যাওয়া অবধি তিনি এতে মশগুল রইলেন ।এ ছিল সূর্যোদয়ের 
পূর্বের অবস্থা । অতঃপর তিনি মুযদালিফা থেকে রওয়ানা হন। ফযল ইবন আব্বাস 
(রা) এ সময় তাঁর উটনী পৃষ্ঠে তাঁর পশ্চাতে উপবিষ্ট ছিলেন । তিনি বরাবরের মতই 
তালবিয়া পাঠ করছিলেন । তিনি ইবন আববাস (রা)-কে নির্দেশ দিলেন জামরায়ে 
“'আকাবায় পাথর নিক্ষেপের জন্য সাতটি পাথর কুড়িয়ে নিতে ৷ ওয়াদীয়ে 
মুহাসসারের মাঝামাঝি পৌছতেই তিনি তাঁর উটনীর গতি বাড়িয়ে দিলেন এবং তা 
আরও দ্রুত করলেন । কেননা এটি সেই জায়গা যেখানে হস্তিবাহিনীর ওপর আল্লাহ্‌র 
আযাব নাযিল হয়েছিল। এভাবে তিনি মিনায় পৌঁছলেন এবং সেখান থেকে 
জামরাতুল-আকাবায় তশরীফ নেন এবং সওয়ারীতে আরোহণপূর্বক সূযেদিয়ের পর 
শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেন এবং তালবিয়া পাঠ বন্ধ করেন। 

এরপর মিনায় প্রত্যাবর্তন করেন। এখানে তিনি একটি বাগ্মিতাপূর্ণ খুতবা দান 
করেন । এতে তিনি কুরবানীর দিনের সম্মান ও মযাদা সম্পর্কে সকলকে অবহিত 
করেন এবং আল্লাহ তা'আলার নিকট এই দিনটির যে বিশেষ মযাদা রয়েছে তা 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৪ 


বর্ণনা করেন । অপরাপর সমস্ত শহরের ওপর মক্কার যে শ্রেষ্ঠত্‌ ও প্রাধান্য রয়েছে 
তার উল্লেখ করেন এবং যেই আল্লাহ্র কিতাব (কুরআনুল করীম)-এর আলোকে 
তাদের নেতৃত্বে দেবে তাঁর অনুসরণ ও আনুগত্য তাদের ওপর ওয়াজিব বলে 
অভিহিত করেন । এরপর তিনি উপস্থিত লোকদেরকে তাঁর থেকে হজ্জ ও কুরবানীর 
মসলা-মাসায়েল ও নিয়ম-কানুন জেনে নিতে বলেন। তিনি লোকদেরকে এও 
বলেনঃ দেখ, আমার পর তোমরা কাফিরদের মত হয়ে যেও না, তাদের মত 
পরস্পরের গলা কাটতে লেগে যেও না। তিনি আরও নির্দেশ দেন, কথাগুলো অপর 
লোকদের পৌছে দেবে । খুতবায় তিনি এও ইরশাদ করেন $ 


fil 1১২০1১১5১৫০ 1৬৬০৬ Ms Ilo 2925 9 

“আপন প্রভু প্রতিপালকের ইবাদত কর, পাঁচ ওয়াকৃত সালাত আদায় কর, 
(রমযান) মাসের সিয়াম পালন কর, শাসন কর্তৃত্বে সমাসীন ব্যক্তির নির্দেশ পালন 
কর, আপন প্রভু প্রতিপালকের জান্নাতে প্রবেশ করবে ।” 


সে সময় তিনি লোকদের সামনে বিদায়ী কথাও বলেন এবং এজন্যই এই 
হজ্জের নাম হয় “হাজ্জাতু'ল-বিদা” বা বিদায় হজ্জ। 


অতঃপর তিনি মিনায় কুরবানীর স্থলে পৌছেন এবং তেষপ্রিটি উট স্বহস্তে 
কুরবানী করেন। যতগুলো উট তিনি কুরবানী দিয়েছিলেন হিসাব করে দেখা যায় 
তত বছরই তিনি হায়াত পেয়েছিলেন। এরপর তিনি থামেন এবং হযরত আলী 
(রা)-কে বলেন ১০০ পূরণ হওয়ার যতগুলো বাকী আছে তা পূরণ করতে । মোটের 
ওপর কুরবানী সম্পূর্ণ হতেই ক্ষৌরকার ডেকে পাঠান, মস্তক মুণ্ডন করেন এবং 
মুগ্তিত কেশ মুবারক নিকটস্থ লোকদের মধ্যে বন্টন করে দেন। এরপর তিনি মক্কায় 
রওয়ানা হন। তাওয়াফ-ই ইফাদা আদায় করেন যাকে তাওয়াফ-ই যিয়ারাতও বলা 
হত। অতঃপর তিনি যমযম কূপের নিকট গমন করেন এবং দাঁড়িয়ে পানি পান 
করেন। এরপর এঁদিনই মিনায় ফিরে আসেন এবং সেখানেই রাত্রি যাপন করেন। 
দ্বিতীয় (পর) দিন সূযন্তের তিনি অপেক্ষা করতে থাকেন । সূর্যাস্তের সময় হতেই 
তিনি সওয়ারী থেকে অবতরণ করেন, পাথর নিক্ষেপের জন্য গমন করেন এবং 
জামরা-ই উলা থেকে পাথর নিক্ষেপ শুরু করেন, এরপর জামরা-ই উত্তা ও 
অতঃপর জামরায়ে আকাবায় সমাপ্ত করেন। মিনায় তিনি দুইটি খুতবা দেন। 
তন্মধ্যে একটি দেন কুরবানীর দিন যার কথা আমরা একটু আগেই উল্লেখ করেছি, 
দ্বিতীয়টি কুরবানীর পরদিন । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৫ 


এখানে তিনি যাত্রা বিরতি করেন এবং আয়্যামু'ত-তাশরীক-এর তিন দিনই 
পাথর নিক্ষেপ করেন। অতঃপর তিনি মক্কা যাত্রা করেন, শেষ রাত্রে বিদায়ী 
তাওয়াফ করেন, লোকজনকে তৈরি হওয়ার নির্দেশ দেন এবং মদীনার উদ্দেশ্যে 
রওয়ানা হন।৯ 

পথে গাদীর-ই খুম ২ নামক স্থানে পৌছে তিনি একটি খুতবা৩ দেন এবং 
হযরত আলী (রা)-এর মর্যাদা ও ফযীলত বর্ণনা করেন। এ সময় তিনি বলেন £ 


+ ১1১৮০ ০০ ১05৩ ১১1১ ০০ ০13 ৮৫111 ১১৬০ ৮1৯৪ ১২৬১ ৮৫ ০ 

“ আমি যার প্রিয়, আলীও তার প্রিয় হওয়া উচিত। হে আল্লাহ! যে আলীকে 
ভালবাসবে তুমিও তাকে ভালবাস আর যে তার সঙ্গে শত্রুতা পোষণ করবে তুমিও 
তার সঙ্গে শক্রতা পোষণ কর।” 


তিনি যু'ল-হুলায়ফা এসে রাত্রি যাপন করেন। সওয়াদ-ই মদীনার প্রতি দৃষ্টিপাত 
হতেই তিনি তিনবার তকবীর বলেন এবং পাঠ করেন ৪ 


৫ ৩1০ ৩২৩ ১৮৯] 41910] 41 41০০০ ১ ১১৯৩ 41131 4113 


+ ১০২৪ (55 
“আল্লাহ ব্যতিরেকে কোন ইলাহ নেই; তিনি এক, তাঁর কোন শরীক নেই; 
তাঁরই নিমিত্ত সাম্রাজ্য এবং তাঁরই নিমিত্ত হাম্দ বা প্রশংসা আর তিনি সকল কিছুর 
ওপর ক্ষমতাবান ৷” 
তিনি আরও পাঠ করেন £ 


dls ০৩০৮৯ bad ০১৯ 035205০৬৯০০ Ll 
+ ১১৯৩ ০০1১৯১। 1১৯৩ ১২০০ ০৯১৩ ১০৪৩ 
“প্রত্যাবর্তন করছি তওবারত, অনুগত, সিজদারত, আমাদের প্রভু 
প্রতিপালকের দরবারে প্রশংসারত অবস্থায় । আল্লাহ্‌ তাঁর ওয়াদা সত্যে পরিণত 


১. এই অংশটি যাদু'ল-মা“আদ থেকে সংক্ষেপে গ্রহণ করা হয়েছে (১৮০-২৪৯ পৃ., ১ম খণ্ড) এবং সে সব 
আলোচনা বাদ দেওয়া হল যেখানে লেখক বিস্তৃত বর্ণনার আশ্রয় নিয়েছেন। ফকীহ ও মুহাদ্দিছদের 
মতপার্থক্যও বাদ দেয়া হয়েছে। 

২. গাদীর খুম মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি স্থান । জুহ্‌ফা থেকে এর ব্যবধান দু'মাইলের ৷ 

৩. ইমাম আহমদ, নাসাঈর বর্ণনানুসারে এই খুতবা প্রদানের একটি বিশেষ উদ্দেশ্য ছিল এই যে, কিছু লোক 
হযরত আলী (রা)-এর বিরুদ্ধে অহেতুক অভিযোগ উত্থাপন করেছিল এবং তাদের সাথে তাঁর কিছুটা 
মনোমালিন্যের সৃষ্টি হয় । এমন কিছু লোক আলী (রা) সম্পর্কে আপত্তি তুলেছিল যারা য়ামানে তাঁর সাথে 
ছিলেন । তারা হযরত আলী (রা)-র ইনসাফপূর্ণ আচরণ সম্পর্কে ভূল বঝাবুঝির শিকার হয়েছিল যে, 
তিনি পক্ষপাতিত্ের আশ্রয় নিয়েছিলেন (ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪১৫-১৬)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৬ 


করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন, সমস্ত দল-উপদলকে এককভাবে 
পরাজিত করেছেন ।”১ 


তিনি দিনের বেলায় মদীনা তায়্যিবায় প্রবেশ করেন। 
বিদায় হজ্জে রাসূলুল্লাহ সো)-র খুতবা 

এখানে আমরা রাসূলুল্লাহ (সা)-এর আরাফাত ময়দানে প্রদত্ত খুতবার পূর্ণ অংশ 
পেশ করছি, ঠিক তেমনি আয়্যামু'ত-তাশরীকের মধ্যবর্তীতে তৎকর্তৃক প্রদত্ত 
খুতবাও আমরা নিম্নে উদ্ধৃত করছি। কেননা এই দুইটি অমূল্য খুতবা সীমাহীন 
গুরুত্ববহ উপদেশে পরিপূর্ণ ও বহুল ফলপ্রসূ। 
আরাফার খুতবা 


১৫১৫০ ৮১1১৬ ৫০৬১ ২০১৯৫ ৯৫১০ ০1১৯ lly Ll 
৬০১৪ ০৯০২21৯0811 al ০০ গেছ IK ০131 -1৯ SIL, lin 
১১ ৮০৮০১ ০০ alps dsl ০1৬ ies Ula ৪055৩ ৬০৬০ 
iA ১৮৮৭ Alas isles, nl 
০১ xl ক LLL ০০ &-১। 0১ ০৪1১ ৫০৩৬ 42180711553 
১৫১৮৩ Ll ৬৪411158505 4416 6১৮৬৮ 4১05 dbl se 
৫০৫13 4111 ২4142 ৬৯৩১৪ ১০৯০ 401 2১0০ SASS 
৯৬১১০১4১৮৮৪ ০৮১ 4৬১০৪০ ৮৯1৯০১১ ০৮৮৩৩ ১ 9। 
৪ 7৪৪১৮৮৫০৬৪৩ ১৫৪১১1০৮০৫৩ 0১ ০৪ ০০ 
১3১13541411 2056 4৪ ১৮৮৮৮০৪। 01 ১০০৮৪151৮95 ML 1৫8৯ ৫০৪ 
Sal ৬৪ ০ pis IMG SLUGS ৮১৪ ০৩:০০ 
(০1 11 ৮4৪১৪ 42৮11 বাটিক ০৮৪৪ ০৮১৩ ৪৪ 
* 1১০ DDS pil el wll A রিও 
“তোমাদের রক্ত এবং তোমাদের ধন-সম্পদ তেমনি পবিত্র ও সম্মানিত যেমন 
পবিত্র ও সম্মানিত তোমাদের এই দিন, তোমাদের এই মাস ও তোমাদের এই 
শহর । মনে রেখ, জাহিলী যুগের সকল কিছুই আমার পদতলে পিষ্ট করা হল এবং 
জাহিলী যুগে অনুষ্ঠিত সকল রক্তপাত (খুনের বদলে খুন, প্রতিশোধাত্মক হত্যাকাণ্ড) 


১. মুসলিম, আবু দাউদ প্রভৃতি গ্রন্থে হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) কর্তৃক বর্ণিত ৷ বর্ণনাটি জাফর 
সাদিক (র) মুহাম্মদ আল-বাকির (র) থেকে এবং তিনি হযরত জাবির (রা) থেকে বর্ণনা করেন। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৭ 


আজ নিষিদ্ধ করা হল এবং সর্বপ্রথম আমি (আমার বংশের) ইবন রবী“আ ইবন 
হারিছের রক্তের বদলা বাতিল ঘোষণা করছি, যে বনী সা‘দ-এ লালিত-পালিত 
হয়েছিল এবং হুযায়ল গোত্র তাকে হত্যা করেছিল । জাহিলী যুগের সকল সুদ 
বাতিল ঘোষিত হল এবং সর্বপ্রথম আমি আমার বংশের) আব্বাস ইবন “আবদিল- 
মুস্তালিবের সৃদ বাতিল ঘোষণা করছি। কেননা এর সবটাই বাতিল । নারীদের 
ব্যাপারে আল্লাহ্‌কে ভয় কর। তোমরা তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ 
করেছ এবং তাদের সতীতৃ-সন্ত্রমকে আল্লাহ্‌র কলেমার বিনিময়ে তোমাদের জন্য 
হালাল করেছ। আর তোমাদের ব্যাপারে তাদের দায়িত্ব ও কর্তব্য হল, কোন 
লোককে যেন তোমাদের শয্যাপাশে না আসতে দেয় যাকে তোমরা অপসন্দ কর। 
তারা যদি তা করে তবে তোমরা তাদেরকে প্রহার করবে, তবে এমনভাবে যেন 
তার চিহ্ন বাইরে ফুটে না ওঠে । আর তাদের ব্যাপারে তোমাদের দায়িত্ব ও কর্তব্য 
হল, তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের খোরপোশের ব্যবস্থা করবে । আর আমি 
তোমাদের কাছে একটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তা মজবুতভাবে আঁকড়ে 
ধরে থাক তবে কখনো পথভ্রষ্ট হবে না £৪ আর তাহল আল্লাহ্‌র কিতাব । 
তার কি জওয়াব দেবে? সাহাবায়ে কিরাম (রা) সমস্বরে উত্তর দিলেন ৪ আমরা 
বলব, আপনি আল্লাহ্‌র পয়গাম আমাদেরকে পৌছে দিয়েছেন, আপন দায়িত্ব পালন 
করেছেন এবং উম্মাহকে উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি আসমানের দিকে 
শাহাদাত অঙ্গুলি উচিয়ে তিনবার বললেন ঃ হে আল্লাহ ! সাক্ষী থাক।” 
আয়্যাম ই তাশরীক-এর মধ্যবর্তীতে যে খুতবা দিয়েছিলেন তার বক্তব্য 

নিম্নরূপ ঃ 

১1 551 ৪৩1১০] Lisl ৪ 93১০০ ৬ ০৭ 041 এনা ও 
১1১৯ ১৫৪৩ 01১৯ এও (1৯ tn ভাই 15188 ll slots 
১৫০৬০ ২০১৯৪ 1১৯ Sle Sl ely 10113 8৫055005005 
005544১৬৪1০ ৬৪ ০1113৯16445 ৪31১৬ ৯৫৫ি ভ৪ 13৯ 
1১,115 3 31.1-155 35151৮85331 lpia ৮৮০ 1৩ 
১১৫ 013 31 4:০০ ০০৮১ ০৮ 311৮৮ ৩৮০ এ৮০ এই ও 4০ 
Alles dla ০৮০১৪ ৮৯০ বউ ভে 5506 iis JL 
০৮৫ ৮4৮01 এল ০২ sills tin) (১ ৮৯৩৩ dsl 915 
২৭ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪১৮ 


Al AL Sols Yili SLE ad ০ ০৪ beni 
০১ ০০০০। ১ ৮৬৪০১ 4৩| ০1 ৮৮৯৪ 4৯৩ x dots 
913 ১1০৬৮7০১৩০৭ 791৩1 9553১ Ms ৯401 এল 

5855)515501775 55455584015 45 SLAG 
GE Ln dG at rhe GS dl ১১০ yell ৪5০01 
i Mus sie ০৯০85, 31 


দহ 


টি মিনি নিরিহ রা? ER 


J tos Ae is ls 
OAS 123 HOS ৪ 0382 ২৩ ৫০৪ ISS by 
৯৬২১০ ৮৯৮৯। AAs MAE AIP 1৪৯০৪ 
৯১০৯৯ ৮০৩ SIAL ০৫০৬৪৪৩০৪৩০ ০৫1৩ 0১৯০ ১৯৪ ০০০ 
০০১৫ ০৩ 14৯৩ ১৪ 4111 এক Es lly 4411 25055 
০৯ ২1403 424৫ by 61০ 4১৮০০] ০১ i sai TL ১০০ 
Ee ১০0৩ ALG SALAMA JG ৮১55৯42৭৯31 cal, 

+ ০৮০০০ ৪] 

“লোক সকল! তোমরা কি জান কোন মাস, কোন দিন এবং কোন শহরে 
তোমরা আছ ? জওয়াবে লোকেরা বলল ঃ সম্মানিত দিনে, সম্মানিত শহরে এবং 
সম্মানিত মাসে আমরা আছি। তিনি বললেন ঃ তোমাদের রক্ত, তোমাদের 
ধন-সম্পদ সম্মানিত যেমন পবিত্র ও সম্মানিত আজকের এই দিন, এই মাস ও এই 
শহর । অতঃপর বললেন ৪ আমার কথা শোন যাতে তোমরা সহীহ-শুদ্ধ জীবন 
যাপন করতে পার। সাবধান! তোমরা জুলুম করবে না। সাবধান! তোমরা জুলুম 
করবে না। খববদার! তোমরা জুলুম করবে না। আর কোন মুসলমাননের ধন- 
সম্পত্তি থেকে তার সম্মতি ব্যতিরেকে কোন কিছু গ্রহণ করা তোমাদের জন্য বৈধ 
নয়। সর্বপ্রকার রক্ত, সব ধরনের ধন-সম্পদ, যা জাহিলী যুগ থেকে চলে আসছে-তা 
কিয়ামত অবধি বাতিল ঘোষিত হল । আর সর্বপ্রথম যে রক্ত (প্রতিশোধ হিসাবে) 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ১৯ 


বাতিল ঘোষিত হচ্ছে তা রবী'আ১ ইবনুল-হারিছ ইবন আবদিল-মুস্তালিবের রক্ত, যে 
বনী লায়ছ-এ প্রতিপালিত হয়েছিল এবং যাকে হুযায়ল (গোত্রের) লোকেরা হত্যা 
করেছিল। জাহিলী যুগের সর্বপ্রকার সৃদ রহিত করা হল এবং আল্লাহ তাআলার 
ফয়সালা এই যে, সর্বপ্রথম যেই সূদ রহিত করা হবে তা হবে আব্বাস ইবন 
“আবদুল-সুস্তালিবের সূদ । তবে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবে। এ 
ব্যাপারে তোমরা নিজেরা অত্যাচারিত হবে না আর তোমরাও কারো ওপর জুলুম 
করবে না। আদিতে তিনি যখন আসমান-যমীন সৃষ্টি করেছিলেন, কালের 
আবর্তন-বিবর্তনে আজ সেখানেই এসে পৌছেছে। এরপর তিনি তেলাওয়াত 
করলেন £ 


1৯1১5 ১ pill oll 413 ১৯ 22291 ক ০৯০৪০ ০৮০। 


পা 


“আল্লাহ্র নিকট গণনার মাস হিসাবে বার মাস সেদিন থেকে যেদিন তিনি 
আসমান ও যমীন সৃষ্টি করেছেন আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় হিসেবে; এর মধ্যে 
চারটি মাস পরম সম্মানিত । আর এটাই আল্লাহ্‌র সুস্পষ্ট দীন বা জীবন-বিধান । 
অতএব, তোমরা এই মাসগুলোতে (অন্যায় হত্যাকাণ্ডে জড়িত হয়ে) নিজেদের 
ওপর জুলুম করো না।” 

“আর হ্যা, আমার পর আমার অবর্তমানে তোমরা পরস্পর মারামারি করে 
কাফির হয়ে যেও না । মনে রেখ! শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে, যারা 
সালাত আদায় করে তারা কোনদিন তার পূজারী হবে । তবে হ্যা, সে তোমাদের 
বিভিন্ন রকমের চক্রান্তে উস্কানি দেবে । নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় 
করবে । কেননা তারা তোমাদের তত্বাবধানে আছে। তারা নিজেদের ব্যাপারে 
স্বাধীনভাবে কিছু করতে সক্ষম নয় । তোমাদের ওপর তাদের অধিকার রয়েছে এবং 
তাদের ওপরও তোমাদের অধিকার রয়েছে । তাদের ওপর তোমাদের অধিকার হল, 
তারা আপন স্বামী ছাড়া তাদের শয্যায় কাউকে প্রবেশাধিকার দেবে না এবং 
১. সহীহ মুসলিম, সুনানে আবী দাউদ প্রভৃতি গ্রন্থে রবী“আর পরিবর্তে ইবন রবী“আ বলা হয়েছে । আর 

এটাই এর মর্ম । কেননা রবী“আ ইবনুল-হারিছ রাসূল (সা)-এর সম্পর্কিত ভাই ৷ তিনি তাঁর 

ইনতিকালের পরও হযরত ওমর (রা)-এর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন । যেই বর্ণনায় রবী'আ 
ইবনুল-হারিছ-এর রক্তপণের কথা বলা হয়েছে তার ব্যাখ্যা এই যে, তিনি পুত্র নিহত হারিছেব্র 


রক্তপণের অভিভাবক বিধায় যে কোন দৃষ্টিকোণ থেকে এটা দাবি করার অধিকারী; আর তাই তাঁর নাম 
নেওয়া হয়েছে। নববীকৃত মুসলিমের ভাষ্য, ১৮৩ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২০ 


তোমাদের অপসন্দীয় কাউকে তোমাদের ঘরে প্রবেশের অনুমতি দেবে না। যদি 
তাদের থেকে অবাধ্যতার আশংকা কর তাহলে তাদেরকে উপদেশ দাও, বোঝাও 
এবং তাদেরকে শয্যায় পরিত্যাগ কর, পৃথক করে দাও এবং তাদের হান্কাভাবে 
প্রহার কর; আর তাদের ন্যায়সঙ্গতভাবে খোরপোশ প্রদান কর । এ তাদের প্রাপ্য 
অধিকার । কেননা তোমরা তাদেরকে আল্লাহ্‌র নামে তাঁর আমানত হিসেবে গ্রহণ 
করেছ এবং আল্লাহ্‌র নামে তাদের সতীত্ব-সম্পদ নিজেদের জন্য বৈধ করেছ । মনে 
রেখ, কারো কাছে অপর কারোর আমানত রক্ষিত থাকলে সে যেন আমানতকারীর 
নিকট তা প্রত্যর্পণ করে । এতদূর বলার পর তিনি আপন হস্তদ্বয় প্রসারিত করলেন 
এবং বললেন £ আমি কি তোমাদেরকে পয়গাম পৌছে দিয়েছি ? আমি কি পয়গাম 
পৌছে দিয়েছি? অতঃপর যারা এখানে উপস্থিত আছ তারা যেন অনুপস্থিত লোকদের 
কাছে তা পৌছে দেয় । কেননা এমন অনেক অনুপস্থিত লোক আছে যারা উপস্থিত 
শ্রোতাদের তুলনায় অধিকতর ভাগ্যবান হয়ে থাকে ।” 


www.almodina.com 


ওফাত 
(রবীউল-আওয়াল ১১ হিজরী) 


দাওয়াত ও তাবলীগ এবং শারী “আর বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে £ পরম 
প্রিয়ের সঙ্গে মিলনের প্রস্তুতি 
দীন ইসলাম পূর্ণতাপ্রাপ্ত হলে নিম্নোক্ত আয়াত নাযিল হল £ 


15] ০১১৬ ৮৮০০৫৪০০০৪৩ ৮২৮০ ৪] Sl ৯21 
এ 

“আজ আমি তোমাদের জন্য দীনের পূর্ণতা দান করলাম, তোমাদের ওপর 
আমি আমার নে“মত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসাবে ইসলামকে 
আমি মনোনীত করলাম” (সূরা মাইদাহ, ৩ আয়াত)। 

রাসূলুল্লাহ (সা) হেদায়াতের পয়গাম মানুষকে পৌছে দিলেন । আল্লাহ্‌র পক্ষ 
থেকে তাঁর ওপর অর্পিত আমানত এতটুকু কমবেশি না করে যথাযথভাবে পৌছে 
দিয়েছেন, সত্যের পথে কুরবানী ও আত্মত্যাগের হক আদায় করেছেন এবং এমন 
এক উম্মত তৈরি করলেন যে উম্মত নবীর দায়িত্বে সমাসীন না হয়েও নবুওয়াতের 
যিম্মাদারী আদায় করতে পারে । তিনি তাদেরকে এই দাওয়াতের পতাকাবাহী এবং 
এই দীনকে যাবতীয় বিকৃতির হাত থেকে রক্ষার যিম্মাদার বানালেন। আল্লাহ 
তা'আলা বলেন ঃ 


offer 
০ Sys Al Ll CU Sal ৯ 


os [) 


0 
“তোমরাই শ্রেষ্ঠ উন্মত; মানব সমাজের জন্যই তোমাদের আবির্ভাব ঘটানো 
হয়েছে । তোমরা মানুষকে সৎকর্মের আদেশ দিবে এবং অসৎ কর্ম থেকে নিষেধ 
করবে আর আল্লাহ্‌র ওপর ঈমান আনবে ।” (সূরা আল-ইমরান, ১১০ আয়াত)। 
এরই সাথে সাথে আল্লাহ তাআলা কুরআন মজীদের, যা এই ধর্মের বুনিয়াদ 
এবং ঈমান ও য়াকীনের মূল উৎস, হেফাজত তথা রক্ষণাবেক্ষণ ও স্থায়িত্ব 
যিম্মাদারীও গ্রহণ করেছেন। ইরশাদ হয়েছে ঃ 
* ০১৮৯১ br Ku CI ০৯১ এ 
“নিশ্চয় এই উপদেশ (কুরআন মজীদ) আমিই অবতীর্ণ করেছি এবং আমিই 
এর রক্ষক” (সূরা হিজর, ৯ আয়াত)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২২ 


অপরদিকে তিনি এই ধর্মের দিকে সাধারণ মানুষের প্রত্যাবর্তন এবং বড় বড় 
দল ও গোত্রের ইসলাম গ্রহণের মাধ্যমে আপন নবীর চক্ষু শীতল করেন এবং 
গোটা পৃথিবীতে এর বিস্তার ও প্রচার-প্রসারের চিহ্ন প্রকাশিত হতে থাকে এবং 
পরিষ্কার দৃষ্টিগোচর হতে থাকে যে, দেখতে দেখতে এই ধর্ম (ইসলাম) দুনিয়ার 
অপরাপর সকল ধর্মের ওপর প্রাধান্য বিস্তার করবে এবং বিজয়ী হবে । সুরা নাসরে 
আল্লাহ তা'আলা এরই প্রতি ইশারা করেছেন ঃ 


চ oe 955৬4 ৬০৫ ৮০7০৩ 5৫৩০ - 
4111 ০2১ 5 0315১5০5041 Sl s+ 0১8113 4141 ১০০১ 0 3 
+ US 06 29 ৯ SARL এ$০ ৬৯৯৪ Cond * 2151 
“যখন আল্লাহ্র সাহায্য ও বিজয় আসল এবং তুমি দেখলে লোক দলে দলে 
আল্লাহ্র দীনে প্রবেশ করছে। অতএব, তুমি তোমার প্রভু প্রতিপালকের 


ংসাগীতি সহকারে তাসবীহ পাঠ কর এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর। তিনি 
বড়ই তওবা কবুলকারী” (সূরা নাসর, ১-৩ আয়াত)। 


কুরআন মজীদের পুনরাবৃত্তি (দওর) ও বর্ধিত ই“তিকাফ 

রাসূলুল্লাহ (সা)-এর নিয়মিত অভ্যাস ছিল, প্রতি রমযানের শেষ দশকে 
ই“তিকাফ করতেন । কিন্তু যে বছর তিনি ইনতিকাল করেন সেই বছর এই 
ই“তিকাফের মেয়াদ বাড়িয়ে দেন এবং ২০ দিন ইতিকাফ করেন। 

হযরত জিবরীল (আ) রমযানের প্রতি রাত্রে এসে হযরত রাসূল আকরাম 
(সা)-এর সঙ্গে মিলিত হতেন এবং তিনি তাঁর (ফেরেশতা জিবরীল)-এর সাথে 
কুরআন মজীদের তিলাওয়াতের পুনরাবৃত্তি করতেন। কিন্তু এ বছর তিনি বলেন ঃ 
এবার তিনি একবারের জায়গায় দু'বার আসেন । এ থেকে আমার ধারণা হয় যে, 
আমার সময় ঘনিয়ে এসেছে। 

এ সময় আল্লাহ তা'আলা তাঁর নবীকে তাঁর প্রভু প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ ও 
হতে পারে না। আল্লাহ তা“আলাও এই সাক্ষাতের জন্য আগ্রহী ছিলেন এবং 
রাসূলুল্লাহ (সা) নিজেও অত্যধিক পরিমাণে আগ্রহী ও অভিলাষী ছিলেন এই 
সাক্ষাতের জন্য । 

আল্লাহ তা“আলা সাহাবা-ই কিরাম (রা)-কেও তাঁর ইনতিকালের খবর শোনান 
এবং এই বিরাট আঘাত সইবার জন্য পূর্বাহ্নেই প্রস্তুত করেছিলেন যা না শুনে 
তাঁদের কোন গত্যন্তর ছিল না, অথচ রাসূলপ্রেমিক হিসাবে সাহাবা-ই কিরাম (রা) 
অপেক্ষা সমগ্র যমীনে আর কেই-বা বেশি ছিলেন। এর পূর্বে ওহুদ যুদ্ধে একবার 
তাঁর শাহাদাতের আকস্মিক খবর তাঁরা পেয়েছিলেন । পরে তাঁরা জেনেছিলেন যে, 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২৩ 


এটা ছিল শয়তানের একটি চক্রান্ত এবং তারই ছড়ানো একটি গুজব । আল্লাহ 
তা'আলা তাঁর নবীকে হায়াত-ই তায়্যিবা ও তাঁর সোহবত থেকে উম্মতকে উপকৃত 
হওয়ার আরেকটি সুযোগ দান করেছেন যদিও এ ঘটনা একদিন না একদিন 
ঘটবেই । অনন্তর আল্লাহ ইরশাদ করেন ঃ 
৬1৮011১0185 lS 55215 FAS LS 
EP OE APP Ca ON EE FTE 
52511101235 Gs i 

“আর মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল বৈ ত নন, তাঁর পূর্বেও বহু রাসূল গত হয়েছেন; 
তা তিনি যদি মারাই গিয়ে থাকেন কিংবা তিনি যদি শাহাদাতই লাভ করে থাকেন 
তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? আর কেউ পৃষ্ঠ প্রদর্শন করতে চাইলে সে এর 
দ্বারা আল্লাহ্র কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে সত্বর 
পুরস্কৃত করবেন” (সূরা আলে-ইমরান, ১৪৪ আয়াত) ৷ 


প্রথম যুগের এই সব মুসলমান,যাঁদেরকে রাসূল (সা) সবেত্তিম প্রশিক্ষণ দান 
করেছিলেন, তাঁদের দিলকে আল্লাহ তাআলার সঙ্গে জুড়ে দিয়েছিলেন এবং দুনিয়ার 
প্রত্যন্ত কোণে কোণে ও দূর-দূরান্তে অবস্থিত পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর নিকট 
ইসলামের পয়গাম পৌছাবার এক বিরাট ও পবিত্র কাজে নিয়োজিত করেছিলেন, এ 
বিষয়ে পূর্ণ বিশ্বাসী ছিলেন যে, তিনি (রাসূল সা) একদিন না একদিন এই নশ্বর 
পৃথিবী ছেড়ে তাদেরকে রেখে যাবেনই এবং তিনি তাঁর এই দীর্ঘ অবিশ্রান্ত মেহনত 
ও অবিচল কুরবানীর সবেত্তিম ফল ও পুরস্কার লাভের জন্য আপন প্রভু প্রতিপালকের 
সান্নিধ্যে উপস্থিত হবেনই । যখন ০23113 411| ১০১ ৮৯ 15। এই আয়াত নাযিল 
হয় তখনই সাহাবা-ই কিরাম (রা) বুঝে নিয়েছিলেন যে, এই আয়াত রাসূল 
(সা)-এর তিরোধানের পুবভাষ ঘোষণা করছে। কেননা নবুওয়াতের মিশন 
পূর্ণতাপ্রাপ্ত হয়েছে এবং আল্লাহ্‌র সাহায্য ও বিজয় এসে গেছে।১ 

যে সময় এই আয়াত নাযিল হয় ৮৫:১1] ০.1 || “আজ আমি 
তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণতা দান করলাম” তখনও বহু জলীলু'ল-কদর 
১. হযরত ইবন আব্বাস (রা) বলেন, আমি যতদূর জানি এর দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর 

ইনতিকাল বোঝানো হয়েছে । ইমাম আহমাদ আপন সনদসহকারে ইবন আব্বাস (রা) থেকে 


বর্ণনা করেন যে, যখন ০2৪11 «| ১৮০১ ০৯ 13| নাযিল হল তখন রাসূল (সা) আমাকে 
বললেন, “এই সূরায় আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে”(দ্র. ইবন কাছীর)। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২৪ 


সাহাবা অনুভব করেছিলেন যে, রাসূলুল্লাহ (সা)-র ইনতিকালের সময় নিকটবর্তী ।১ 


পরম প্রভুর সাক্ষাতের জন্য অধীর আগ্রহ এবং দুনিয়ার প্রতি বিদায় 
সম্ভাষণ 


বিদায় হজ্জ থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা) থেকে এমন সব 
কথাবার্তা প্রকাশ পেত যদ্দারা ইঙ্গিত পাওয়া যেত যে, তাঁর ইনতিকালের সময় 
নিকটবর্তা এবং তিনি এই সফরে জন্য প্রস্তুত ও পরম প্রিয়ের মিলন কামনায় 
উন্মুখ ৷ তিনি ওহুদ যুদ্ধের শহীদদের জন্য আট বছর পর এভাবে দু'আ করেন যেন 
তিনি সত্ব্রই স্বীয় সাহাবা-ই কিরাম (রা) থেকে পৃথক হতে যাচ্ছেন যেমন কোন 
জীবিত ব্যক্তি মৃত মানুষকে শেষ বিদায় জ্ঞাপন করে থাকে। 


এরপর তিনি মিশ্বরের দিকে গমন করেন এবং সেখানে উপবেশনপূর্বক 
সমবেত সাহাবা-ই কিরাম (রা)-কে লক্ষ করে বলেন £ আমি তোমাদের আগে 
যাচ্ছি এবং তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। এরপর তোমাদের সঙ্গে আমার 
হাওয-ই কাওছারে সাক্ষাৎ হবে । আমি আমাকে সেখানে দণ্ডায়মান অবস্থায় দেখতে 
পাচ্ছি। আমাকে তামাম যমীনের ধনভাণ্তারের চাবি প্রদান করা হয়েছিল । আমি এ 
বিষয়ে আদৌ ভীত নই যে, তোমরা আমার পর শির্ক-এ লিপ্ত হবে। কিন্তু আমার 
ভয় হয় যে, না জানি তোমরা পরস্প্ররে দুনিয়া লাভের প্রতিযোগিতায় লিপ্ত হও এবং 
যেভাবে পূর্বেকার জাতিসমূহ ধ্বংস হয়েছে তেমনি তোমরাও ধ্বংসপ্রাপ্ত হও ।৩ 


রোগের সূচনা 
সফর মাসের শেষ দিকে রাসূলুল্লাহ (সা)-এর শারীরিক অসুস্থতা দেখা দেয়।৪ 

এর প্রাথমিক আলামত এভাবে প্রকাশ পায় যে, তিনি রাত্রির মাঝামাঝি 

জান্নাতু'ল-বাকীতে গমন করেন এবং কবরবাসীদের জন্য আল্লাহ্‌র দরবারে 
মাগফিরাত কামনা করেন। এরপর তিনি ঘরে ফিরে আসেন। ভোর হল এবং 

সেদিন থেকেই রোগের আলামত শুরু হয় ।৫ 

১. দ্র. ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪২৭ পৃ. । 

২. সহীহ মুসলিম-এ জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ জামরাতুল আকাবার কাছে থেমে 
তিনি আমাদেরকে বললেন ঃ তোমরা আমার থেকে হজ্জের নিয়ম-কানুন শিখে নাও । কেননা 
সম্ভবত এ বছরের পর আমার আর হজ্জ করার সুযোগ হবে না। 

৩. বুখারী-মুসলিম । 

৪. বিভিন্ন সূত্রে জানা যায়, দিনটি ছিল সোমবার । 

৫. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৪২ ও ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪৪৩। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২৫ 


উন্মু'ল-মু'মিনীন হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) জান্নাতুল- 
বাকী থেকে ফিরে আমাকে শিরঃপীড়ায় আক্রান্ত দেখতে পেলেন । আমি তখন 
(ব্যথায় কাতরাচ্ছিলাম আর) বলছিলাম, আমার মাথায় কী যন্ত্রণা ! তিনি বললেন £ 
না, আমার মাথায় কত যন্ত্রণা । আয়েশা! আমার মাথায় কত যন্ত্রণা । আয়েশা! 
আমার মাথায় কত কষ্ট ।১ এরপর রোগ যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগল । সে সময় তিনি 
মায়মূনা (রা)-র ঘরে ছিলেন। তিনি এ ঘরেই তাঁর সমস্ত স্ত্রীদেরকে ডেকে 
পাঠালেন এবং তাঁদের কাছে রোগতাড়িত অবস্থায় আয়েশা (রা)-র ঘরে থাকার 
অনুমতি চাইলেন । তাঁরা সকলেই সন্তুষ্ট চিত্তে অনুমতি দিলেন । তিনি পরিবারস্থ 
দু'জন যাদের একজন ছিলেন হযরত ফযল ইবন আব্বাস (রা) ও অপরজন হযরত 
আলী (রা)-এর সাহায্যে সেখান থেকে নিষ্তান্ত হলেন। রাসূল (সা)-এর মাথায় 
তখন পট্টি বাঁধা ছিল। তিনি পা হেচড়ে চলছিলেন এবং এ অবস্থায় হযরত আয়েশা 
(রা)-এর ঘরে গমন করেন ।২ 

হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, যেই রোগে তিনি ইনতিকাল করেন সেই 
রোগে আক্রান্ত থাকা অবস্থায় এ কথা বলতেন ৪ আয়েশা! সেই খাবারের কষ্ট এখন 
অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম । সেই বিষক্রিয়া এখন আমার শিরা 
(আবহুর)8 কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। 
শেষ অভিযান 

রাসূল (সা) জীবনের শেষ দিকে উসামা ইবন যায়দ (রা)-কে একটি 
সৈন্যদলের আমীর নিযুক্ত করত সিরিয়ায় প্রেরণ করেন এবং তাকে নির্দেশ দেন যে, 
তার ঘোড়া বলাকা ও দারুম৫ অবধি অবশ্যই যাবে । এটি ফিলিস্তীনের অন্তর্গত ৷ 

এই সৈন্যদলে তিনি মুহাজির ও আনসারদের মধ্যকার প্রবীণ ও নির্বাচিত 
সাহাবীদের অন্তর্ভুক্ত করেন যাঁদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন হযরত ওমর 
(রা)। রাসূল (সা) ভীষণ রোগাক্রান্ত অবস্থায়ও তাঁদের সেখানে পৌছবার নির্দেশ 
দেন। এ সময় উসামার বাহিনী জুরুফ নামক স্থানে তাঁবু ফেলেছিল ।৬ 
১. ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৩৩। 
২. সহীহ বুখারী, I 
৩. সহীহ বুখারী; হাফিজ বায়হাকী হাকেম থেকে এবং তিনি যুহরী থেকেও বর্ণনা করেন । দ্র. 

ইবন কাছীর, ৪র্থ খণ্ড, 8৪৯ । 
৪. আবহুর সেই শিরাকে বলা হয়, যা পৃষ্ঠদেশ থেকে বর্হিগত হয়ে হৎপিণ্ডে গিয়ে মিলিত হয়। 
এটি ছিড়ে কিংবা কেটে গেলে মানুষ মারা যায়। 
ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৪২। 
৬. ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪৪১ পৃ. ৷ 


www.almodina.com 


a 


নবীয়ে রহমত-৪২৬ 


রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের পর হযরত আবূ বকর (রা) হুযূর (সা)-এর 
এই অন্তিম বাসনা পূরণের নিমিত্ত উসামা (রা) বাহিনীর অগ্ৰাভিযান মুলতবি না করে 
বরং তা বর্ণে বর্ণে প্রতিপালন করেছিলেন । 


উসামা বাহিনীর ব্যাপারে তাঁর বিশেষ আগ্রহ ও ইহতিমাম 

রাসূলুল্লাহ (সা) অনুভব করলেন যে, লোকে উসামা বাহিনীর ব্যাপারে কেমন 
যেন নিস্পৃহ ৷ কেননা এর আগে কেউ কেউ এ ধরনের কথা বলেছিলেন যে, 
একজন নব্য তরুণকে জলীলু'ল-কদর সাহাবা এবং মুহাজির ও আনসারদের আমীর 
নিযুক্ত করা হয়েছে । এ কথা শুনে তিনি শিরঃপীড়ার কঠিন যন্ত্রণা ও তজ্জনিত 
মাথায় পটি বাঁধা অবস্থাতেও বাইরে তশরীফ নেন এবং মিম্বরে উপবেশন করেন। 
অতঃপর প্রথমে তিনি আল্লাহ্‌র উপযোগী হাম্দ ও ছানা পেশ করলেন । এরপর 
তিনি বললেন £ঃ লোক সকল ! উসামার বাহিনী পাঠিয়ে দাও । আজ যদি তোমরা 
তার নেতৃত্বের ব্যাপারে কানাঘুষা কর তবে মনে রেখ, তোমরা তার পিতার 
নেতৃত্বের ব্যাপারেও আপত্তি উত্থাপন করেছিলে । নিশ্চিতই সে নেতৃত্বের উপযুক্ত 
এবং সে তার অধিকার রাখে যেমন তার পিতা এর অধিকার রাখত | এতটা বলে 
তিনি মিষ্বর থেকে নিচে নেমে আসলেন এবং লোকেরা দ্রুততার সঙ্গে এর 
প্রস্তুতিতে লেগে গেল। 

এদিকে রাসূলুল্লাহ (সা)-এর পীড়ার তীব্রতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়। 
অপরদিকে উসামা (রা) বাহিনীসহ রওয়ানা হয়ে যান এবং মদীনা থেকে তিন মাইল 
তারা সকলেই এখানে সমবেত হতে পারে । এ সময় রাসূলুল্লাহ (সা) ভীষণ পীড়িত 
ছিলেন। আর উসামা (রা) ও তাঁর সাথীবৃন্দ সেখানে ছাউনি ফেলে রাসূলুল্লাহ 
(সা)-এর পরবর্তী অবস্থা কোথায় গিয়ে পৌছায় তা দেখার জন্য গভীর উৎকণ্ঠা 
নিয়ে অপেক্ষা করছিলেন।১ 


এই পীড়িত অবস্থায় তিনি মুসলমানদের অন্তিম উপদেশ দান করতে গিয়ে 
বলেন, তারা যেন এই বাহিনী ঠিক সেভাবে পাঠায় যেভাবে তিনি পাঠাতেন এবং 
জাযীরাতু'ল-আরবে তারা যেন দ্বিতীয় কোন ধর্মের অবকাশ না রাখে। তিনি এও 
১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৫০, আর ও দ্র. সহীহ বুখারীর কিতাবুল মাগাযী, যায়দ ইবন 
হারিছার যুদ্ধ শীর্ষক অধ্যায় । এতে আরো আছে যে, যদি আজ তার নেতৃত্বের ব্যাপারে 
তোমাদের আপত্তি থাকে তবে তার পিতার নেতৃত্বের ব্যাপারে এর আগেও তোমরা আপত্তি 


করেছিলে । আল্লাহ্র কসম! সে নেতৃত্বের যোগ্য ছিল, আমার প্রিয় ছিল এবং তারপর এ 
আমার প্রিয়তমদের অন্তর্গত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২৭ 


বলেন, কাফির মুশরিকদের এখান থেকে বের করে দেবে ।১ 


মুসলমানদের জন্য দু'আ এবং ব্যক্তিগত উন্নতির জন্য ব্যগ্রতা ও গর্ব 
থেকে দূরে থাকার জন্য সতর্কবাণী 


পীড়িত অবস্থায় কিছু সাহাবা-ই-কিরাম (রা) হযরত আয়েশা (রা) -এর ঘরে 
একত্র হন। তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে তাঁদের অভ্যর্থনা জানান এবং তাদের 
জন্য হেদায়াত, নুসরাত ও আল্লাহ্‌র তওফীক কামনায় দু'আ করেন । অতঃপর তিনি 
বলেন £ঃ আমি তোমাদেরকে আল্লাহ্‌কে ভয় করার ব্যাপারে ওসিয়ত করছি এবং 
আমার পরে আল্লাহ তা'আলাকেই তোমাদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করছি। আমি 
আল্লাহ্‌র পক্ষ থেকে তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ও সতর্ককারী ৷ 
দেখো, আল্লাহ্‌র জনপদ এবং তার বান্দাদের মধ্যে অহমিকা ও প্রাধান্য লাভের 
প্রতিযোগিতায় মেতো না। এজন্য যে, আল্লাহ তা'আলা আমার ও তোমাদের 
ব্যাপারে আগেই বলে দিয়েছেন £ 


85518155555 58165555814 
+ SAA CLs 451908 
“এটি পারলৌকিক আবাস, আমি তাদের জন্য নিমার্ণ করেছি যারা যমীনের 
বুকে প্রাধান্য লাভের আকাঙক্ষী নয় এবং যারা গোলযোগ ও হাঙ্গামা সৃষ্টি করতেও 
ইচ্ছুক নয়; আর আল্লাহভীরুদের (মুত্তাকীদের) জন্যই যাবতীয় পরিণাম” (সূরা 
কাসাস, ৮৩ আয়াত) ৷ 
ঃপর তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করেন $ 
CEE I 
“অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি?” (সূরা যুমার, ৬০ আয়াত) । 
দুনিয়ার সঙ্গে সম্পর্কহীনতা এবং অব্যয়িত অর্থের প্রতি বিতৃষ্ণা 
হযরত আয়েশা সিদ্দীকা (রা) বর্ণনা করেন, “তিনি (রাসূল সা) পীড়িত অবস্থায় 
একবার জিজ্ঞেস করলেন £ আয়েশা! সেই সোনার মোহরগুলো কি করেছ ? আমি 
পাঁচ অথবা সাত কিংবা নয়-এর মত আশরাফী নিয়ে এলাম । তিনি সেগুলো হাতে 
নিয়ে উল্টে-পাল্টে দেখতে লাগলেন এবং বলতে লাগলেন, “আমি এগুলো 
২. বায়হাকী (ইবন কাছীরকৃত আস-সীরাতুন নাবাবিয়্যা, ৪র্থ খণ্ড ৫০২)। 


www.almodina.com 


নবীয়ে রহম৩-৪ ১৮ 


সহকারে আল্লাহ্‌কে কিভাবে মুখ দেখাব?৯ যাও, এগুলো আল্লাহ্‌র রাস্তায় বিলিয়ে 
দাও ।”২ 


সালাতের ইহতিমাম এবং হযরত আবূ বকর (রা)-এর ইমামতি 


রাসূলুল্লাহ (সা)-র পীড়ার প্রকোপ ক্রমেই বৃদ্ধি পেতে লাগল এবং তবিয়তও 
ভারী হয়ে উঠতে লাগল । এমতাবস্থায় তিনি জানতে চাইলেন যে, লোকেরা সালাত 
আদায় করেছে কি না? আমরা জওয়াবে বললাম $ না, ইয়া রাসূলাল্লাহ! সকলেই 
আপনার অপেক্ষা করছে। তিনি বললেন £ আমার জন্য পানির পাত্রে পানি রেখে 
দাও। নির্দেশ পালিত হল। তিনি গোসল করলেন। এরপর তিনি উঠবার জন্য 
কোশেশ করলেন। কিন্তু ইতোমধ্যেই তিনি বেহুশ হয়ে পড়লেন। হুশ ফিরে 
পেতেই তিনি জিজ্ঞেস করলেন ঃ সবাই কি সালাত আদায় করেছে? সকলেই 
জানাল ঃ না, ইয়া রাসূলাল্লাহ (সা)! সকলেই আপনার অপেক্ষায় রয়েছে। সে সময় 
সকলেই মসজিদে নববীতে চুপচাপ বসে এশার সালাতের অপেক্ষায় ছিলাম । এমন 
সময় রাসূলুল্লাহ (সা) হযরত আবূ বকর (রা)-কে বলে পাঠালেন সালাতের 
ইমামতি করতে । হযরত আবূ বকর (রা) খুবই নরম দিলের মানুষ ছিলেন । তিনি 
বললেন £ ওমর! তুমিই সালাতে ইমামতি কর । হযরত ওমর (রা) বললেন ঃ এ 
বিষয়ে আমার তুলনায় "আপনিই অধিক উপযুক্ত ও বেশি হকদার ৷ অনন্তর পীড়ার 
দিনগুলোতে হযরত আবূ বকর (রো)-ই ইমামতি করতে থাকেন। 


অতঃপর রাসুলুল্লাহ (সা) কিছুটা সুস্থবোধ করতে থাকেন এবং শরীরও 
অনেকটা হান্ধা মনে হতে থাকে । তিনি হযরত আব্বাস (রা) ও হযরত আলী 
(রা)-র কাঁধে ভয় দিয়ে জোহরের সালাতের নিমিত্ত বাইরে তশরীফ নিলেন । হযরত 
আবূ বকর (রা) রাসূলুল্লাহ (সা)-কে দেখতেই পিছিয়ে আসতে চাইলেন। 
রাসূলুল্লাহ (সা) তাঁকে ইঙ্গিতে পিছিয়ে আসতে নিষেধ করলেন এবং হযরত 
আব্বাস ও আলী (রা)-কে বললেন ঃ তাঁকে আবূ বকরের পাশে বসিয়ে দিতে । 
হযরত আবূ বকর (রা) দাড়িয়ে সালাতের ইমামতি করতে থাকেন এবং আল্লাহ্‌র 
রাসূল (সা) পাশে বসে সালাত আদায় করেন। 

উন্মুল-ফযল বিনতুল-হারিছ (রা) বর্ণনা করেন £ আমি হুযুর (সা)-কে 


১. হাদীছের মূল শব্দ ১১১০ ১১৯ 411 429 ১০ 4110১ ৬০৯০ ০৮ শাব্দিক অর্থ 
হল, “মুহাম্মাদ (সা)-এর আল্লাহ্‌র সাথে কি ধারণা হবে যখন সে তাঁর সঙ্গে মোলাকাত করবে 
এমতাবস্থায় যখন এসব আশরাফী এ সময় তার কাছে রয়েছে ।” 

২. মুসনাদ ইমাম আহমাদ, ৬ষ্ঠ খণ্ড ৪৯ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪২৯ 


মাগরিবের সালাতে সূরা ওয়াল-মুরসালাত পাঠ করতে শুনেছি । এরপর আর কোন 
সালাতে তাঁর ইমামতি করা সুযোগ হয়ে ওঠেনি । এমতাবস্থাতেই আল্লাহ তা'আলা 
তাঁর প্রিয় হাবীবকে তাঁর সান্নিধ্যে ডেকে নেন।১ 


বিদায়ী খুতবা 


রাসূলুল্লাহ (সা) পীড়িত থাকার দিনগুলোতে মিম্বরে বসে উম্মতের উদ্দেশ্যে 
বেশ কিছু কথা বলেছিলেন২ আর সে সময় তাঁর মাথায় ছিল পট্টি বাঁধা । এ সময় 
একবার তিনি এও বলেছিলেন £ 


১১০ 0০ 0253 5১511054001 ৬০৪ 441 ০৮৮৪ 05 15৯5 ol 
₹ 4111 ১১০ ৮০ GSU 

“আল্লাহ্‌র বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে আল্লাহ তা'আলা দুনিয়া এবং 
আল্লাহ্‌র কাছে যা কিছু আছে এতদুভয়ের মধ্যে কোন একটিকে বাছাই করে নেবার 
এখতিয়ার দিলেন। আল্লাহ্‌র বান্দাহ তখন আল্লাহ্র কাছে যা আছে তাই বেছে 
নিলেন।” 

উপস্থিত লোকদের মধ্যে হযরত আবু বকর (রা) রাসূলুল্লাহ (সা)-এর এ কথার 
মর্ম বুঝে ফেললেন এবং তিনি উপলব্ধি করলেন যে, এর দ্বারা তিনি নিজেকেই 
বুঝিয়েছেন । আর এটা বুঝতে পেরে তিনি কেঁদে ফেললেন এবং বললেন ঃ না, 
আমাদের জীবন ও সন্তান-সন্ততি সব কিছুই আপনার জন্য কুরবান। 

তিনি বললেন ঃ আবু বকর! থাম, তাড়াহুড়া কর না। নিঃসন্দেহে এমন কেউ 
নেই যে তার জীবন ও সম্পদ দিয়ে আমাকে এতটা উপকৃত করেছে যতটা করেছে 
আবু বকর (রা)। আর আমি যদি মানুষের মধ্যে কাউকে আমার বন্ধু বানাতাম 
তাহলে আবূ বকরকেই আমার বন্ধু বানাতাম। কিন্তু ইসলামের সম্পর্ক ও 
ইসলামের প্রতি ভালবাসাই সবোত্তম ।৩ 

তিনি এও বলেন ঃ (আমার মন চায়) আমার সামনের মসজিদের সকল 
জানালা& বন্ধ করে দেই, কেবল আবূ বকরের জানালা খোলা থাকুক ।৫ 


১. বুখারী । 

২. হাদীছের ধারাবাহিকতা থেকে বোঝা যায় এটিই ছিল শেষ খুতবা । 

৩. বুখারী, কিতাবু'স-সালাত, ১১১০]! ৮৯ ১১115 হ১৬৯| শীর্ষক অধ্যায় । 
৪. এখানে «|| শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ ছোট দরজা (জানালা)। 

৫. বুখারী, কিতাবুস-সালাত, 5১১০]! (৮৪ ১৯৯1৪ ২5.51 শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩০ 


আনসারদের সঙ্গে উত্তম আচরণের উপদেশ 

হযরত আবু বকর ও হযরত আব্বাস (রা) একবার আনসারদের এক 
মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন । তাঁরা দেখতে পেলেন যে, সকলে কাঁদছে। তাঁরা 
উভয়ে তাঁদেরকে তাঁদের কান্না কারণ জিজ্ঞেস করলেন । তাঁরা বললেন যে, 
রাসূলুল্লাহ (সা)-র সাহচর্য ও তাঁর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোর কথা স্মৃতির পদাঁয় 
ভেসে উঠছে। রাসূলুল্লাহ (সা) এ সম্পর্কে জানতে পেরে বাইরে রেরিয়ে এলেন। 
এ সময় তিনি তাঁর পবিত্র মস্তক চাদরের প্রান্তদেশ দিয়ে জড়িয়ে রেখেছিলেন । 
তিনি মিম্বরে উপবেশন করলেন ।১ এরপর আর কথনও তাঁর মিম্বরে উপবেশনের 
সুযোগ হয়নি । অতঃপর তিনি আল্লাহ তা'আলার হাম্দ ও ছানা পেশ করলেন যা 
তাঁর মর্যাদা ও শানের উপযুক্ত। এরপর তিনি বললেন £ 

“আমি তোমাদরকে আনসারদের সঙ্গে উত্তম আচরণের উপদেশ দিচ্ছি। তারা 
দেহ ও আত্মার মত এবং তারা আমার আস্থাভাজন ও আমার গোপন রহস্যের 
ধারক। তাদের ওপর যে দায়িত্ব ছিল তারা তা পরিপূর্ণরূপে পালন করেছে। 
অন্যদের ওপর তাদের যে অধিকার তা এখনও অবশিষ্ট রয়ে গেছে। এজন্য 
তোমরা তাদের ভাল ও নেককার লোকদের পরামর্শ কবুল করবে এবং তাদের 
মধ্যে কেউ অন্যায় করলে তাকে মাফ করবে ।”২ 


জামাতে কাতারবন্দী অবস্থায় মুসলমানদের প্রতি তাঁর শেষ দৃষ্টি নিক্ষেপ 
হযরত আবূ বকর (রা) যথারীতি ইমামতি করতে থাকেন । সোমবার ফজরের 
সালাত আদায়ের নিমিত্ত সাহাবা-ই কিরাম (রা) কাতার বেঁধে দাড়িয়েছেন। এমন 
সময় রাসূলুল্লাহ (সা) হুজরা মুবারকের পর্দা তুললেন এবং কিছুক্ষণ ধরে এই দৃশ্য 
দেখলেন যে, মুসলমানরা তাঁদের প্রভু প্রতিপালকের সামনে কিভাবে হাযির! তাঁর 
দাওয়াত ও জিহাদ, তাঁর সারা জীবনের চেষ্টা-সাধনা কি রঙ নিয়ে এসেছে এবং এই 
উম্মত কিভাবে প্রস্তুতি নিয়েছে, যাঁরা সালাতের সঙ্গে এতটা ঘনিষ্ঠ ও নিবিড়ভাবে 
সম্পর্কিত এবং যাঁরা তাঁদের নবীর উপস্থিতিতে ও অনুপস্থিতিতে, বর্তমানে ও 
অবর্তমানে উভয় হালতে একইরূপ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দাতিশয্য সহকারে 
দরবারে ইলাহী সমীপে বিনীতভাবে উপস্থিত । এই মনোমুগ্ধকর দৃশ্যে ও তাঁর 
১. অধিক নির্ভরযোগ্য মত এই যে, এটাই তাঁর সেই শেষ খুতবা যা তিনি বৃহস্পতিবার দিন জোহর সালাত 
বাদ দিয়েছিলেন। এজন্য হাদীছ বর্ণনাকারী হযরত আনাস ইবন মালিক (রা) বলেন ঃ তিনি মিশ্বরে 
আরোহণ করলেন এবং এ দিনের পর তাঁর আর কখনো মিম্বরে ওঠার সুযোগ ঘটেনি । এরপর তিনি 
আল্লাহ তাআলার হামদ ও ছানা পেশ করলেন তাঁর শান মুতাবিক। 
২. বুখারী, নবী করীম (সা)-এর সাহাবা-ই কিরামের ফযীলত শীর্ষক অধ্যায় ও ৮১11.) 
42১৮০ ০৪ 1393৮০৩ 14১০৯ ০৯ 1913312 শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩১ 


জীবনব্যাপী সাধনার সাফল্য দৃষ্টে, যা তাঁর পূর্বে আর কোন নবী কিংবা দাঈর ভাগ্যে 
জোটেনি, তাঁর চোখ জুড়াল এবং তিনি নিশ্চিত হলেন যে, এই দীন এবং আল্লাহ 
সুবহানাহু ওয়া তা“আলার সঙ্গে এই উম্মতের সম্পর্ক চিরন্তন ও স্থায়ী যা তাঁর 
ইনতিকালের পরও শেষ হবে না। আল্লাহই ভাল জানেন যে, সে সময় তিনি কতটা 
খুশী হয়ে থাকবেন। এই দৃশ্য দেখে তাঁর চেহারা খুশীতে ঝলমলিয়ে ওঠে। 
সাহাবা-ই কিরাম (রা) বলেন ঃ 

“রাসূলুল্লাহ (সা) আয়েশা (রা)-র কামরার পদাঁ তুললেন এবং দাঁড়িয়ে 
আমাদের দেখতে থাকলেন । মনে হচ্ছিল যে, তাঁর চেহারা মুবারক যেন খোলা 
পৃষ্ঠার ন্যায়। এরপর তিনি মুচকি হাসলেন। আমাদের ধারণা হল £ না জানি, 
আমরাও খুশির দরুন পরীক্ষায় নিপতিত হই এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি । আমাদের 
এও ধারণা হল যে, সম্ভবত তিনি বাইরে তশরীফ আনবেন । তিনি ইঙ্গিতে জানিয়ে 
দিলেন, সালাত শেষ কর। এরপর তিনি পদাঁ ফেলে দিলেন এবং সেদিনই 
ইনতিকাল করলেন ।”১ 
কবর পূজা এবং একে মসজিদ ও ইবাদতগাহে পরিণত করা সম্পর্কে 
নিন্দা জ্ঞাপন 

রাসূলুল্লাহ (সা)-র শেষ বাক্য ছিল ৪ 
১০৯০০১৫০9০1 ০৬৯৪ 1৬৯৯৩ ৪০৮০৮ ১৫114111450 

+ ০১1 ০৯০। ০৮০ 0৮85 ০৪০৪ 

“আল্লাহ্‌ তা“আলা ইয়াহুদী ও খৃষ্টানদের ধ্বংস করুন। তারা তাদের নবীদের 
কবরগুলোকে মসজিদ বানিয়ে ছেড়েছে । আরব ভূখণ্ডে একই সঙ্গে যেন দুটো ধর্ম 
একত্রে সহাবস্থান না করে (অর্থাৎ আরব ভূমি কেবল ইসলামের জন্যই নির্দিষ্ট 
থাকবে)।”২ 

হযরত আয়েশা (রা) ও হযরত ইবন আব্বাস (রা) বর্ণনা করেন, যখন 
ইনতিকালের মুহুর্ত ঘনিয়ে এল তখন একটি কালো পাড়যুক্ত চাদর তাঁর ওপর 
ছিল। এটি কখনো বা তিনি চেহারা মুবারকের ওপর ফেলছিলেন। বেশি কষ্ট হলে 
ফেলে দিচ্ছিলেন । এমতাবস্থায় তিনি বলেন ঃ ইয়াহুদী ও খৃষ্টানদের ওপর আল্লাহ্‌র 
অভিশাপ বর্ষিত হোক! তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে (প্রার্থনাস্থলে) 
পরিণত করে ছেড়েছে । তিনি মুসলমানদেরকে এ থেকে সতর্ক করছিলেন। 


১. বুখারী, 450৪ sa ৮১41 ০৯০৪ শীর্ষক অধ্যায় । 
২. ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪ ৭১, মুওয়াত্তা ইমাম মালিক সূত্রে বর্ণিত ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩২ 


অন্তিম উপদেশ 

ইনতিকালের কাছাকাছি সময় তাঁর বেশির ভাগ ওসিয়ত ছিল এই £ ৪১-০]| 
১৫১৮এ| 5415 05৬ “দেখো, সালাতের প্রতি খেয়াল রাখবে এবং অধীনস্থ 
লোকদের (দাস-দাসী ও চাকর-বাকরদের) প্রতি খেয়াল রাখবে ।” একথা তিনি বার 
বার বলতে লাগলেন, এমন কি কথাগুলো মুখে উচ্চারণ করাও রাসূল (সা)-এর 
জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় । জানা যায় যে, বুকের ভেতর থেকে কথাগুলো বারবার 
আওড়াবার চেষ্টা করছেন ।৯ 

হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বর্ণনা করেন যে, তিনি এ সময় সালাত ও 
যাকাত আদায় এবং অধীনস্থ লোকজন ও দাসদাসীদের সঙ্গে উত্তম আচার-আচরণ ও 
সদ্বহারের উপদেশ দেন।২ 

হযরত আয়েশা সিদ্দীকা (রা) বর্ণনা করেন, "আমি সূরা ফালাক ও সুরা নাস 
পাঠ করে রাসূলুল্লাহ (সা)-এর ওপর দম করছিলাম । এমন সময় তিনি আসমানের 
দিকে চোখ তুলে চাইলেন এবং বললেন £ (৮1০১1 3৪১11 “51০31 al 
“সর্বোত্তম বন্ধুর সান্নিধ্যে; সর্বোত্তম বন্ধুর নিকট: । 

ঠিক এমনি মুহূর্তে আবদুর রহমান ইবন আবী বকর (রা) ঘরে প্রবেশ 
করলেন। তখন তার হাতে পীলু বৃক্ষের একটি তরতাজা ডাল ছিল। তিনি ডালটার 
দিকে একনজর তাকালেন । আমি ধারণা করলাম, সম্ভবত তিনি এর প্রয়োজন বোধ 
করছেন। অনন্তর তার হাত থেকে ডালটা নিলাম এবং পাতাগুলো ঝেড়ে ফেলে 
মেসওয়াক বানিয়ে রাসূল (সা)-কে পেশ করলাম । তিনি এটি নিয়ে খুব ভাল করে 
মেসওয়াক করলেন যেমনটি তিনি সাধারণত করে থাকেন। এরপর তিনি 
মেসওয়াকটি আমাকে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু তা হাত থেকে পড়ে যায় ।৩ 

তিনি আরও বলেন ঃ তার (রাসূল আকরাম)-র নিকট পানির একটি পাত্র ছিল। 
তিনি এতে হাত ডুবাচ্ছিলেন আর ভেজা হাত দিয়ে বারবার আপন চেহারা মুবারক 
মুছছিলেন আর বলছিলেন ঃ 

* ১১৫] ৩০৬৮] 01 4111 51411 3 

“আল্লাহ ব্যতিরেকে কোন ইলাহ নেই, মৃত্যু যন্ত্রণা অবধারিত সত্য ।” এরপর 

তিনি বাম আঙুল ওপরের দিকে তুললেন এবং বলতে লাগলেন 8 ৪১] (৮৪ 


১. বায়হাকী ও আহমাদ (ইবন কাছীর, আস-সীরাতুন্নাবাবিয়্যা, ৪র্থ খণ্ড, ৪৭৩)। 
২. ইমাম আহমদ (ইবন কাছীর, পূর্বোক্ত) । 
৩. সীরাত ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪৭৪, আরও দ্র. বুখারী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৩ 


(৪1০31 « ৬1০১। 3231 ৪৯ “সর্বোত্তম বন্ধুর নিকট” । আর এভাবে বলতে 
থাকা অবস্থায়ই তার রূহ মুবারক প্রিয়তম বন্ধুর সান্নিধ্যে পৌঁছে যায় এবং তার হাত 
পানির ভেতর একদিকে ঢলে পড়ে ।১ 

হযরত আয়েশা (রা) বলেন, "ইনতিকালের সময় রাসূলুল্লাহ (সা)-এর মস্তক 
মুবারক আমার উরুর ওপর ন্যস্ত ছিল । কিছুক্ষণের জন্য তিনি বেহুশ হয়ে যান । হুশ 
ফিরে পেতেই তিনি ঘরের ছাদের দিকে চোখ তুলে চাইলেন এবং বলেন ঃ ₹11| 
০/০3| =: “হে আল্লাহ! সবোত্তম বন্ধু আমার । আর এটিই ছিল 
ইনতিকালের মুহূর্তে তার মুখে উচ্চারিত সর্বশেষ বাক্য ।” 


কি অবস্থায় রাসূলুল্লাহ (সা) দুনিয়া থেকে বিদায় নিলেন 

রাসূলুল্লাহ (সা) যখন ইহজগত খেকে বিদায় নেন তখন গোটা জাযীরাতুল- 
আরব তার করতলগত । তৎকালীন দুনিয়ার তামাম শাসক, রাজা-মহারাজা ও 
আমীর-উমারা তার ভয়ে কম্পিত । সকলের অন্তর মানসে তারই প্রভাব প্রতিষ্ঠিত । 
সাহাবায়ে কিরাম (রা) তার জন্য নিজেদের জীবন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি সব 
কিছু উৎসর্গ করতে সদা প্রস্তুত। এত সব সত্ত্বেও তিনি যখন এই নশ্বর জগত 
থেকে বিদায় নেন তখন তিনি তার কাছে এক দীনার কিংবা এক দিরহাম, 
দাস-দাসী, এমন কি কোন কিছুই পেছনে রেখে যাননি । তার কেবল সাদা রঙের 
একটি খচ্চর ছিল, অস্ত্রশত্ত্র ছিল (জিহাদের ময়দানে আত্মরক্ষার জন্য) আর ছিল 
এক টুকরো যমীন যা তিনি সাদাকা করে দিয়েছিলেন ।২ 

তার ওফাতের সময় তার যেরা (লৌহবর্ম)-টি এক ইয়াহুদীর কাছে তিরিশ সা 
যবের বিনিময়ে বন্ধক ছিল । ৩ তাঁর নিকট তখন এমন কিছু ছিল না যা দিয়ে তিনি 
লৌহ্বর্মটি ছাড়িয়ে আনতে পারেন। আর এভাবেই তিনি এই নশ্বর পৃথিবী থেকে 
বিদায় নেন।8 

পীড়িত অবস্থায় তিনি চল্লিশজন ক্রীতদাস মুক্ত করেন। তাঁর নিকট ছয়/সাত 
দীনার ছিল। হযরত আয়েশা (রা)-এর প্রতি সেগুলোও বিলিয়ে দেয়ার আদেশ দেয়া 
হল।৫ 

উন্মু'ল-মু'মিনীন হযরত আয়েশা (রা) বর্ণনা করেন £ এমন অবস্থায় রাসূলুল্লাহ 
(সা)-এর ইনতিকাল হয় যখন আমার ঘরে এমন কিছু ছিল না যা জীবিত কোন 
প্রাণী খেতে পারে । অবশ্য সামান্য কিছু যব ছিল যা আমার আলমারীর ওপর রাখা 


১. বুখারী । ২. বুখারী । ৩. প্রাণুক্ত। 
৪. বায়হাকী, ৫৬২। 

৫. আস-সীরাতুল হালাবিয়্যা, ৩য় খণ্ড, ৩৮১ পৃ. । 

২৮ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৪ 


ছিল। আমি এ থেকে কিছু খেয়েছি। অনেক দিন তা চলেছিল। তারপর একদিন 
তা মাপলাম । ব্যস! এরপর তাও শেষ হয়ে যায়।১ 

তিনি ১১শ হিজরীর ১২ রবীউল আওয়াল সোমবার দিন দুপুরের পর ইনতিকাল 
করেন ।২ এ সময় তাঁর বয়স ছিল তেষট্রি বছর। আর এই দিনটি ছিল সবচে’ 
অন্ধকার ও ভয়াবহতম দিন, সবচে বিষাদময় পরীক্ষার দিন আর গোটা মানবতার 
জন্য দিনটি ছিল বিরাট এক দুর্ঘটনা, যেভাবে তাঁর জন্ম তথা আবির্ভাবের দিনটি ছিল 
মানবতার ইতিহাসের সবচে“ আলোকোজ্জ্বল ও বরকতময় দিন। হযরত আনাস ও 
হযরত আবু সাঈদ খুদরী (রা) বর্ণনা করেন £ যেই দিন রাসূলুল্লাহ (সা) মদীনায় 
তশরীফ এনেছিলেন সেদিন মদীনায় প্রতিটি বস্তু তাঁর আগমনে ধন্য, পৃত-পবিত্র ও 
আলোকপ্রভায় উজ্জ্বল হয়ে উঠেছিল। যেদিন তিনি ইনতিকাল করেন সেদিন 
সবকিছুই যেন আঁধারে ঢাকা পড়ল। উম্মু আয়মানও কাঁদছিলেন। লোকে তাঁর 
কান্নার কারণ জিজ্ঞেস করায় তিনি উত্তরে জানান £ আমি জানতাম আল্লাহ্র রাসূল 
(সা) একদিন এই দুনিয়া থেকে বিদায় নেবেন । আমি কাঁদছি এজন্য যে, ওয়াহীর 
ধারাবাহিকতা এই সাথে আমাদের থেকে চিরতরে ছিন্ন হয়ে গেল।৩ 


সাহাবায়ে কিরাম রো) যেভাবে তাঁর মৃত্যু সংবাদ শোনেন 

রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের সংবাদ সাহাবায়ে কিরাম (রা)-এর ওপর 
বিজলিবৎ পতিত হয়। আর এর কারণ ছিল আল্লাহ্‌র রাসূলের সঙ্গে তাঁদের 
প্রেম-ভালবাসা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যার তুলনা মেলে না। সাহাবায়ে কিরাম (রা) 
তাঁর স্নেহ ছায়ায় থাকতে এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যেভাবে সন্তান তার 
পিতামাতার স্নেহাঞ্চলের নিচে অবস্থান করে, বরং তার চেয়েও বেশি । এদিক দিয়ে 
তাঁদের ওপর তাঁর প্রভাবের কথা যতই বলা যাক তা প্রকৃত অবস্থা থেকে কমই বলা 
হবে । আল্লাহ তা'আলা বলেন ঃ 


৩৪৩০০ ty ৩ ০2. ০ প্‌ ১176০ ০ os 204029009 5:১7 বেন 
1০: ০০০৯৫৪০0৫৪০ 5০৫০৯০৬4৯০০ ৫০৯ এ 
্ ৩ sf ৮৩255৯5৭ 
+ ০332০ nell 
“তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে একজন পয়গম্বর এসেছেন, যা 
তোমাদের জন্য কষ্টকর তা তার নিকট দুর্বহ মনে হয় আর তিনি তোমাদের অতীব 
মঙ্গলাকাজকী, মুমিনদের প্রতি স্মেহশীল, সদয়” (সূরা তাওবা, ১২৮ আয়াত)। 


১. বুখারী ও মুসলিম, বুখারী, কিতাবু'র-রিকাক ও মুসলিম, কিতাবু'য-যুহদ ৷ 
২. কোন কোন বর্ণনায় দুপুরের পূর্বে চাশতের সময় বলা হয়েছে (আল-ইস্তীআব)। 
৩. আস-সীরাতুন্নাবাবিয়্যা, ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৫৪৪-৪৬ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৫ 


সাহাবায়ে কিরামের প্রত্যেকেই মনে করতেন, তিনি আল্লাহ্র রাসূল (সা)-এর 
ন্নেহ-সদয় দৃষ্টিতে সর্বাধিক প্রিয়পাত্র ও ন্নেহভাজন। কোন কোন সাহাবী তো 
বিশ্বাসই করতে পারেন নি যে, রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেছেন। এদের মধ্যে 
প্রথমেই হযরত ওমর (রা)-এর নাম নেওয়া যেতে পারে । যারাই আল্লাহ্‌র রাসূলের 
মৃত্যু সংবাদ তাঁকে দিতে চেয়েছেন তিনি তাঁরই ওপর কুপিত হয়েছেন। তিনি 
সরাসরি মসজিদে নববীতে আসেন এবং সকলের সামনে একটি ভাষণ দেন। 
তাতে তিনি বলেন $ 

“মুনাফিকদের পরিপূর্ণরূপে যতক্ষণ না আল্লাহ তাআলা নির্মূল করছেন 
ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র রাসূলের ইনতিকাল হবে না।”১ 


হযরত আবূ বকর (রা)-এর সাহসী পদক্ষেপ 
এমতাবস্থায় হযরত আবূ বকর (বা) [যাঁকে আল্লাহ তাআলা নবুওয়াতের 
খিলাফত ও প্রতিনিধিত্ব এবং সবেচ্চি পর্যায়ের হিম্মত ও প্রজ্ঞা দিয়ে তৈরি 
করেছিলেন)-এর মত সবেত্তিম দৃঢ়তা, মনোবল ও পাহাড়সম হিম্মতের অধিকারী 
একজন ব্যক্তিত্বের প্রয়োজন ছিল যিনি শত আঘাতেও টলবেন না। আবূ বকর (রা) 
ও এ সময় মদীনায় অদূরে সানাহ নামক পল্লীতে অবস্থান করছিলেন । সং 
পেতেই তিনি দ্রুত আগমন করলেন (বুখারী ৬৪০) এবং মসজিদে নববীর দরজা 
মুখে মুহূর্তের জন্য থামলেন। এ সময় হযরত ওমর (রা) (বেহুশ প্রায়) 
লোকজনের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি কোন দিকে আদৌ দৃকপাত না করেই 
সরাসরি হযরত আয়েশা (রা)-এর ঘরে রাসূলুল্লাহ (সা) সমীপে গিয়ে উপস্থিত 
হলেন । তাঁর শরীর মুবারক এক খণ্ড চাদর দ্বারা তখন আবৃত ছিল। তিনি চাদর 
সরিয়ে ঝুঁকে পড়ে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা মুবারকে চুমু খেলেন এবং বললেন 
৪ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোন । মৃত্যুর স্বাদ যা আল্লাহ তা'আলা 
আপনার জন্য নির্ধারিত রেখেছিলেন আপনি তা চেখেছেন। এরপর আর কখনো সে 
স্বাদ আপনাকে চাখতে হবে না, আর কখনো আপনাকে মৃত্যু যাতনা সইতে হবে 
না। এরপর তিনি চাদর দিয়ে পূর্বের মতই চেহারা মুবারক ঢেকে দিলেন। অতঃপর 
তিনি মসজিদে নববীতে এলেন হযরত ওমর (রা) তখনও কথা বলে চলছিলেন। 
তিনি ওমর (রা)-কে লক্ষ করে বললেন, ওমর! থাম। কিন্তু বিষাদের আবেগে তাঁর 
কথা তিনি শোনেননি ৷ হযরত আবু বকর (রা) যখন দেখতে পেলেন তিনি থামছেন 
না, তখন তিনি সমবেত জনতার দিকে অগ্রসর হলেন এবং নিজের কথা শুরু 


১. সীরাত ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৫৪৪-৪৬। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৬ 


করলেন। তাঁকে কথা বলতে দেখে সকলই হযরত ওমর (রা)-কে ছেড়ে তাঁর 
দিকে ছুটে এলেন। হযরত আবু বকর (রা) সর্বপ্রথম আল্লাহ্‌র হাম্দ ও ছানা পাঠ 
করলেন। এরপর বললেন ঃ 

“লোক সকল! যদি কেউ মুহাম্মাদ (সা)-এর আনুগত্য ও গোলামী করে থাক 
তবে সে জেনে রাখুক, নিশ্চিতই তাঁর মৃত্য হয়েছে। আর যিনি আল্লাহ্র ইবাদত 
করেন তিনি (নিশ্চিত থাকুন ও) জানুন, আল্লাহ তা'আলা চিরঞ্জীব, তাঁর মৃত্যু 
নেই ।” এরপর তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করলেন ঃ 
০০০ ০০০ 0০1 এ১৪ SE CU NL 05 
৮০ bl 26 4০ বু ns LOU ০০01 ০521 

+ EERE 201 

“মুহাম্মাদ আল্লাহ্র রাসূল বৈ নন। তাঁর পূর্বেও অনেক রাসূল গত হয়েছে। যদি 
তিনি মারা যান কিংবা শাহাদাত বরণ করেন তাহলে কি তোমরা পেছনের দিকে 
ফিরে যাবে? যারা পেছনের দিকে ফিরবে (ধর্মত্যাগী হবে) তারা আল্লাহ্র কোন 
ক্ষতি করতে পারবে না। আল্লাহ্‌ কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কৃত করবেন” (সূরা 
আল-ইমরান, ১৪৪ আয়াত) । 

যাঁরা এ সময় এই সমাবেশে উপস্থিত ছিলেন তাঁরা এই দৃশ্য দেখছিলেন। 
তাঁরা বলেন £ আল্লাহ্র কসম! হযরত আবূ বকর যখন এই আয়াত তেলাওয়াত 
করলেন তখন মনে হচ্ছিল এক্ষুণি বুঝি এই আয়াত নাযিল হল আর আবূ বকর 
তাদের অন্তরের কথাই ব্যক্ত করলেন। 

হযরত ওমর (রা) বলেন £ আবু বকর (রা)-কে যখন এই আয়াত পাঠ করতে 
শুনলাম তখন আমি বিশ্ময়াভিভূত হয়ে মাটিতে পড়ে গেলাম । আমার পায়ে তখন 
আদৌ যেন কোন শক্তি ছিল না! সে সময়ই কেবল আমি জানতে পারলাম হুযূর 
সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের ইনতিকাল হয়ে গেছে। ১ 


হযরত আবূ বকর রো) খলীফা নিবাঁচিত 

এরপর সকীফায়ে বনী সায়েদার হযরত আবূ বকর (রা)-এর হাতে সকলে 
খেলাফতের বায়আত গ্রহণ করেন । এ ব্যাপারে দ্রুততার কারণ হল, শয়তান যেন 
মুসলমানদের মনে বিভেদের বীজ বপন করতে এবং তাঁদের ভেতর অনৈক্য ও 


১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৫৫-৫৬, সহীহ বুখারী 4১1৪99০ (৮১11 ০১১১০ শীর্ষক 
অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৭ 


পরস্পরের প্রতি সন্দেহ সৃষ্টির সুযোগ না পায় এবং প্রবৃত্তিজাত কামনা-বাসনা যেন 
মাথা তুলতে না পারে । আর হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তাঁর আখেরী 
সফরে যেন এভাবে রওয়ানা হতে পারেন যে, মুসলমানরা একই সূত্রে সম্পর্কিত, 
তাঁরা পুরোপুরি এঁক্যবন্ধ ও একই রঙে রঞ্জিত, তাঁদের একজন আমীর আছেন যিনি 
তাঁদের সকল বিষয় দেখাশোনা করছেন, এমন কি স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর 
দাফন-কাফন আমীরুল-মুমিনীন ও খলীফাতুল-মুসলিমীনের হাতেই সম্পন্ন হোক। 


মুসলমানরা তাঁদের রাসূল (রা)-কে যেভাবে বিদায় দিল 
এরপর লোকেরা শান্ত হল। বিস্ময় ও বিষাদের মেঘ কেটে গেল এবং তাঁরা 
নবী প্রদত্ত তাঁদের কর্ম ও দায়িত্ব সম্পাদনে তৎপর হল। 


আহলে বায়ত রাসূলুল্লাহ (সা)-এর লাশ গোসল দেওয়ান ও কাফন পরিধান 
করান । এরপর তাঁর লাশ মুবারক জানাযার উদ্দেশ্যে ঘরেই রেখে দেওয়া হয়। এ 
সময় হযরত আবু বকর (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, যে 
নবী যেখানে ইনতিকাল করেছেন তাঁকে সেখানেই দাফন করা হয়েছে । অনন্তর যে 
বিছানায় তিনি ইনতিকাল করেন তা উঠিয়ে দেওয়া হয় এবং বিছানাস্থলে কবর খনন 
করা হয় । হযরত আবূ তালহা আনসারী (রা) কবর খনন করেন। 


এরপর লোকে দলে দলে আসতে শুরু করল । একদল আগমন করত, জানাযা 
আদায় করে চলে যেত, তারপর অপর দলের আগমন ঘটত, জানাযা আদায় করত । 
প্রথমে পুরুষেরা জানাযা আদায় করেন। এরপর মহিলাদের অনুমতি দেওয়া হয়। 
মহিলাদের পর শিশুদের অনুমতি দেওয়া হয়। তারাও জানাযা আদায় করে। 
রাসূলুল্লাহ (সা)-এর জানাযায় কাউকে ইমাম নিযুক্ত করা হয়নি ।১ 

এই ঘটনা মঙ্গলবার দিনের ।২ এটি ছিল মদীনায় মুসলমানদের জন্য একটি 
শোকাবহ ও বিষাদময় দিন । হযরত বিলাল (রা) ফজরের আযান দিতে গিয়ে হুযূর 
সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের ম্থৃতি মানসপটে ভেসে ওঠায় কান্নায় ভেঙে পড়েন 
এবং তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। এ৩দ্দশ্যে উপস্থিত সাহাবায়ে কিরাম (রো), যাঁরা পূর্ব 
থেকেই শোকাভিভূত ছিলেন, শোক ও দুঃখের আরও গভীর সমুদ্রে নিমজ্জিত হন। 
তাঁরা তো এই আযান এমতাবস্থায় শুনতেন যখন রাসূলুল্লাহ (সা) তাঁদের মধ্যে 
বর্তমান ছিলেন। কিন্তু আজকের অবস্থা তা থেকে কত ভিন্ন! উন্মু'ল-মু'মিনীন 
১. সীরাত ইবন হিশাম, ২য় খণ্ড, ৬৬৩। 
২. তাবাকাত ইবন সাদ (ইবন কাছীরকৃত, আস-সীরাতুন্নাবাবিয়্যা £ ৪র্থ খণ্ড, ৫১৭ পৃ.) 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৩৮ 


হযরত উম্মু সালামা (রা) বলেন, দিনটি ছিল আমাদের জন্য কী নিদারুণ কষ্টের! 
আমাদের যখন সেদিনের কষ্টের কথা মনে হয় তখন সব কষ্টই তার তুলনায় 
নেহায়েত তুচ্ছ ও সহজ মনে হয় ।১ 


স্বয়ং রাসূলুল্লাহ (সা) নিজের সম্পর্কে বলেছিলেন 

“লোক সকল! তোমাদের মধ্যে কেউ যখন কারো মৃত্যুতে আঘাত পায় তখন 
আমার মৃত্যুতে আঘাতপ্রাপ্ত লোকদের থেকে সান্ত্বনা পেতে চেষ্টা করবে। কেননা 
আমার মৃত্যুতে প্রাপ্ত শোকাবহ আঘাতের চেয়ে আমার উম্মতের ওপর কোন বড় 
আঘাত আসবে না।”২ 

সাহাবা-ই কিরাম রো) যখন দাফন শেষে ফিরে আসেন তখন সাহাবী হযরত 
আনাস (রা)-কে লক্ষ করে রাসূল কন্যা হযরত ফাতিমা (রা) বলে ওঠেন £ 


+ cll ie 411 ৭১5০ ৮০ 1১৯০ 911554851 5505 19500 5 


“আনাস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের দেহ মুবারক মাটি দিয়ে 
ঢেকে দিতে তোমরা কিভাবে পারলে? তোমাদের মন কিভাবে তা মেনে নিল?”৩ 


১. পূর্বোক্ত ৫৩৮-৩১। 
২. আস-সীরাতুন-নাবাবিয়্যা, ৪র্থ খণ্ড, ৫৪৯, ইবন মাজা থেকে । 
৩. সহীহ বুখারী , als ও 2 U1! ০১০ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


(পবিত্র নবী সহধর্মিণিগণ ও সন্তান-সন্ততিবর্গ) 


পবিত্র নবী-সহধর্মিণিগণ 

রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র সহধর্মিণিগণের মধ্যে প্রথমেই হযরত খাদীজা (রা) 
বিনতে খুওয়ায়লিদের নাম আসে । নবুওয়াতের পূর্বে হযরত খাদীজার বয়স যখন 
চল্লিশ বছর তখন তিনি রাসূল (সা)-এর পত্বীত্ বরণ করেন। নবুওয়াত লাভের পর 
রাসূল (সা)-এর জীবনে যত দুর্যোগ ও বিপদ-আপদ নেমে এসেছিল তিনি তার 
সবটাতেই সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সর্বপ্রকার ত্যাগ- 
তিতিক্ষাতেই তিনি তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন। 

প্রেম ও ভালবাসা, সাহায্য-সহানুভুতি, এমন কি আপন ধন-সম্পদসহ সর্বস্ব 
বিলিয়েও তাঁকে সান্ত্বনা ও সহানুভূতি প্রদর্শনের চেষ্টা চালিয়েছেন । হিজরতের তিন 
বছর পূর্বে তাঁর ইনতিকাল হয় । সায়্যিদুনা ইবরাহীম (রা) ব্যতিরেকে হুযূর (সা)- 
এর সকল সন্তান-সন্ত্ুতিই তাঁর গর্ভজাত। রাসূলুল্লাহ (সা) সব সময় হযরত খাদীজা 
(রা)-এর প্রশংসা করতেন এবং কৃতজ্ঞতার সঙ্গে তাঁর কথা উল্লেখ করতেন । 
কখনো এমনও দেখা যেত, বকরী যবাহ করা হলে এর বিভিন্ন অংশ আলাদা করে 
হযরত খাদীজা (রা)-এর (জীবিত) সখীদের বাড়িতে পাঠিয়ে দিতেন ।১ 

তাঁর ইনতিকালের কিছুকাল পর হযরত সাওদা (রা) বিনতে যাম'আ রাসূলুল্লাহ 
(সা)-এর জীবন-সঙ্গিনী হওয়ার সৌভাগ্য লাভ করেন। এরপর তিনি হযরত 
আয়েশা (রা)-কে বিয়ে করেন। স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন রাসূল (সা)-এর 
সবচেয়ে প্রিয়তমা । উম্মাহর মহিলাদের মধ্যে ইলমে দীন ও ফিকহশান্ত্রে তাঁর 
সমকক্ষ কেউ ছিলেন না। বড় বড় সাহাবা পর্যন্ত বিভিন্ন মাসলা-মাসায়েলের ক্ষেত্রে 
তাঁর শরণাপন্ন হতেন এবং সেক্ষেত্রে তাঁর ফতওয়া ও অভিমত জানতে চাইতেন। 
এরপর তিনি হযরত ওমর (রা) কন্যা হযরত হাফসা (রা)-কে বিয়ে করেন। এরপর 
তিনি হযরত যয়নব (রা) বিনতে খুযায়মাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের দু'মাস 
পরই তিনি ইনতিকাল করেন। অতঃপর হযরত উম্মু সালামা (রা)-এর সঙ্গে রাসূল 
(সা)-এর বিবাহ অনুষ্ঠিত হয়। সহ্ধর্মিণিদের মধ্যে উম্মু সালামা (রা) সবশেষে 


১. বুখারী-মুসলিম, হযরত আয়েশা (রা) বলেন, রসূলুল্লাহ (সা)-এর স্ত্রীদের মধ্যে খাদীজা (রা)-র মত আর 
কাউকে আমি এত বেশি ঈর্ষা করতাম না, অথচ তাঁকে আমি দেখিনি পর্যন্ত ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪০ 


ইনতিকাল করেন । এরপর তিনি যয়নব (রা) বিনতে জাহ্‌শকে বিয়ে করেন । ইনি 
ছিলেন রাসূলুল্লাহ (সা)-র ফুফু উমায়মার কন্যা । এরপর বনু মুস্তালিক গোত্রের 
জুওয়ায়ারিয়া (রা) বিনতুল-হারিছ-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। অতঃপর বিখ্যাত 
কুরায়শ দলপতি আবু সুফিয়ান কন্যা উম্মু হাবীবা, অতঃপর বনু নাদীর গোত্রের 
দলপতি হুয়ায়্যি ইবন আখতার কন্যা হযরত সাফিয়্যা (রা)-কে বিয়ে করেন। 
হুয়ায়্যি ছিলেন হযরত মূসা (আ) ভ্রাতা হযরত হারূন ইবন ইমরান (আ)-এর 
বংশধর । এরপর তিনি হারিছ আল-হিলালীর কন্যা মায়মূনা (রা)-কে বিয়ে করেন। 
স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষে যিনি এই সৌভাগ্য লাভ করেছিলেন। 

এতে কোনই দ্বিমত নেই যে, রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের সময় তাঁর 
নয়জন স্ত্রী বর্তমান ছিলেন । হযরত খাদীজা (রা) ও হযরত যয়নব বিনতে খুযায়মা 
(রা) তো হুযূর (সা)-এর জীবিতকালেই ইনতিকাল করেছিলেন । হযরত আয়েশা 
(রা) ব্যতিরেকে আর সকলেই ছিলেন পূর্ব বিবাহিতা (ও বিধবা)।৯ 

রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের সময় তাঁর দু'জন দাসী বর্তমান ছিলেন যাঁর 
মধ্যে মারিয়া (রা) বিনতে শামউন ছিলেন অন্যতম । ইনি জাতিতে ছিলেন মিসরীয় 
কিবতী (কস্ট) পরিবারের খৃস্টান । মিসরের শাসনকর্তা মুকাওকিস তাঁকে রাসূল 
(সা)-এর খেদমতে উপহার হিসেবে পাঠিয়েছিলেন । সায়্যিদুনা ইবরাহীম (রা) 
ছিলেন হযরত মারিয়া (রা)-র গর্ভজাত । অপরজন রায়হানা বিনতে যায়দ (রা) যিনি 
বনু নাদীর গোত্রের ছিলেন । ইসলাম গ্রহণের পর তিনি তাঁকে মুক্ত করে দেন এবং 
আপন স্ত্রী গ্রহণ করেন। 

রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের পর মুসলমানদের জন্য তাঁর সহধর্মিণিদের 
বিয়ে করা আল্লাহ তা'আলা হারাম ঘোষণা করেন । কেননা তাঁরা মুমিনদের 
মাতৃস্থানীয়া (উম্মাহাতুল-মু'মিনীন)। বিয়ে অবৈধ ঘোষিত না হলে সম্পর্কের এই 
পবিত্রতা রক্ষা পেত না, যে সম্পর্ক নবীর সঙ্গে উম্মতের চিরকালীন। আল্লাহ 
তা'আলা বলেন £ 


৩৯ *৯1591 ১৫ 3195 dl 4৮4০ 19555 1151 ১৮৫ ৮5৪ 
* ০০5 ৭11 0554 151801 এ ১ 


“আল্লাহ্‌র রাসূলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য শোভন নয় এবং এও শোভন 


১. যাদুল-মা “আদ, ১ম খণ্ড, ২৬-২৯ সংক্ষেপিত। 
২. এক বর্ণনায় তাঁকে কুরায়জা গোত্রীয় বলা হয়েছে। 
৩. ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৬০৪-৫ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪১ 


নয় তারপর তার স্ত্রীদের কখনো বিয়ে করা । আল্লাহ্র নিকট এ এক গুরুত্বর 
অপরাধ” (সূরা আহযাব, ৫৩ আয়াত)। 

ইবন কাছীর উল্লিখিত আয়াতের তাফসীরে লিখেন £ 

“আলিমগণ সর্ববাদীসম্মতভাবে একমত যে, তাঁর (রাসূলের) ইনতিকালের পর 
অপর যে কারো পক্ষে তাঁর পবিত্র সহধর্মিণিগণকে বিয়ে করা হারাম । আর তা 
এজন্য যে, দুনিয়া ও আখেরাতে উভয় জগতেই তাঁর স্ত্রীগণ অপরাপর সকল 
মুমিনের মা।”১ 


হযরতের বহু বিবাহ 8 এক নজরে 

রাসূলুল্লাহ (সা) তাঁর জীবনের একটি অংশ একাকী ও নিঃসঙ্গ অবস্থায় 
অতিবাহিত করেন । আর এই সময়টি ছিল জীবনের সেই পঁচিশ বছর যা যৌবনের 
একটি বিশেষ মুহুর্ত । তিনি একজন পরিপূর্ণ সুস্থ ও স্বাভাবিক আরব নওজোয়ানের 
সবেত্তিম নমুনা ছিলেন । মরু আরবে তিনি লালিত-পালিত হয়েছিলেন । সভ্যতা ও 
সংস্কৃতির যাবতীয় রোগ-ব্যাধি ও ক্রুটি-বিচ্যুতি থেকে আল্লাহ পাক তাঁকে হেফাজত 
করেছিলেন । অশ্বারোহণ ও পুরুষোচিত গুণাবলীর বিস্তর'অংশ তাঁর ভাগ্যে জুটেছিল 
আরবদের দৃষ্টিতে যার গুরুত্ব ছিল বিরাট । মনোবিজ্ঞানিগণও তা স্বীকার করেন। 


সে যুগে তাঁর নিকৃষ্টতম দুশমনও (নবুওয়াতের পূর্বে, যে যুগ তাঁর জন্য খুবই 
গুরুত্বপূর্ণ ও নাযুক ছিল) তাঁর ওপর এ বিষয়ে সমালোচনা করবার এতটুকু সুযোগ 
পায়নি এবং নবুওয়াত লাভের পর আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে তাঁর সমালোচনাও 
করেনি । চারিত্রিক সততা ও পবিত্রতা, দৃষ্টি ও আত্মার শুচি-শুভ্রতা এবং নিষ্পাপ 
সারল্যের তিনি ছিলেন সবেত্তিম নমুনা । তিনি এমন সব দুর্বলতা থেকে বহু দূরে 
ছিলেন যা ছিল তাঁর যথাযথ মর্যাদার পরিপন্থী । 

পঁচিশ বছর বয়সে তিনি সর্বপ্রথম হযরত খাদীজা (রা)-কে বিয়ে করেন যাঁর 
বয়স ছিল তখন চল্লিশ বছর এবং যিনি ছিলেন একজন বিধবা । এর পূর্বে তাঁর 
আরও দু'বার বিয়েও হয়েছিল এবং সে ঘরে তাঁর (খাদীজার) সন্তানাদিও ছিল। 
অতঃপর বিখ্যাত উক্তি মতে দু'জনের বয়সের মধ্যে পার্থক্য ছিল পনের বছরের । 
এরপর তিনি (রাসূল সা) হযরত সাওদা বিনতে যামআ (রা)-কে বিয়ে করেন। এ 
সময় রাসূলুল্লাহ(সা)-র বয়স ছিল পঞ্চাশের উর্ধ্বে । হযরত সাওদা (রা)-এর স্বামী 
আবিসিনিয়ায় মুহাজির অবস্থায় ইনতিকাল করেছিলেন । রাসূলুল্লাহ (সা) হযরত 
১. ইবন কাছীর, ৪র্থ খণ্ড, ৪৯৩ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪২ 


আয়েশা (রা) ব্যতিরেকে আর কোন কুমারী ও অবিবাহিতাকে বিয়ে করেননি । 
এছাড়া যতগুলো বিয়ে তিনি করেছিলেন সবগুলো বিয়ের ক্ষেত্রে দীন ও দীনের 
দাওয়াতের কোন সার্বিক কল্যাণ, বদান্যতা ও অন্তরের ওঁদার্য প্রদর্শন, চারিত্রিক 
মহত্ত্ব, মুসলমানদের কোন সার্বিক কল্যাণ কিংবা বিরাট কোন সামাজিক বিপদ ও 
অনাসৃষ্টি রোধ ছিল মূল উদ্দেশ্য । আত্মীয়তা ও বৈবাহিক সম্পর্ক আরবদের গোত্রীয় 
ও সমাজ জীবনে যে গুরুত্ব বহন করত এতটা বোধ করি অপর কোন সমাজে ছিল 
না। এজন্যই নতুন আত্মীয়তা ও বৈবাহিক সম্পর্ক ইসলামের দাওয়াত ও ইসলামী 
আদর্শ সমাজের ইতিহাসে, রক্তপাত রোধে ও আরব গোত্রগুলোর অনিষ্ট ও 
অপকারিতা থেকে আত্মরক্ষার অন্যতম উপকরণ হিসেবে বিবেচিত হত। 

অধিকন্তু এসব পবিত্র সহধর্মিনিদের সঙ্গে হযরত (সা)-এর জীবন যাপন 
কোনরূপ আরাম-আয়েশ কিংবা ভোগ-বিলাসের জীবন ছিল না যা সাধারণত 
অনেকের বহু বিবাহের পেছনে লক্ষ্য হিসেবে থাকে । এই জীবন ছিল নিরাসক্ত ও 
নির্লিক্ত যুহদ-এর জীবন, ছিল আত্মোৎসর্গ ও ত্যাগ-তিতিক্ষার জীবন, ছিল অল্পে 
তুষ্টির জীবন, যে ধরনের জীবন যাপনের সামর্থ্য প্রাচীন ও আধুনিক যুগের বড় বড় 
উৎসাহী ও অটুট সংকল্পের অধিকারী খ্যাতনামা যাহিদের ভেতরও পাওয়া যাবে না। 
এর সামান্যতম ঝলক ও নমুনা ‘আখলাক ও শামায়েল' অধ্যায়ে পেশ করা হবে। 
তথাপি একজন ন্যায়পরায়ণ ও বিবেকবান ব্যক্তির জন্য এখানে উল্লিখিত কুরআন 
করীমের এই একটি আয়াতই যথেষ্ট হবে। 


তি ৯৬১১0) 9১১5 HEE LU একা? 05 URL 


$20 


০০ 015 Was BI ১৯১৩ LOE SALES Sy 
EOE SOLA LEU EE LES OE CE) 
3 £0 পা ie lal 
“হে নবী! তুমি স্ত্রীদেরকে বল, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভব ণ কামনা 
oT LSE রহ কলে দিই বব লাজনার 
সাথে তোমাদের বিদায় দেই । আর যদি তোমরা আল্লাহ্‌, তাঁর রাসূল ও আখিরাত 
কামনা কর তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য 
মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন” (সূরা আহযাব, ২৮-২৯ আয়াত) । 
এই উচ্চতর মহান উদ্দেশ্য ও লক্ষ্য, পবিত্র প্রেরণা, পাক-সাফ মস্তিষ্ক এবং 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৩ 


গভীরতর ও প্রজ্ঞাসুলভ প্রশিক্ষণের প্রভাব ছিল এই যে, আযওয়াজে মুতাহহারাত 
-এর সকলেই কোনরূপ দ্বিধাদবন্দব ও সামান্যতম ইতস্তত না করেই আল্লাহ্‌ ও তার 
রাসূল এবং পারলৌকিক জীবনকেই অগ্রাধিকার প্রদান করেন । দৃষ্টান্ত হিসাবে 
হযরত আয়েশা (রা)-এর সেই জওয়াবই আশা করি যথেষ্ট হবে যা তিনি এ 
ব্যাপারে দিয়েছিলেন । তিনি বলেন ঃ তিনি এই আয়াত আমার সামনে তেলাওয়াত 
করে বললেন ঃ আল্লাহ পাক তোমাদের সামনে দু'টো বিষয় পেশ করেছেন এবং 
এর যে কোন একটি এখতিয়ার করার ব্যাপারে তোমাদেরকে স্বাধীনতা প্রদান 
করেছেন। এখন তোমরাই বল তোমরা কোনটি অবলম্বন করবে । আর হাঁ, 
ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে, তাড়াহুড়া করবে না । প্রয়োজনে আব্বা-আম্মার সঙ্গেও 
পরামর্শ করে নেবে । উত্তরে তিনি বললেন ঃ ভাল, এ ব্যাপারে আমার 
আব্বা-আম্মার সঙ্গে পরামর্শের প্রয়োজন কোথায়? আমি তো আল্লাহ ও তাঁর রাসূল 
এবং পারলৌকিক আবাসই কামনা করি।১ হযরত আয়েশা (রা) বলেন, অন্য 
সহধর্মিণিগণও রাসূলুল্লাহ (সা)-কে একই উত্তর দিয়েছিলেন ।২ 


স্ত্রীদের সংখ্যা ও এর মনস্তাত্বিক, অর্থনৈতিক, সামাজিক প্রভাব ও চাহিদা 
রাসূলুল্লাহ (সা)-র ইসলামের পথে লোকদের দাওয়াত প্রদানের মহান দায়িতৃ, 
দুঃখ-কষ্ট ও ত্যাগ-তিতিক্ষার জীবন এবং মুসলমানদের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো 
সম্পর্কে এক মুহূর্তের তরেও গাফিল করে দেয়নি, বরং এর দ্বারা তাঁর তৎপরতা, 
অদম্য মনোবল ও শক্তি-সাহস আরও বৃদ্ধিই পেয়েছিল। নবী করীম (সা)-এর 
পবিত্র জীবনসঙ্গিণিগণ ইসলামের প্রচার-প্রসার ও দীনের তালীম-এর মহান লক্ষ্য 
আহত ও পীড়িতদের চিকিৎসা ও সেবা-শুশ্রষা করতেন। রাসূল (সা)-এর 
পারিবারিক ও সামাজিক জীবনের এক-তৃতীয়াংশ এবং এছাড়াও আরও বহুবিধ 
বিধি-বিধান ও শিক্ষামালা নবী সহ্ধর্মিণিগণের অবদানধন্য । মুসলমানরা এসব 
তাঁদের থেকেই শিখেছেন, স্মরণে রেখেছেন, অতঃপর তাঁরা অন্যদেরকে তা 
বলেছেন এবং শিখিয়েছেন ।৩ 


এ ব্যাপারে কেবল হযরত আয়েশা (রা)-এর নাম নেওয়াই আশা করি যথেষ্ট 


১. বুখারী, আয়েশা (রা) বর্ণিতি। 
২. বুখারী, ইবন আবী হাতিম ও আহমাদ। 
৩. র (সা)-র বহু বিবাহ পশ্চাদ্বতী গু রহস্য, এর উপযোগিতা এবং এতদসম্পর্কিত চাহিদা সম্পর্কে 
সুলায়মান মনসুরপুরীকৃত রাহ্মাতুল্লিল-আলামীন-এর ২য় খণ্ডে সুন্দর আলোকপাত করেছেন (দ্র. 
১৪১-৪৪)। মিসরের খ্যাতনামা মনীষি আব্বাস মাহমুদ আল-আক্কাদ তদীয় ৬২০ ২১১৪০ নামক 
গ্রন্থেও এ বিষয়ে সুন্দর আলোচনা করেছেন । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৪ 


হবে যাঁর সম্পর্কে রিজালশাস্ত্র ও তাবাকাতের ইমাম যাহাবী (মৃ. ৭৪৮ হি.) তদীয় 
তাযকিরাতুল-হুফ্ফাজ নামক বিখ্যাত গ্রন্থে লিখেছেন $ 

“তিনি ফিকহশান্ত্র সম্পর্কে অভিজ্ঞ ফকীহ সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট 
ছিলেন। বিভিন্ন মসলা-মাসায়েলের ক্ষেত্রে সাহাবায়ে কিরাম (রা) তাঁর শরণাপন্ন 
হতেন। কাবীসা বিনতে যুওয়ায়ব (রা) থেকে বর্ণিত যে, হযরত আয়েশা (রা) 
মসলা-মাসায়েল সম্পর্কে সবাধিক অভিজ্ঞা ছিলেন । শীর্ষস্থানীয় সাহাবীগণও তাঁর 
নিকট মসলা-মাসায়েল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন । আবু মূসা (রা) বলেন, 
আমরা রাসূল (সা)-এর সাহাবীরা কোন হাদীস বুঝতে অসুবিধার সম্মুখীন হলে 
আয়েশা (রা)-কে জিজ্ঞেস করতাম এবং এ বিষয়ে তিনি অবশ্যই জানতেন । 
হাসসান (রা) বলেন £ আমি কুরআন মজীদ, হালাল-হারাম, ফারায়েয ও 
বিধি-বিধান, কবিতাবলী, আরবের ইতিহাস ও আরবদের নসবনামা (বংশ-পরিচয়) 
সম্পর্কে তাঁর চেয়ে বেশি অভিজ্ঞ আর কাউকে পাইনি ।”১ 

মহোত্তম চরিত্র, উন্নত মনোবল, দানশীলতা, মানুষের দুঃখ-কষ্টে সমবেদনা 
জ্ঞাপন ও সহানুভূতি প্রদর্শন এবং স্নেহ-মমতা বিষয়ে তাঁর সম্পর্কে যতই বলা হোক 
তা কমই হবে। এ ব্যাপারে একটি বর্ণনা আশা করি যথেষ্ট হবে যা হিশাম তাঁর 
পিতা থেকে উদ্ধৃত করেছেন৷ আর তা এই যে, একবার হযরত মু'আবিয়া (রা) 
হযরত আয়েশা (রা)-এর খেদমতে এক লক্ষ দিরহাম পাঠান । আল্লাহ্‌র কসম করে 
বলছি, এক মাসও হয়নি হযরত আয়েশা (রা) এর সবটাই অভাবী লোকদের মধ্যে 
বিলিয়ে দেন। তাঁর দাসী তাঁকে বলল, যদি আপনি অন্তত এক দিরহাম দিয়েও 
গোশত খরিদ করতেন তাহলে কতই না ভাল হত! 

এ কথা শুনে হযরত আয়েশা (রা) বললেন ঃ তখন তুমি আমাকে মনে করিয়ে 
দাওনি কেন? আর সে সময় তিনি রোযাদার ছিলেন ।২ 

বিষয়টা নিয়ে পাশ্চাত্যের বহু প্রাচ্যবিদ মাথার ঘাম ঝরিয়েছেন। এটি তাঁদের 
মাথাকে ঘুলিয়ে দিয়েছে । আর এর পেছনে কারণ হল তাঁরা আরব দেশগুলোতে ও 
অভ্যাস ও প্রথা-পদ্ধতির অনুগত ও অনুসারী বানাতে চেয়েছেন । তাঁরা পাশ্চাত্যের 
মাপকাঠিকে (যা একটি বিশেষ সমাজ ও সভ্যতার সৃষ্ট ফসল) এই অবস্থার ওপর 
চাপিয়ে দিতে প্রয়াস পেয়েছেন যা ছিল মানুষের সুস্থ-স্বাভাবিক প্রকৃতি ও আরব 
পরিবেশের অনুকূল এবং যার পেছনে বিভিন্ন নৈতিক ও সামাজিক কল্যাণ চিন্তা 
১. তাযকিরাতুল হুফফাজ, ১ম খণ্ড, ২৭-২৮। 
২. তাযকিরাতুল হুফফাজ, ১ম খণ্ড, ২৮ পৃ. ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-8৪৫ 


কার্যকর ছিল এবং আল্লাহ্‌র পক্ষ থেকে যার অনুমতিও ছিল । এটি আসলে পাশ্চাত্য 
চিন্তাধারা ও পাশ্চাত্য লেখকদের একটি দুর্বল দিক যে, তাঁরা প্রথমেই পাশ্চাত্যকে 
মানদণ্ড হিসাবে ধরে নেন। এরপর যা কিছুই এর বিরোধী তার বিরুদ্ধেই তাঁরা 
নির্মমভাবে তাদের সিদ্ধান্ত শুনিয়ে দেন। তাঁরা নিজেরাই একটি সমস্যা দাঁড়া করান 
যার কোন ভিত্তি থাকে না। এরপর তাঁরা তার সমাধানে হন্যে হয়ে ছোটেন। এটা 
তাঁদের জাতীয় অহমিকা এবং পাশ্চাত্যের মনলোভা চিন্তাধারা ও কষ্ট-কল্পনার 
সীমাতিরিক্ত ভাল মানুষীর ফল। 

ইংরেজ লেখক মি. বোদলে (R.C. 79019) রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র 
সহধর্মিণিগণের বিষয় উল্লিখিত পাশ্চাত্য অনুভূতি ও চিন্তাধারার ওপর অত্যন্ত 
ন্যায়পরতা ও সাহসিকতার সঙ্গে সমালোচনা করেছেন৷ তিনি তাঁর গ্রন্থে লিখেছেন: 

“মুহাম্মাদ (সা)-এর দাম্পত্য জীবনকে যেমন পাশ্চাত্যের মাপকাঠিতে যাচাই 
করার প্রয়োজন নেই, তেমনি প্রয়োজন নেই সেই সব প্রথা ও আইনের দৃষ্টিকোণ 
থেকে পরীক্ষা-নিরীক্ষা করার, যেগুলো খৃস্টবাদ জন্ম দিয়েছে । এরা পাশ্চাত্যের 
লোক নন, নন তাঁরা খৃষ্টানও, বরং তাঁরা এমন এক দেশে এবং এমন এক যুগে 
জন্ম নিয়েছিলেন যেখানে তাঁদের নিজেদেরই নৈতিক ও চারিত্রিক বিধানের চল 
ছিল। এতদসত্ত্বেও আমেরিকা ও যুরোপের নৈতিক ও চারিত্রিক বিধানকে আরবদের 
নৈতিক ও চারিত্রিক বিধানের চেয়ে উত্তম ভাবার কোন কারণ নেই। পাশ্চাত্যের 
উত্তম এবং নিজেদের নৈতিক ও চারিত্রিক বিধানকে উন্নত প্রমাণ করবার জন্য 
তাঁদের এখনও অনেক অনুসন্ধান চালানো দরকার । অতএব, তাঁদের অপরের ধর্ম 
ও সংস্কৃতি নিয়ে কটুকাটব্য করা থেকে বিরত থাকাই ভাল বোধ করি।”১ 

এছাড়া স্ত্রীর সংখ্যার সেই অনিষ্টতা যা আজ পাশ্চাত্য জগতে এক অবধারিত 
সত্যে পরিণত হয়েছে এবং পাশ্চাত্যবাসী একে চোখ বন্ধ করে মেনে নিয়েছে, 
এমন কোন অনিষ্ট নয় যা শতাব্দীর পর শতাব্দী এবং প্রজন্মের পর প্রজন্য প্রতিষ্ঠিত 
থাকবে। এটি না কোন স্থিরীকৃত তাত্বিক নীতির ওপর প্রতিষ্ঠিত, আর না তা 
মানুষের সুস্থ স্বাভাবিক প্রকৃতির অনুকূলে । এটি প্রকৃতপক্ষে একটি খেয়ালী ও 
আবেগোদ্দীপক অনিষ্টতা যা উৎসাহী ও শক্তিশালী প্রচার-প্রোপাগাণ্তার ভিত্তিতে 
দাঁড়িয়ে আছে এবং পূর্ণ সম্ভাবনা রয়েছে যে, কালের তীব্র গতি এবং অর্থনৈতিক, 
সামাজিক ও প্রশিক্ষণমূলক প্রবণতা ও অবস্থার পরিবর্তনের সাথে সাথে এর জোর 
কেবল কম হয়ে যাবে না, বরং চিরতরে নিঃশেষ হয়ে যাবে। 


১. R.V.C 8০919. the Messenger, The life of Mohammad. London 1946. 
PP 202-3. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৬ 


একজন পাশ্চাত্য লেখক (Alwin Toffler) তাঁর Future Shock নামক 
গ্রন্থে, যিনি এই গ্রন্থ রচনার মাধ্যমে পাশ্চাত্যে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছেন, 
এই মানসিক ও সামাজিক পরিবর্তনের দিকে ইঙ্গিতও প্রদান করেছেন নিকট 
ভবিষ্যতে যার সম্ভাবনা বিদ্যমান ৷ 
রাসূলুল্লাহ সো)-র সন্তান-সম্তুতি 

হযরত খাদীজা (রা)-এর গর্ভে রাসূলুল্লাহ (সা)-এর আল-কাসেম নামক এক 
পুত্রের জন্ম হয়। তাঁর কারণেই তিনি আবু'ল-কাসেম (কাসেমের পিতা) নামে 
পরিচিত হন। শৈশবেই তাঁর ইনতিকাল হয়। এরপর পর্যায়ক্রমে হযরত যয়নব, 
হযরত রুকায়্যা, হযরত উম্মু কুলছুম ও হযরত ফাতিমা (রা)-এর জন্ম হয়। পুত্রদের 
মধ্যে হযরত আবদুল্লাহ, হযরত তায়্যিব ও হযরত তাহির (রা) সম্পর্কে মতভেদ 
রয়েছে। কেউ কেউ এদেরকে তিনজন গণ্য করেছেন। কিন্তু আল্লামা 
ইবনুল-কায়্িম (রা)-এর সুচিন্তিত অভিমত হল, তায়্যিব ও তাহির হযরত 
আবদুল্লাহর উপাধি ছিল। এঁরা সকলেই হযরত খাদীজা (রা)-র গর্ভজাত।২ 

হযরত ফাতিমা (রা) ছিলেন তাঁর সবচেয়ে প্রিয়তমা কন্যা । তিনি হযরত 
ফাতিমা (রা) সম্পর্কেই বলেছিলেন ঃ সে জান্নাতে নারীদের সদরি হবে ।৩ তিনি 
আরো বলেছেন, “ফাতিমা আমার দেহের একটি অংশ; যাতে তার কষ্ট হয় তাতে 
আমারও কষ্ট হয় ।”৪ আহলে বায়ত-এর সদস্যদের মধ্যে সর্বপ্রথম তিনিই দুনিয়া 
থেকে বিদায় নেন এবং রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মিলিত হন। 

মারিয়া কিবতিয়া (রা)-এর গর্ভে ইবরাহীম (রা) নামক তাঁর (রাসুলুল্লাহ 
(সা)-এর) এক পুত্রের জন্ম হয়। তাঁর ইনতিকাল হয় শৈশবেই দোলনায় থাকা 
অবস্থায় । তাঁর ইনতিকালে রাসূলুল্লাহ (সা) বলেছিলেন £ 
০০১1৩ ৮০। ৮৯১০ 05 ৩৬৪০ 3 211 ০১৯৪৩ ০০ ৮5০০ 


+ ০৬১১৯০৯1০১০ 

“চুক্ষু অশ্রুসিক্ত, হৃদয় বিষাদক্লিষ্ট ; কিন্তু আমি এমন কথা বলব না যা আমার 

প্রভু-প্রতিপালককে অসন্তুষ্ট করবে। হে ইবরাহীম! আমি তোমার শোকে 
শোকাভিভূত।”৫ 


১. Alwin Toffler, Future Shock, Bantam Books, New York, 1970. 
২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ২৫-২৬ পৃ. । 

৩. তিরমিযী, ২য় খণ্ড, ৪২১ । 

৪. বুখারী ও মুসলিম । 

৫. সহীহ মুসলিম, আসমা বিনতে য়াযীদ (রা) বর্ণিত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৭ 


তাঁর ইনতিকালের দিন সূর্যগ্রহণ হয় । সাহাবা-ই কিরাম (রা) বলাবলি শুরু 
করলেন যে, ইবরাহীম (রা)-এর ইনতিকালের দরুন সূর্যগ্রহণ হয়েছে । তিনি এ 
সময় সাহাবা-ই কিরাম (রা)-কে সমবেত করে তাঁদেরকে সম্বোধন করলেন এবং 
বললেন, চন্দ্র-সূর্য আল্লাহ জাল্লা শানুহুর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত দুটো নিদর্শন । কারও 
মৃত্যুতে এর গ্রহণ হয় না অর্থাৎ চন্দ্রথহণ ও সূর্যপ্রহণের সঙ্গে কারো মৃত্যুর কোনই 
সম্পর্ক নেই।১ 


অতি ভক্তি ও ব্যক্তিপূজার উৎসাদন 

রাসূলুল্লাহ (সা) এরূপ ইহতিমামের সঙ্গে সাহাবা-ই কিরাম (রা)-কে সমবেত 
করে তাঁদেরকে সম্বোধন করলেন এবং খোলাখুলি বললেন যে, সূর্যধহণ ও চন্দ্রথহণ 
এবং সৃষ্টি জগতের যে কোন পরিবর্তনের সঙ্গে কারো জন্ম কিংবা মৃত্যুর সম্পর্ক 
নেই, জনুগরহণকারী কিংবা মৃত্যুবরণকারীর সম্মান মর্যাদা যা-ই হোক না কেন এবং 
প্রিয় থেকে প্রিয়তর কোন ব্যক্তিত্বের সঙ্গেই তাঁর সম্পর্ক থাকুক না কেন। রাসূল 
(সা)-এর এই আমল কল্পনা পূজা, বরং কারো প্রতি অতি ভক্তি বা সুধারণা ও 
ব্যক্তিপূজার জড় কেটে দিয়েছে। দুনিয়ার কোন ধর্ম প্রচারকৃ, কোন নেতা, কোন 
আন্দোলনের পতাকাবাহী, কোন মানব সৃষ্ট দল কিংবা সংগঠনের নেতা হলে তিনি 
এক্ষেত্রে কমপক্ষে এতটুকু করতেন যে, তিনি এ ধরনের ধারণা বা বিশ্বাস 
প্রত্যাখ্যান না করে চুপ করে থাকতেন এই আশায় যে, বিষয়টি আমাদের 
আন্দোলনের স্বার্থে যাচ্ছে। আমি তো কিছু বলিনি কিংবা কাউকে বলতেও বলিনি । 
এমনিতেই মানুষের মনে এ ধরনের ধারণার উদয় ঘটেছে যে, পয়গম্বর পুত্রের 
ইনতিকালে সূর্যগ্রহণ হয়েছে। এটি প্রত্যাখ্যান করা এমন কিছু জরুরী নয়। 

একজন পয়গম্বর ও একজন অপয়গম্বরের মধ্যে মূলত এখানেই পার্থক্য । 
রাজনৈতিক মন-মানস ও চিন্তা-চেতনার অধিকারী একজন মানুষ যেসব ঘটনা 
থেকে ফায়দা লুটতে প্রয়াস পান (চাই সেসব ঘটনা তার এখতিয়ার বহির্ভতভাবেই 
ঘটুক না কেন), একজন পয়গম্বর সেক্ষেত্রে আকীদা-বিশ্বাসের বিপর্যয় এবং ধর্মের 
জন্য ক্ষতিকর কোন কিছু মেনে নেন না। এ থেকে কোনরূপ ফায়দা হাসিল 
করাকে তিনি হারাম মনে করেন এবং একে তিনি তাঁর নবুওয়াতী পদমযাঁদার 
পরিপন্থী জ্ঞান করেন । এ সময় আল্লাহ্‌র রাসূল (সা) যদি কোন কথা না বলে চুপ 
থাকতেন তবে এর দ্বারা দুনিয়ায় এমন কোন বিরাট বিপর্যয় দেখা দিত না বটে, 
তবে একথা নিশ্চিত যে, এর ফলে তাওহীদী আকীদা-বিশ্বাসের ওপর এর প্রভাব 
১. সহীহ মুসলিম, কিতাবু'ল-কুসূফ ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৮ 


পড়ত এবং ব্যক্তিপূজা ও সৃষ্টিজগতের স্বাভাবিক ধারায় হস্তক্ষেপের আশংকার দ্বার 
খুলে যেত। আর এটি মানবীয় মন-মানসের এমন বিপর্যয় যা খুবই বিপজ্জনক । 
একজন সত্য নবীর পক্ষে এর চিকিৎসা ও এর দ্বার রুদ্ধ করা খুবই জরুরী ছিল । 


হযরত যয়নব (রা)-এর বিয়ে হয়েছিল হযরত খাদীজা (রা)-এর ভাগ্নে 
আবু'ল-আস ইবন রবী“র সঙ্গে । তাঁদের পুত্রের নাম ছিল আলী এবং কন্যার নাম 
ছিল উমামা (রা) ৷ হযরত রুকায়্যা (রা)-র বিয়ে হয়েছিল হযরত উছমান (রা)-এর 
সঙ্গে। তাঁর গর্ভে পুত্র আবদুল্লাহর জন্ম হয়। রাসূলুল্লাহ (সা) বদর প্রাঙ্গণে 
থাকাকালে হযরত রুকায়্যা (রা)-র ইনতিকাল হয় এবং হযরত উছমান (রা) তখন 
তাঁর সেবা-শুশ্রীধা মানসে মদীনাতেই অবস্থান করছিলেন। পরে হযরত উছমান 
(রা)-এর বিয়ে হয় তদীয় বোন হযরত উম্মু কুলছুম (রা)-এর সঙ্গে । এজন্য তাঁকে 
“যুন-নূরায়ন বা দুই জ্যোতির অধিকারী” বলা হয়। উম্মু কুলছুম (রা)-এর 
ইনতিকালও রাসূল (সা)-এর জীবদ্দশায় হয়। 


হযরত ফাতিমা (সা)-র বিয়ে হয় আবু তালিব তনয় ও হুযুর সাল্লাল্লাহু আলায়হি 
ওয়াসাল্লাম-এর পিতৃব্য পুত্র হযরত আলী (রা)-র সঙ্গে । তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম 
হাসান (রা) যে জন্য তাঁকে আবু'ল-হাসান অথ্যৎ্ হাসানের পিতা বলা হত । অপর 
পুত্রের নাম ছিল হুসায়ন (রা) যাঁদের সম্পর্কে আল্লাহ্‌র রাসূল (সা) বলেছিলেন £ 
এরা এই দুনিয়ায় আমার দু'টো ফুল।১ এদের সম্পর্কে তিনি এও বলেছিলেন, “এ 
দু'জন জান্নাতে যুবকদের সদরি হবে ।”২ 

আল্লাহ তাআলা এ দু'জনের সন্তান-সন্তুতির ভেতর প্রচুর বরকত দান করেন 
এবং ইসলাম ও মুসলমানগণ তাঁদের দ্বারা প্রভূত উপকৃত হন। তাঁদের ভেতর 
বিরাট বড় নেতা, ইল্ম ও দীন এবং জিহাদ, যুহদ ও তাকওয়ার ইমাম জনুগ্রহণ 
করেন। তাঁরা ইসলামের ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে অত্যন্ত সংকটময় মুর্ুতে 
মুসলমানদের নেতৃত্ব দানের দায়িত্ব আনজাম দিয়েছেন এবং জিহাদের পতাকা 
উডটীন করেছেন । হযরত ফাতিমা (রা)-এর গর্ভে হযরত আলী (রা)-এর দুই কন্যা 
হযরত যয়নব ও হযরত উম্মু কুলছুম (রা) জন্মগ্রহণ করেন । যয়নব (রা)-এর বিয়ে 
হয় তদীয় পিতৃব্য পুত্র আবদুল্লাহ ইবন জা‘ফর (রা) ইবন আবী তালিব-এর সঙ্গে 
যিনি ছিলেন আরবের কতিপয় দানবীরের অন্যতম । আলী ও আওন ছিলেন এঁদের 
দুই পুত্র। উম্মু কুলছুম (রা)-এর বিয়ে হয় হযরত ওমর (রা) ইবনুল-খাত্তাবের 
১. বুখারী, কিতাবুল মানাকিব, মানাকিব আল-হাসান ও ওয়া*ল -হুসায়ন। 
২. তিরমিযী, ২য় খণ্ড, ২৪১। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৪৯ 


সঙ্গে । তাঁদের থেকে যায়দ নামক পুত্রের জন্ম হয় ।১ 


রাসূলুল্লাহ (সা)-এর সমস্ত সন্তান-সন্তুতির ইনতিকাল হয় তাঁর জীবদ্দশাতেই। 
কেবল হযরত ফাতিমা (রা)-এর ইনতিকাল হয় তাঁর ইনতিকালের ছ'মাস পর ।২ 


আখলাক ও শামায়েল 

রাসূলুল্লাহ (সা) কেমন ছিলেন 

রাসূলুল্লাহ (সা)-র চরিত্র ও ব্যবহার, মহান গুণাবলী ও আচার-অভ্যাস সম্পর্কে 
উম্মুল-মু'মিনীন হযরত খাদীজা (রা)-এর সন্তান এবং হযরত হাসান ও হুসায়ন 
(রা)-এর মামা হিন্দ (রা) ইবন আবী হালা খুবই ব্যাপক ও বাগ্মিতাপূর্ণ ভাষায় বর্ণনা 
দান করেছেন । তিনি বলেন £ 

“রাসূলুল্লাহ (সা) সব সময় আখেরাতের চিন্তায় ও পারলৌকিক বিষয় নিয়ে 
চিন্তামগ্ন থাকতেন । এক্ষেত্রে তাঁর একটি ধারাবাহিকতা ছিল । এ চিন্তা তাঁকে সব 
সময় অস্থির করে রাখত । অধিকাংশ সময় তিনি দীর্ঘ নীরবতা পালন করতেন, বিনা 
প্রয়োজনে কথা বলতেন না। কথা বলতে শুরু করলে কথাগুলো বেশ ভালভাবে 
উচ্চারণ করতেন ৩ এবং সেভাবেই শেষ করতেন। তাঁর আলোচনা ও বর্ণনা খুব 
পরিষ্কার, স্পষ্ট ও দ্যর্থতামুক্ত হত। কথা অনাবশ্যকভাবে দীর্ঘ যেমন হত না, 
তেমনি তা খুব সংক্ষিপ্তও হত না (বরং পরিমিত হত)। তিনি নরম মেযাজের ও 
নস্রভাষী ছিলেন, কর্কশ ও রূড়ভাষী ছিলেন না। তিনি কাউকে যেমন ঘৃণা কিংবা 
অবজ্ঞা করতেন না, তেমনি কেউ তাঁকে অবজ্ঞা বা ঘৃণা করুক তাও পসন্দ করতেন 
না অর্থাৎ তিনি দুর্বল প্রকৃতির লোক ছিলেন না যে সব কিছুই মেনে নেবেন, বরং 
প্রভাবমগ্তিত মযাদার অধিকারী ছিলেন । নে“মতের বিরাট কদর করতেন এবং খুব 
বেশি মনে করতেন, চাই পরিমাণে যতই স্বল্প হোক না কেন, এমন কি তা চোখে 
না পড়ার মত বিষয়ও যদি হয় এবং এর ক্রুটি বা খু ধরতেন না। খানাপিনার বস্তুর 
দোষ ধরতেন না যেমন, তেমনি প্রশংসাও করতেন না। পার্থিব ও পার্থিব বিষয় 
সম্পর্কিত কোন বিষয়ের ওপর ক্রোধাবিত হতেন না। কিন্তু আল্লাহ্‌র কোন হক নষ্ট 
হতে দেখলে সে সময় তাঁর জালাল তথা তেজস্বিতার সামনে কোন কিছুই তিষ্ঠাতে 


১. সীরাত ইবন কাছীর, ৪র্থ খণ্ড ৫৮১-৮২। 

২. যাদুল-মা'আদ, ১ খণ্ড, ২৬ পৃ. । 

৩. অর্থাৎ অহংকারীদের মত বেপরোয়া ও উদ্ধত ভঙ্গীতে কাঠখোট্টা কথা বলতেন না। 
২৯ = 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫০ 


পারত না যতক্ষণ না তিনি তার বদলা নিতেন । তিনি নিজের ব্যাপারে কখনও ক্রুদ্ধ 
হননি এবং কারো থেকে কখনও প্রতিশোধও গ্রহণ করেননি । ইশারা করতে হলে 
গোটা হাত কাজে লাগাতেন। কোন বিষয়ে বিস্ময় প্রকাশ করতে হলে একে উল্টে 
দিতেন। কথা বলার সময় ডান হাতের তালুকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে 
মেলাতেন। রাগের কিংবা অপসন্দনীয় কথা হলে শ্রোতার দিক থেকে মুখ ফিরিয়ে 
নিতেন, সেদিকে ভ্রক্ষেপ করতেন না। খুশী হলে চোখ নামিয়ে ফেলতেন। তাঁর 
হাসি বেশির ভাগ সময় মুচকি হত যার ফলে বৃষ্টিস্নাত মেঘের আড়াল থেকে সূর্য 
উকি দেবার মত তাঁর মুক্তার মত উজ্জ্বল শুভ্র দাঁতগুলো দেখা যেত।” 

হযরত আলী (রা) ছিলেন তাঁর খান্দানেরই লোক । তিনি লেখাপড়ার ও 
জানাশোনার ব্যাপক সুযোগ পেয়েছিলেন এবং যাঁর দৃষ্টি মানুষের মনস্তত্ব ও চরিত্রের 
সৃক্ষাতিসুক্্ম বিষয়গুলোর গভীরে প্রবেশ করেছিল । তিনি ছিলেন তাঁর একান্ত 
নিকটজন ও কাছের মানুষ । এরই সাথে মানুষের গুণাবলীর প্রকাশে ও দৃশ্য বর্ণনায় 
যিনি ছিলেন সবচেয়ে পারঙ্গম ৷ তাঁর “মহান চরিত্র” (4১০51) সম্পর্কে তিনি 
বলেন ঃ 


“তিনি প্রকৃতিগতভাবেই খারাপ কথা বলা, নির্লজ্জতা ও বেহায়াপনা থেকে দূরে 
অবস্থান করতেন এবং অনিচ্ছাকৃতভাবেও এমন কোন বিষয় তাঁর থেকে প্রকাশ 
পেত না। বাজারে তিনি কখনো উচ্চ স্বরে কথা বলেন নি। মন্দের বদলা কখনো 
মন্দের দ্বারা নিতেন না, বরং ক্ষমা করতেন। তিনি কখনো কারো ওপর হাত 
তোলেননি একমাত্র জিহাদ ফী সাবীলিল্লাহ ছাড়া । কখনো কোন খাদেম কিং 
মহিলার ওপর হাত ওঠাননি । কোন প্রকার জুলুম কিংবা প্রতিশোধ নিতে কেউ 
কখনো দেখেনি যতক্ষণ না কেউ আল্লাহ্‌র নির্ধারিত হুদৃদ বা সীমারেখা অতিক্রম 
করত এবং তাঁর সম্মান ও মযাদার ওপর আচ পড়ত । তবে হাঁ, আল্লাহ তাআলার 
কোন হুকুম নষ্ট করা হলে এবং তাঁর মাদার ওপর আঘাত এলে তিনি এর জন্য 
সবচেয়ে ক্রোধান্িত হতেন। দুটি জিনিস সামনে এলে সহজতরটিকে নির্বাচিত 
করতেন। যখন নিজের ঘরে তশরীফ নিতেন তখন সাধারণ মানুষের মতই 
দৃষ্টিগোচর হতেন । নিজেই কাপড় পরিষ্কার করতেন, বকরীর দুধ দোহন করতেন 
এবং নিজের সকল প্রয়োজন নিজেই আঞ্জাম দিতেন। 

“নিজের যবান হেফাজত করতেন । কেবল তখনই মুখ খুলতেন যখন এর 
প্রয়োজন দেখা দিত। লোকের মন জয় করতেন, তাদের মনকে ঘৃণাসিক্ত করতেন 
না। কোন সম্প্রদায় কিংবা জাতিগোষ্ঠীর সম্মানিত লোকের আগমন ঘটলে তিনি 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫১ 


তাঁর সঙ্গে সম্মান ও মযদামপ্তিত আচরণ করতেন এবং তাঁকে ভাল ও উচ্চ পদে 
নিযুক্ত করতেন । লোকের সম্পর্কে সতর্ক ও মাপা মন্তব্য করতেন আপন হদ্যতা ও 
আখলাক দ্বারা মাহরূম না করেই । আপন সঙ্গী-সাথীদের অবস্থা সম্পর্কে খোঁজ- 
খবর রাখতেন । লোকদের থেকে বিভিন্ন লোকজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন । 


“ভাল কথার ভাল দিক সম্পর্কে বর্ণনা করতেন এবং একে শক্তি জোগাতেন। 
মন্দ কথার অনিষ্টকর দিক বলে দিতেন এবং একে দুর্বল করে দিতেন । তাঁর 
ব্যাপারগুলো হত ভারসাম্যময় ও একই রূপ ৷ এক্ষেত্রে কোনরূপ পরিবর্তন হত 
না। কোন কিছুর প্রতি অলসতা কিংবা অবহেলা প্রদর্শন করতেন না এই ভয়ে যে, 
না জানি অন্যেরাও এই অলসতার শিকার হয়ে পড়ে এবং বিতৃষ্ণ হয়ে পড়ে। 
প্রতিটি অবস্থা ও প্রতিটি ক্ষেত্রের জন্যই তাঁর নিকট সেই অবস্থা মাফিক প্রয়োজনীয় 
সামান ছিল। সত্যের ব্যাপারে কোনরূপ কার্পণ্যের প্রশ্রয় দিতেন না, আবার সীমা 
অতিক্রমও করতেন না। যেসব লোক তাঁর কাছাকাছি থাকতেন তাঁরা হতেন 
সবচেয়ে ভাল ও নির্বাচিত লোক। তাঁর দৃষ্টিতে সবেত্তিম লোক তিনি ছিলেন যিনি 
সকলের মঙ্গলাকাজ্ষী এবং যার ব্যবহার ভাল । তাঁর নিকট সবচেয়ে বেশি সম্মান ও 
মযদার অধিকারী ছিলেন তিনি যিনি মানুষের শোকে-দুঃখে সান্ত্বনা দানকারী, 

ভূতিশীল এবং যিনি অপরের সাহায্য-সহযোগিতায় সকলের আগে থাকেন। 
আল্লাহ্‌র যিক্র করতে করতে দাঁড়াতেন এবং আল্লাহ্‌র যিক্র করতে করতে 
বসতেন। কোথাও তশরীফ নিলে যেখানে মজলিস সমাপ্ত হত সেখানেই তশরীফ 
রাখতেন এবং এজন্য আদেশও করতেন। মজলিসে উপস্থিত লোকদের ও 
সাথীদের সবার প্রতি পূর্ণ মনোযোগ দিতেন এবং সকলের দিকে লক্ষ্য রাখতেন । 
উপস্থিত সকলেই মনে করতেন যে, হযরত (সা)-এর চোখে তাঁর চেয়ে বেশি 
আপন বুঝি আর কেউ নন। যদি কেউ কোন বিশেষ প্রয়োজন বা উদ্দেশ্যে রাসূল 
(রা)-কে বসাতেন কিংবা কোন প্রয়োজনে কথা বলতেন তবে তিনি পরিপূর্ণ ধৈর্য ও 
প্রশান্তির সঙ্গে তাঁর সকল কথা শুনতেন যতক্ষণ না সে তার কথা শেষ করে নিজে 
থেকেই বিদায় নিত। যদি কেউ তাঁর কাছে কিছু চাইত, সাহায্য কামনা করত, তবে 
তার প্রয়োজন পূরণ না করে তাকে ফিরিয়ে দিতেন না। কিছু দিতে না পারলে 
কমপক্ষে তাকে মিষ্টি ও কোমল ভাষায় জওয়াব দিতেন। তাঁর উত্তম ব্যবহার সবার 
জন্যই উন্ক্ত ছিল এবং তিনি তাদের জন্য পিতার ভূমিকা পালন করতেন । সকল 
শ্রেণীর ও সকল স্তরের লোক সতোর মাপকাঠিতে তাঁর দৃষ্টিতে সমান ছিল। তাঁর 
মজলিস ইল্ম ও মারিফাত, লঙ্জা-শরম, ধৈর্য ও আমানতদারীর মজলিস ছিল । এ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫২ 


মজলিসে কেউ উচ্চ কণ্ঠে কথা বলত না। কারও দোষ-ক্রটির চর্চা কিংবা চরিত্র 
হননও করা হত না এ মজলিসে । কারুর সম্মান ও মর্যাদার ওপর আঘাত হানা হত 
না কিংবা কারো চারিত্রিক দুর্বলতাকে ঢোল পিটিয়ে প্রচারও করা হত না। সকলেই 
ছিল সমান । কারো ওপর কারো মর্যাদা থাকলে তা একমাত্র তাকওয়ার ভিত্তিতেই 
ছিল। ছোটরা বড়দের সম্মান করত আর বড়রা ছোটদের করতেন স্নেহ ও মায়া । 
অভাবী ও দুঃস্থ লোকদেরকে নিজের ওপর প্রাধান্য দিতেন, মুসাফির ও নবাগতকে 
হেফাজত করতেন এবং তাদের প্রতি খেয়াল রাখতেন ৷” 


হযরত আলী (রা) আরও বলেন £ 

“তিনি সব সময় হাসিখুশী ও প্রফুল্ল থাকতেন । তিনি ছিলেন কোমল চরিত্রের 
ও নরম দিলের মানুষ । তিনি কঠোর প্রকৃতির লোক ছিলেন না। রূঢ় ও কঠোর 
ভাষায় কথা বলায় অভ্যস্ত ছিলেন না তিনি । মানুষের ওপর খুব সত্র সদয় হয়ে 
যেতেন, খুব তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করে দিতেন । কারও সঙ্গে ঝগড়া করতেন 
না, বরং পরিপূর্ণ ভাব-গন্ভীর, শান্ত ও ধীরস্থির মেযাজের ছিলেন তিনি । চেচিয়ে কথা 
বলতেন না। সাধারণত ফালতু কথা বলতেন না আর নিম্নমানের কথাও বলতেন 
না। কারও ওপর দোষ চাপাতেন না। সংকীর্ণ চিত্ত ও কৃপণ ছিলেন না। যে কথা 
তাঁর পসন্দ হত না তা তিনি উপেক্ষা করতেন, তা ধর্তব্যের মধ্যে আনতেন না। 
স্পষ্টভাবে সে সম্পর্কে হতাশা প্রকাশ করতেন না এবং এর জওয়াবও দিতেন না। 
তিনটি জিনিসের স্পর্শ থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে চলতেন £ (১) ঝগড়া (২) 
অহংকার ও (৩) অনর্থক কথা ও কাজ । লোকদেরকে তিনটি জিনিসের হাত থেকে 
বাঁচিয়ে রেখেছিলেন £ (১) কারো ওপর দোষ চাপাতেন না, (২) কারো দুর্বল ও 
গোপনীয় বিষয়ের অনুসন্ধান করে বেড়াতেন না এবং (৩) কেবল সেই কথাই 
বলতেন যে কথাতে ছওয়াবের আশা করা যেত। যখন কথা বলতেন মজলিসে 
উপস্থিত লোকেরা সম্মানার্থে এমনভাবে মস্তক অবনত করে ফেলতেন যে, মনে 
হত বুঝিবা সকলের মাথার ওপর পাখি বসে আছে, না জানি, নড়াচড়াতে তা উড়ে 
যায়। যখন তিনি চুপ করতেন তখন তারা কথা বলত । তাঁর সামনে তারা কখনো 
ঝগড়ায় লিপ্ত হত না। যদি তাঁর মজলিসে কেউ কথা বলত তখন আর সব লোক 
চুপ করে কথকের কথা শুনত যতক্ষণ না সে তার কথা শেষ করত। রাসূল 
(সা)-এর সামনে প্রত্যেক লোকের কথা বলার অধিকার ঠিক ততটুকুই থাকত 
যতটুকু থাকত তার পূর্ববর্তী লোকের যাতে সে পূর্ণ তৃপ্তি সহকারে তার কথা বলার 
সুযোগ পায় এবং ঠিক তেমনি সম্মান ও প্রশান্তির সঙ্গে তা শোনা হত । যে কথায় 
সকলে হাসত, তিনিও তাতে হাসতেন। যে কথায় লোকে বিস্ময় প্রকাশ করত, 
তিনিও তাতে বিস্বয় প্রকাশ করতেন । মুসাফির ও পরদেশীর বেআদবী সইতেন ও 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৩ 


সর্বপ্রকার যাঞ্ঞা ধৈর্যও সহিষ্ণুতার সঙ্গে শুনতেন । সাহাবায়ে কিরাম (রা) এ ধরনের 
লোকদের মনোযোগ নিজেদের দিকে টেনে নিতেন যাতে রাসূল (সা)-এর ওপর তা 
বোঝা হয়ে না দাঁড়ায় । তিনি বলতেন £ তোমরা অভাবী ও প্রয়োজন মুখাপেক্ষী 
লোক পেলে তাদের সাহায্য করবে । তিনি সেইসব লোকের প্রশংসা ও স্তুতি কবুল 
করতেন যারা সীমার ভেতর অবস্থান করত । কারো কথা বলার সময় কথা বলতেন 
না, তার কথা মাঝপথে থামিয়েও দিতেন না। তবে হ্যাঁ, সীমা অতিক্রম করলে 
তাকে নিষেধ করতেন এবং মজলিস থেকে উঠে গিয়ে তার কথা থামিয়ে দিতেন। 

“তিনি সবচেয়ে উদার মন ও প্রশস্ত হৃদয়ের অধিকারী, স্পষ্টভাষী, কোমল 
প্রকৃতি বিশিষ্ট এবং সামাজিক পারস্পরিক লেনদেনের ব্যাপারে বদান্য ছিলেন । যে 
তাঁকে প্রথম দেখত সেই ভীত ও কম্পিত হয়ে পড়ত ৷ কিন্তু তাঁর সাহচর্ষে থাকলে 
এবং জানাশোনা হলে মুগ্ধ, আকৃষ্ট ও অভিভূত হত এবং যেই তাঁকে দেখত সেই 
বলত যে, তাঁর মত আর কাউকে এর আগে যেমন দেখিনি, তেমনি দেখিনি তাঁর 
পর অন্য কাউকে । আমাদের নবী করীম (সা)-এর ওপর আল্লাহ্‌র রহমত ও 
অনুগ্রহরাশি বর্ষিত হোক ।” ১ 

আল্লাহ তা'আলা তাঁর নবীকে সৌন্দর্য ও পরিপূর্ণতার পোশাকে মণ্ডিত ও 
সজ্জিত করেছিলেন এবং তাঁকে ভালবাসা, আকর্ষণ, ভীতিকর প্রভাব ও ব্যক্তিত্বের 
এক অপূর্ব প্রতিমূর্তি বানিয়ে ছিলেন । হিন্দ ইবন আবী হালা (রা) বলেন ঃ 

“তিনি প্রচণ্ড আত্মবিশ্বাস, আত্মমযদা ও শান-শওকতের অধিকারী ছিলেন এবং 
অন্যের দৃষ্টিতেও খুবই মর্যাদাবান ছিলেন । তাঁর পবিত্র মুখমণ্ডল পূর্ণিমা রাত্রির 
চাঁদের মতই জ্বলজ্বল করত ।”২ 


হযরত বারাআ ইবন ‘আযিব (রা) বলেন £ 

“আল্লাহ্‌র রাসূল (সা) মধ্যম আকৃতির ছিলেন; না বেশি লম্বা, না বেশি বেটে। 
আমি একবার তাঁকে লাল কোবা পরিহিত অবস্থায় দেখেছিলাম । এর থেকে ভাল 
কোন জিনিস আমি কখনো দেখিনি ।”৩ হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, 
“তিনি মধ্যম আকৃতির ছিলেন, এর থেকে কিছুটা লম্বা। তিনি ছিলেন গৌরবর্ণের, 
ঘনকৃষ্ণ শুশ্ৰু, মুখমণ্ডল অত্যন্ত মানানসই ও সুন্দর, দীর্ঘ চোখের পলক ও চওড়া 
কাঁধের অধিকারী ৷” শেষে তিনি বলেন, “তাঁর মত আর কাউকে এর আগেও 
যেমন দেখিনি, তেমনি দেখিনি পরেও ।”8 


১. শামায়েল তিরমিযী থেকে উদ্ধৃত । 
২. প্রাগুক্ত, হিন্দ ইবন আবী হালা (রা)-এর সুত্রে হাসান (রা) কর্তৃক বর্ণিত । 
৩. রী-মুসলিম । 

৪. আল-আদাবুল-মুফরাদ, ইমাম বুখারীকৃত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৪ 


হযরত আনাস (রা) বলেন ঃ আমি রেশম ও রেশমী কিংখাবও তাঁর হাতের 
মত নরম পাইনি এবং তাঁর (শরীরের) খোশবু থেকে অধিকতর খোশবুও আমি 
আর শুকি নাই ।১ 


আল্লাহ্র সঙ্গে সম্পর্ক 

আল্লাহ তা'আলা তাঁকে রিসালাত দ্বারা ধন্য করেছিলেন, তাঁকে আপন মাহবুব 
বানিয়েছিলেন এবং উত্তম মনোনয়নে মনোনীত করেছিলেন, তাঁর অগ্র-পশ্চাতের 
সকল গোনাহ মাফ করে দিয়েছিলেন। এতদসত্তেও তিনি ইবাদত-বন্দেগীতে 
সবচেয়ে বেশি উদ্যমী ও প্রয়াসী ছিলেন, ছিলেন সবাধিক আগ্রহী । হযরত মুগীরা 
ইবন শু“বা (রা) বলেন ঃ 

“একবার রাসূলুল্লাহ (সা) নফল সালাতে এত দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন 
যে, তাঁর কদম মুবারক ফুলে গিয়েছিল। আরয করা হল, “হে আল্লাহ্র রাসূল! 
আপনার আগে-পিছের যাবতীয় গোনাহ মাফ করে দেওয়া হয়েছে (তারপরও 
ইবাদতে বেশি কষ্ট করেন কেন ?)। একথা শুনে তিনি বলেন £ আমি কি 
আল্লাহ্‌র শোকরগুযার বান্দা হব না ?”২ 

হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একবার কুরআন পাকের একটি 
আয়াত তেলাওয়াত করতে করতে গোটা রাত কাটিয়ে দেন।৩ হযরত আবু যর (রা) 
বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (সা) রাতের বেলায় সালাতের জন্য খাড়া হয়ে 
একটি আয়াত তেলাওয়াত করতে করতে ভোর হয়ে যায়। আয়াতটি ছিল নিম্নরূপঃ 


প০৯০%০% 0 


dll ১০৪6১৮৯০015 0১৮০৫০০৩৫০০ 913 
রি < 11 
“আর আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা; আর 
আপনি তাদেরকে ক্ষমা করলে আপনি তো অবশ্যই প্রবল পরাক্রমশালী, বিজ্ঞ”8 
(সূরা আল-মাইদা, ১১৮ আয়াত) । 


হযরত আয়েশা (রা) এও বলেন, “তিনি এত বেশী সিয়াম (রোযা) পালন 


বুখারী ও মুসলিম; বুখারী, কিতাবু'ল মানাকিব। 

২. ইমাম বুখারী সূরা আল-ফাতহ্‌-এর তাফসীর এবং মুসলিম, তিরমিযী ও নাসাঈ ইহয়াউল্লায়ল অধ্যায় 
উদ্ধৃত করেছেন। 

৩. তিরমিযী । 

8. নাসাঈ ও ইবন মাজা ৷ 


চি 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৫ 


করতেন যে, আমরা মনে করতাম যে, তিনি সম্ভবত সিয়াম আর খুলবেন না, 
সর্বদাই বুঝি রোযাদার থাকবেন। আবার যখন সওম খুলতেন তখন আমরা 
ভাবতাম সম্ভবত তিনি আর সিয়াম পালন করবেন না।”১ 


হযরত আনাস (রা) বর্ণনা করেন, “যদি কেউ তাকে কিয়ামু'ল-লায়ল 
(তাহাজ্জুদ সালাত)-এ মশগুল দেখতে চাইত তবে তা দেখতে পেত । আবার ঠিক 
তেমনি কেউ যদি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাইত তাহলে তাও সে দেখতে 
পেত ।”২ 

‘আবদুল্লাহ ইবনু'শ-শিখখীর (রা) বর্ণনা করেন, “আমি রাসূলুল্লাহ (সা)-এর 
খেদমতে হাযির হয়ে দেখতে পেলাম যে, তিনি সালাতে মগ্ন এবং কান্নার কারণে 
তার বক্ষ মুবারক থেকে এমন আওয়াজ উদিত হচ্ছিল যেমন ডেকচি থেকে ফুটন্ত 
পানির শব্দ বের হয়।”৩ 

সালাত ভিন্ন আর কোন কিছুতে তিনি সান্ত্বনা পেতেন না এবং মনে হত যে, 
সালাত আদায়ের পরও তিনি সালাতের আকাজক্ী ও অপেক্ষমাণ । তিনি বলতেন, 
isLall (৮৪ (১০ ৪১৪ == “আমার চক্ষুর শীতলতা সালাতের ভেতর রাখা 
হয়েছে ।”& 

সাহাবা-ই কিরাম (রা) বলেন, “যখন কোন সমস্যা-সংকট কিংবা পেরেশানীর 
কারণ দেখা দিত অমনি তিনি সালাতের দিকে মনোযোগী হতেন এবং সালাতে 
দীড়িয়ে যেতেন।”৫ 

আবু"দ-দারদা (রা) বলেন, “যখনই রাতের বেলা কখনো জোরে প্রবল বেগে 
বাতাস বইত তিনি মসজিদে আশ্রয় নিতেন যতক্ষণ না বাতাস থেমে যেত । যদি 
মহাকাশে কোনরূপ পরিবর্তন দেখা যেত, যেমন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগহণ, তিনি 
সালাতে মনোনিবেশ করতেন এবং এর থেকে আল্লাহ্র আশ্রয় কামনা করতেন 
যতক্ষণ না গ্রহণ কেটে যেত এবং আকাশ পরিষ্কার হয়ে যেত।”৬ তিনি সব সময় 
সালাত আদায়ে আগ্রহী থাকতেন এবং সালাত ব্যতিরেকে তৃপ্তি ও শান্তি পেতেন 
না। যতক্ষণ না তিনি সালাত আদায় করতেন তার অস্থিরতা বিদ্যমান থাকত । 
কখনো বা তার মুওয়াযযিন বিলাল (রা)-কে বলতেন, “বিলাল! সালাতের 


১. নফল সিয়াম সম্পর্কে বলা হয়েছে। 
২. বুখারী, রাজ 


৩. শামায়েলে তিরমিযী 


৪. নাসাঈ, হকুকলিসা অধ্ায়। 
৫. আবু দাউদ ৷ 
৬. তাবারানী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৬ 


ইহতিমাম কর এবং আমার শান্তি ও তৃপ্তির ব্যবস্থা কর।”১ 
পার্থিব সম্পদ ও এর প্রতি নিস্পৃহতা 

টাকা-পয়সা ও দুনিয়ার ধন-সম্পদ তিনি কোন্‌ দৃষ্টিতে দেখতেন তা কোন 
কথাশিল্পী কিংবা তুখোড় বাগীও বর্ণনা করতে গেলে খেই হারিয়ে ফেলবে । আর 
তা এজন্য যে, তিনি তো দূরের কথা, তার ঈমানী রব্বানী মাদরাসার একজন 
পেছনের সারির ছাত্র এবং আরব ও অনারব বিশ্বের একজন ছাত্রের তস্য ছাত্রও 
টাকা-পয়সা কিংবা বিস্ত-সম্পদকে এক কানাকড়ির বেশি মূল্য দিতেন না এবং 
তুষ্টি ও পরমুখাপেক্ষীহাীনতার যেসব ঘটনা ইতিহাসের পাতায় রক্ষিত দেখতে 
পাওয়া যায় তাতে যে কোন মানুষের বুদ্ধিবিভ্রম ঘটা বিচিত্র নয় ।৩ যখন রাসূলুল্লাহ 
(সা)-এর একজন দাসানুদাসের তস্য দাসের এই অবস্থা তখন এ থেকেই পরিমাপ 
করা যায়, তাহলে স্বয়ং রাসূলুল্লাহ (সা), যিনি এদের সবার ইমাম ও পথপ্রদর্শক 
এবং যিনি প্রতিটি নেক ও কল্যাণ, মর্যাদা ও তাকওয়ায় তাদের মুরুব্বী ও শিক্ষক 
ছিলেন, তার অবস্থা এ ব্যাপারে কি হতে পারে? 

এজন্য আমরা এখানে এতদসম্পর্কিত মাত্র কয়েকটি বর্ণনা উদ্ধৃত করছি যা 
সাহাবা-ই কিরাম (রা)-এর মুখ থেকে আমাদের অবধি এসে পৌছেছে । কেননা 
সত্য ঘটনা থেকে বেশি প্রভাবশালী ও কার্যকর কোন কিছু নেই এবং এর চেয়ে 
অধিকতর বিশুদ্ধ,নির্ভুল ও বাঙময় প্রতিনিধিত্ব কোন কথামালা দ্বারা হতে পারে না। 

তার সবচেয়ে প্রভাবমন্তিত ও বিখ্যাত উক্তি যা তিনি হরফে হরফে মেনে 
চলতেন এবং যা ছিল তার সমগ্র জীবনের কেন্দ্রবিন্দু, তা হল £ 

+ ১১)। ০৯০১০ ১1 ০৯৪০ ১7৫৭ 
“হে আল্লাহ! পারলৌকিক জীবনই তো আসল জীবন।” 
তিনি বলতেন ৪ 


১555505557147415811551151153155311515 
* (6৫১১৩ 01১1 


১. আবু দাউদ, ফী সালাতি'ল-“আতামাহ। 


২. বিস্তারিত জানতে পাঠ করুন আবদুল্লাহ ইবন মুবারকের কিতাবুয-যুহ্‌দ, ইবনু'ল-জওযীর 
সিফাতুস-সফওয়া ও আবু নু'আয়ম-এর হিলয়াতুল-আওলিয়া। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৭ 


“দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো এতটুকুই 
যেমন কোন মুসাফির পথশ্রমে ক্লান্ত হয়ে কোন গাছের ছায়ায় কিছুক্ষণ বসল, 
আরাম করল, তারপর ছায়া ছেড়ে গন্তব্যের দিকে রওয়ানা হল ।”১ 

হযরত ওমর (রা) একবার আ-হযরত (সা)-কে চাটাইয়ের ওপর শোয়া 
অবস্থায় দেখতে পান, দেখতে পান পার্শদেশে চাটাইয়ের দাগ । এই দৃশ্যে হযরত 
ওমর (রা) কেদে ফেলেন । তাকে কাদতে দেখে হুযুর আকরাম (সা) জিজ্ঞেস 
করলেন ঃ কি ব্যাপার? ওমর (রা) আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌র সৃষ্টি 
জগতের ভেতর সর্বাধিক নির্বাচিত আপনিই, অথচ তাবৎ সুখ-সন্তোগের অধিকারী 
রোম ও পারস্য সম্রাটেরা । এতদশ্রবণে হুযুর আকরাম (সা)-এর চেহারা লাল হয়ে 
গেল । তিনি বললেন, “খাত্তাব পুত্র! এতে কি তোমার কোন সন্দেহ আছে?” 
এরপর তিনি বললেন, “এরা তো তারাই যাদেরকে দুনিয়ার জীবনের সমস্ত মজাই 
এখানে দিয়ে দেওয়া হয়েছে ।”২ 

তিনি বিলাসী ও আরাম-আয়েশী জীবন কেবল নিজের জন্যই অপসন্দ করতেন 
তাই নয়, বরং আহলে বায়ত (নবী-পরিবার)-এর জন্যও এর পক্ষপাতী ছিলেন না। 
তিনি দু'আ করতেন £ 

+ (5৩5 ০০৯৪ Jl ৪০১ alll 

“হে আল্লাহ! মুহাম্মাদ-এর পরিবারবর্ণের যতটুকু প্রয়োজন কেবল ততটুকু 
রিযিকই দিও ।”৩ হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন ঃ শপথ সেই সত্তার যার 
হাতে আবু হুরায়রার জীবন! আল্লাহ্‌র নবী ও তার পরিবারবর্গ কখনো উপর্যুপরি তিন 
দিন গমের রুটি পেট ভরে খেতে পারেন নি আর এ অবস্থায় তারা দুনিয়া থেকে 
বিদায় নিয়ে গেছেন ।”8 

উন্মু'ল-মু'মিনীন হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, “আমরা মুহাম্মাদ (সা)-এর 
পরিবারবর্ণের এক চাদ উঠে আর এক চাদ এসে যেত, অথচ আমাদের ঘরে চুলা 
জুলত না; কেবল খেজুর ও পানির ওপর আমাদের জীবন চলত ৷”৫ 

তার লৌহবর্ম জনৈক ইয়াহুদীর কাছে বন্ধক রাখা ছিল। তার নিকট এমন কিছু 
ছিল না যদ্ৰারা তিনি তা ছাড়িয়ে আনতে পারেন। এমতাবস্থায় তিনি ইনতিকাল 
করেন।৬ 
১. আবু দাউদ আত-তায়ালিসী । 

২. বুখারী-মুসলিম ৷ 
৩. বুখারী কিতাবু'র-রিকাক; মুসলিম, কিতাবু'য-যুহদ । 
৪. বুখারী ও আহমাদ, মুসলিম, কিতাবু'য-যুহ্দ । 


৫. বুখারী ও মুসলিম । 
৬. তিরমিযী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৫৮ 


যখন তিনি জীবনের শেষ হজ্জ আদায় করেন সে সময় তার সামনে ছিল 
মুসলমানদের জনসমুদ্র, সমগ্র আরব ভূখণ্ড ছিল তার পদানত, অথচ তার নিজের 
অবস্থা ছিল একজন দরিদ্রের ন্যায়; তার গায়ে ছিল একটি চাদর মাত্র যার মূল্য চার 
দিরহামের বেশি ছিল না। সে সময় তিনি বলেছিলেনঃ হে আল্লাহ! একে তুমি এমন 
হজ্জ বানাও যার ভেতর রিয়া(লোক দেখানো) ও খ্যাতির কামনা যেন না থাকে ৷? 


হযরত আবু যর (রা)-কে একবার তিনি বলেছিলেন, “আমি পসন্দ করি না যে, 
আমার কাছে ওহুদ পাহাড়সম স্বর্ণ থাকুক আর এমতাবস্থায় তিন দিন অতিবাহিত 
হোক এবং তার ভেতর থেকে একটি দীনারও আমার নিকট অবশিষ্ট থাকুক । তবে 
কোন দীনী কাজে কিছু অবশিষ্ট থাকলে ভিন্ন কথা । অন্যথায় আল্লাহ্‌র বান্দাদের 
মধ্যে আমি সেগুলো এভাবে এবং এভাবে ডানে বামে ও পেছনে (যাকে পাব) 
বিলিয়ে দেব ।”২ 


হযরত জাবির ইবন ‘আবদুল্লাহ (রা) বর্ণনা করেন, “কখনো এমন হয়নি যে, 
রাসূলুল্লাহ (সা)-এর কাছে কোন জিনিস চাওয়া হয়েছে আর তার জওয়াবে তিনি 
‘না’ বলেছেন।”৩ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ (সা) বদান্যতা ও 
দানশীলতায় বেগবান বাতাসের চেয়েও অধিকতর দ্রুতগামী ছিলেন ।”8 

হযরত আনাস (রা) বলেন £ একবার এক লোক তার (রাসূলের) নিকট কিছু 
চাইল । তিনি তাকে একপাল বকরী ও ভেড়া দিয়ে দিলেন যা দু'টো পাহাড়ের মাঝে 
ছিল। লোকটি ভেড়া-বকরীর পাল হাঁকিয়ে তার গোত্রের লোকদের নিকট ফিরে 
গেল এবং বলতে লাগল ঃ লোক সকল! ইসলাম কবুল কর। মুহাম্মাদ (সা) 
এভাবে বিলাচ্ছেন যে, দারিদ্র্য ও অভাব-অনটনের যেন কোন ভয় নেই। একবার 
তার খেদমতে নব্বই হাজার দিরহাম পেশ করা হল । দিরহামগুলো একটা চাটাইয়ে 
ঢালা হল। অতঃপর তিনি দাড়িয়ে তা বন্টন করা শুরু করলেন । কোন প্রার্থীকে 
তিনি ফেরান নি। এমন কি এক সময় তা সব শেষ হয়ে গেল।৫ 


আল্লাহ্‌র সৃষ্ট জীবের সঙ্গে 

কিন্তু ইবাদতের প্রতি এই আগ্রহ, দুনিয়া ও পার্থিব জগতের উপকরণাদির সঙ্গে 
সম্পর্কহীনতা, পরিপূর্ণ যুহ্দ, আল্লাহ তা'আলার দিকে পূর্ণ মনোনিবেশ এবং তার 
১. শামায়েলে তিরমিযী, আনাস (রা) বর্ণিত ৷ 
২. বুখারী ও মুসলিম: শব্দসমষ্টি বুখারীর, কিতাবু'র-রিকাক,(৯১।+৯। ৬] ০1 -৯। La sl ৯৪ 0 
৩. বুখারী, কিতাবু'ল-আদাব; 
৪. গোটা হাদীছ বুখারী ও মুসলিমে দেখা যেতে পারে। 
৫. বুখারী ও মুসলিম । 


www.almodina.com 


নব য়ে রহমত-৪৫৯ 


দরবারে কান্নাকাটি, দু'আ ও মুনাজাতের ভেতর দিয়ে আত্মবিলোপ তার সর্বোত্তম 
আখলাক, স্নেহ-ভালবাসা, অন্তর-রাজ্য জয়, স্নেহপূর্ণ আচরণ এবং প্রত্যেক 
মানুষকে তার বৈধ অধিকার প্রদানে ও তার সম্মান ও মর্যাদা মাফিক আচরণে 
কোনরূপ পার্থক্য সৃষ্টি করত না। আর এ দু'টো এমন বিষয় যে, দু'টোকে একত্র 
করা অন্য কোন লোকের পক্ষে সম্ভব ছিল না। তিনি বলতেন ৪ 

+ TAS MS 9351৮৯0০110 ০১৬০ | 

“আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে খুব কম হাসতে আর বেশি 
কাদতে ৷” 
এবং খান্দানের দিক দিয়ে সর্বাধিক সম্মানিত ছিলেন । সাহাবায়ে কিরাম (রা) থেকে 
আলাদা হয়ে থাকতেন না, বরং তাদের সঙ্গে মিলেমিশে থাকতেন, তাদের সঙ্গে 
কথা বলতেন, তাদের ছেলেমেয়দের সঙ্গে হাসি-খুশীর সঙ্গে ও সহাস্য বদনে 
মিশতেন । তাদের বাচ্চাদের কোলে বসাতেন। স্বাধীন হোক বা ক্রীতদাস-দাসী, 
ফকীর-মিসকীন সকলের দাওয়াতই তিনি কবুল করতেন । পীড়িতের সেবা-শুশ্রষা 
করতেন, তা সে শহরের শেষ প্রান্তেই থাকুক না কেন। মা“যূর-এর ওযর কবুল 
করতেন ।১ সাহাবা-ই কিরাম (রা)-এর মজলিসে তাকে কখনো হাত-পা ছড়িয়ে 
বসতে দেখা যায়নি যাতে অন্যের কোনরূপ কষ্ট হয়। 

“আবদুল্লাহ ইবনু'ল-হারিছ (রা) বর্ণনা করেন, “আমি রাসূলুল্লাহ (সা)-এর চেয়ে 
বেশী প্রফুল্ল ও হাসি-খুশী আর কাউকে দেখিনি ৷” ২ জাবির ইবন সামুরা (রা) বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ (সা)-র মুবারক মজলিসে আমি শতবারের বেশি বসার সুযোগ 
পেয়েছি। আমি দেখেছি যে, তার সাহাবা-ই কিরাম (রা) একে অন্যের থেকে 
কবিতা শুনছেন ও শোনাচ্ছেন এবং জাহিলী যুগের কোন কোন কথা ও 
ঘটনাসমূহের আলোচনাও করছেন আর তিনি চুপ করে আছেন অথবা কখনো কোন 
হাসির কথা হলে তিনিও তাদের সাথে মুচকি হাসছেন। 

শুরায়দ (রা) বর্ণনা করেন, “রাসূলুল্লাহ (সা) আমাকে উমায়্যা ইবনু'স-সাল্ত 
-এর কবিতা শোনাবার জন্য বললেন । অনন্তর আমি রাসূল (সা)-কে তার কবিতা 
শোনালাম ।” ৩ 
১. আনাস ইবন মালিক (রা) বর্ণিত। 

২. শামায়েলে তিরমিযী । 
৩. আল-আদাবু'ল-মুফরাদ: বুখারী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬০ 


তিনি অত্যন্ত কোমল অন্তকরণবিশিষ্ট, স্েহ-ভালবাসা ও দয়া-মায়ার সাক্ষাৎ 
প্রতিমূর্তি ছিলেন। মানবীয় আবেগ ও সূক্ষ্মতর অনুভূতি তার পবিত্র জীবন-চরিতে 
সর্বোত্তম ও সুন্দরতম আকৃতিতে জেঁকে ছিল । আনাস ইবন মালিক (রা) বর্ণনা 
করেন, “রাসূলুল্লাহ (সা) তদীয় কন্যা ফাতিমা (রা)-কে বলতেন £ আমার সন্তানছয় 
(হাসান ও হুসায়ন রা)-কে ডাক দাও । ডাক দিতেই তারা দৌড়ে আসতেন । তখন 
তিনি তাদের দু'জনকে চুমু খেতেন এবং বুকে তুলে নিতেন ।”১ “একবার তিনি 
তার দৌহিত্র হাসান ইবন ‘আলী (রা)-কে ডাকলেন । তিনি দৌড়ে এলেন এবং 
তার কোলে ঝাঁপিয়ে পড়লেন। এরপর তার দাড়ি মুবারকের ভেতর আঙুল 
ঢোকাতে লাগলেন । এরপর তিনি তার নিজের পবিত্র মুখ খুলে দিলেন এবং তিনি 
(হাসান) আপন মুখ তার (রাসূল) বরকতময় মুখের ভেতর ফেলতে লাগলেন ।”২ 

হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, “যায়দ ইবন হারিছা (রা) [যিনি হুযূর 
(সা)-এর গোলাম ছিলেন] যখন মদীনায় আগমন করল তখন তিনি ঘরেই ছিলেন। 
সে সময় তাঁর শরীরের সর্বত্র কাপড় ঢাকা ছিল না, শরীর থেকে চাদর গড়িয়ে 
পড়ছিল । এমতাবস্থায় তিনি তাকে (যায়েদকে) দেখে জড়িয়ে ধরলেন, কোলাকুলি 
করলেন ও চুমু খেলেন।”৩ 

উসামা ইবন যায়দ (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা)-এর জনৈক কন্যা তাকে 
পয়গাম পাঠালেন, আমার বাচ্চা মরণাপন্ন । মেহেরবানী করে আসুন । তিনি তাকে 
সালাম পাঠালেন এবং বললেন ঃ সবই আল্লাহ্‌র যা তিনি নিয়েছেন এবং যা তিনি 
দিয়েছেন তাও আল্লাহরই । প্রতিটি বস্তু তার দরবারে নামাঙ্কিত ও নির্ধারিত ৷ 
অতএব, ধৈর্য ধারণ কর এবং পুরঙ্কারের প্রত্যাশী হও, আশায় বুক বাঁধো। কন্যা 
কসম দিয়ে বলে পাঠালেন যেন তিনি অবশ্যই একবার আসেন । তিনি যাবার জন্য 
উঠে দাঁড়ালেন এবং আমরাও তার সঙ্গে উঠে দাড়ালাম । তিনি সেখানে গিয়ে বসলে 
কোলে করে বাচ্চা সেখানে আনা হল । তিনি তাকে কোলে তুলে নিলেন । এ সময় 
তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। এতদ্দৃষ্টে তার চোখ ফেটে অবিরল ধারায় অশ্রু 
প্রবাহিত হতে লাগল । হযরত সা“দ (রা) আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! একি 
(আপনিও কাদছেন)? তিনি বললেন ৪ এ স্নেহ-মমতার বহিঃপ্রকাশ যা আল্লাহ 
তা'আলা তার বান্দাদের ভেতর যাকে চান দান করে থাকেন । আর আল্লাহ্‌ তা'আলা 


১. তিরমিযী, মানাকিব অধ্যায় । 
২. আল-আদাবু'ল-মুফরাদ, বুখারীকৃত ৭৩। 
৩. তিরমিযী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬১ 


তার রহমদিল বান্দাদের ওপরই দয়া প্রদর্শন করে থাকেন ।১ 

বদরের যুদ্ধবন্দীদের মধ্যে রাসূলুল্লাহ (সা)-র চাচা আব্বাস (রা)-ও (তখন 
তিনি মুসলমান হননি) ছিলেন । অন্য যুদ্ধবন্দীদের মত তাকেও কষে বেঁধে রাখা 
হয়েছিল । ফলে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর তার কাতরানির কারণে তিনি 
ঘুমাতে পারছিলেন না। জনৈক আনসার সাহাবী বিষয়টি বুঝতে পেরে হযরত 
আব্বাস (রা)-এর বাধন একটু টিলা করে দেন। আনসার সাহাবীর এই মমতা 
প্রদর্শন আল্লাহ্‌র রাসূল (সা)-কে উৎসাহিত করতে পারেনি যে, হযরত আব্বাস (রা) 
ও একজন সাধারণ যুদ্ধবন্দীর মধ্যে কোনরূপ ভিন্ন আচরণ করা হোক (ফলে 
রাসূলুল্লাহর ইচ্ছানুক্রমে অপরাপর বন্দীদের বাধনও অনুরূপ টিলা করে দেওয়া হয়)। 
আনসার সাহাবী যখন দেখতে পেলেন যে, হযরত আব্বাস-এর বাধন টিলা করে 
দেওয়াতে আল্লাহ্‌র রাসূল খুশী হয়েছেন তখন তিনি অভিপ্রায় প্রকাশ করেন যে, 
তার পিতৃব্যকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হোক। কিন্তু রাসূলুল্লাহ (সা) তার এই 
পরামর্শ কবুল করেননি ।২ 

একবার জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে এসে উপস্থিত হল এবং 
বলতে লাগল ঃ আপনারা কি আপনাদের ছেলেমেয়েদের স্নেহ করেন, মায়া করেন, 
ভালবাসেন? আমরা তো তাদের মায়া করি না, ভালবাসি না। আল্লাহ্‌র রাসূল (সা) 
বললেন যদি আল্লাহ তা'আলা তোমার অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নিয়ে থাকেন 
তাহলে আমি আর তোমার জন্য কি করতে পারি? 

তিনি শিশুদের প্রতি খুবই সদয় ও স্নেহশীল ছিলেন এবং তাদের সঙ্গে স্নেহপূর্ণ 
ও কোমল আচরণ করতেন। হযরত আনাস (রা) বর্ণনা করেন, একবার খেলাধুলায় 
মত্ত কতিপয় শিশুর পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন । তিনি তাদেরকে সালাম দিলেন 18 

হযরত আনাস ইবন মালিক (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সো) আমাদের সঙ্গে 
একেবারে মিশে থাকতেন । আমার এক কনিষ্ঠ ভ্রাতাকে তিনি বলতেন £ ওহে 
উমায়র! তোমার নুগায়র (ক্ষুদ্রতর পক্ষী যা নিয়ে শিশুরা অধিকাংশ সময় খেলা করে 
থাকে)-এর কি হল?৫ 

মুসলমানের প্রতি তিনি অত্যন্ত শ্নেহশীল ও সদয় ছিলেন। তিনি তাদের 


বুখারী, কিতাবুল মারদা, কিতাবুল-জানাইয, «1৯। ০5২7 Ae ll 1১5 550 
ফতহুল বারী,৮ম খন্ড, ৩২৪ প্‌. মিসরীয় সংস্করণ । 
অত , কিতাবুল-আদাব। 
|| 


আল-আদাবুল মুফরাদ । 


PEG: 0 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬২ 


অবস্থার খুব রেআয়েত করতেন । মানব স্বভাবে বিরক্তি ও ক্লান্তিবোধ করা এবং 
সাময়িকভাবে তাদের মাঝে ভীরুতা ও কাপুরুষতা সৃষ্টি হওয়া বিচিত্র নয়। এসবের 
দিকে তিনি বরাবর লক্ষ্য রাখতেন। 

হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) 
আমাদেরকে যে ওয়াজ-নসীহত করতেন তা বিরতি দিয়ে করতেন এবং তা এ জন্য 
করতেন যাতে আমাদের মাঝে তা বিরক্তি বা একঘেয়েমীর সৃষ্টি না করে। সালাত 
বা নামাযের সঙ্গে এতটা প্রেম ও আকর্ষণ সত্বেও যদি কোন বাচ্চার কান্নার আওয়াজ 
শুনতে পেতেন অমনি সালাত সংক্ষিপ্ত করে দিতেন। তিনি নিজে বলেছেন : আমি 
সালাতে দীড়াই এবং চাই দীর্ঘক্ষণ দাড়িয়ে তা আদায় করি। তারপর কোন বাচ্চার 
কান্নার আওয়াজ শুনতে পাই । অতঃপর এই ধারণায় আমি সালাত সংক্ষিপ্ত করি 
যাতে তার মায়ের কোনরূপ উৎকণ্ঠা কিংবা মানসিক পীড়ার কারণ না হয়।১ 


হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) আরও বর্ণনা করেন, এক ব্যক্তি এসে 
রাসূল (সা)-এর খেদমতে আরয করল, হে আল্লাহ্‌র রাসূল! আমি আমার মহল্লায় 
ফজরের নামাযে কেবল এজন্যই হাজির হই না যে, অমুক লোক খুবই দীর্ঘ সালাত 
আদায় করে থাকে । এরপর তিনি যে ওয়াজ করলেন এর থেকে ক্রোধান্বিত অবস্থায় 
আর কোন ওয়াজে তাকে আমি দেখিনি । তিনি বললেন ঃ তোমাদের মধ্যে সেই 
সব লোক রয়েছে যারা (ইবাদত ও সালাতের প্রতি) মানুষকে বিতৃষ্ণ ও বিরক্ত করে 
তুলছে। তোমাদের মধ্যে যারা সালাতে ইমামতি করবে তাদের উচিত হবে তা 
ক্ষিপ্ত করা। কেননা জামাতে উপস্থিত মুসল্লীদের মধ্যে দুর্বল লোক যেমন 
রয়েছে, তেমনি বৃদ্ধ ও জরুরত রয়েছে এমন লোকও রয়েছে ।২ 

এই প্রসঙ্গে বলতে চাই যে, মহিলা যাত্রীদলে ছিল আনজাশা নামে জনৈক 
সুরেলা কণ্ঠের অধিকারিণী যার সুরেলা আবৃত্তিতে উট দ্রুতগতিতে ছুটত। 
মহিলাদের এতে কষ্ট হত। এই দেখে একদিন তিনি আনজাশাকে বললেন : 
“আনজাশা! একটু আস্তে । দ্রুতগতির কারণে দুর্বল ও কোমল দেহের লোকগুলোর 
যেন কষ্ট না হয়।”৩ 

আল্লাহ তা'আলা তার বক্ষ মুবারককে সর্বপ্রকার হিংসা-বিদ্বেষ ও অপরের ক্ষতি 
ও অমঙ্গল কামনা থেকে সর্বপ্রযত্বে মুক্ত রেখেছিলেন । তিনি বলতেন £ তোমাদের 
১.বুখারী, কিতাবু'স-সালাত। 
২. প্রাগুক্ত । 
৩. আল-আদাবু'ল-মুফরাদ,এতদৃভিন্ন বুখারী ও 


এরি, com 


নবীয়ে রহমত-৪৬৩ 


কেউ যেন আমার সামনে অপর কারো বিরুদ্ধে অভিযোগ পেশ না করে কেননা 
আমি চাই, তোমাদের সামনে আমি যেন এমনভাবে হাজির হতে পারি যে, 
তোমাদের প্রতি আমার দিল সাফ থাকে ।১ 


মুসলমান ছিল যেন সকলেই তার পরিবার-পরিজনের অন্তর্ভুক্ত এবং তাদের 
সকলের যিম্মাদারী যেন তারই কাধে ন্যস্ত। তিনি তাদের ওপর এতটা সদয় ও 
স্মেহশীল ছিলেন এবং তাদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ ছিলেন যতটা হয়ে থাকে একজন 
মা তার কোলের সন্তানের প্রতি । মুসলমানদের নিকট ধন-সম্পদ ও তাদের 
জীবিকার ক্ষেত্রে আল্লাহ তা“আলা যে প্রাচুর্য দান করেছিলেন এর সঙ্গে তার কোন 
সম্পর্ক ছিল না। কিন্তু তাদের ঝণ ও তাদের পৃষ্ঠদেশের ওপর অর্পিত বোঝা হাল্কা 
করাকে তিনি নিজের কাধে তুলে নিয়েছিলেন । তিনি বলতেন, কেউ সম্পত্তি রেখে 
মারা গেলে তা আর উত্তরাধিকারী তথা ওয়ারিছদের আর কেউ ঝণ রেখে মারা 
গেলে তা পরিশোধের দায়িত্ব আমার ।২ অন্য এক বর্ণনায় দেখা যায়, তিনি 
বলতেন £ এমন কোন মু'মিন নেই যার দুনিয়া ও আখিরাতে আমার চেয়ে বড় 
কোন অভিভাবক আছে। যদি চাও এই আয়াত পড়তে পার ৪ 
* Mil ১০ ১১১০৮০1০419 1 

“নবী মু'মিনদের জন্য তাদের জীবনের চেয়েও বেশি বন্ধু ও সুহৃদ হয়ে 
থাকেন” (সূরা আল-আহ্যাব, ৬ আয়াত)। 

এজন্য কোন মুসলমান ইনতিকাল করলে এবং তার কোন পরিত্যক্ত সম্পদ 
থাকলে তা তার ওয়ারিছ ও নিকটাত্মীয়দের অধিকার হিসাবে গণ্য হবে, তা সে যেই 
হোক। কিন্তু যদি তার যিম্মায় কোন খণ থাকে, থাকে জমি-জায়গা তবে সে যেন 
আমার কাছে আসে । তার অভিভাবক ও যিম্মাদার আমি ।৩ 


স্বভাব-প্রকৃতিতে ভারসাম্য 

আল্লাহ তা'আলা তাকে যে উন্নত স্তরের আখলাক এবং যেই সর্বোচ্চ শ্রেণীর 
স্বভাবজাত ও প্রকৃতিগত ভারসাম্য দান করেছিলেন তা ছিল ভবিষ্যত শতাব্দীগুলোর 
এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পূর্ণ তম বিকাশ ৷ একে আমরা স্বভাবের 
ভারসাম্য, সুস্থ প্রকৃতি, অনুভূতির সূক্ষ্মতা ও তীক্ষুতা, ভারসাম্য ও সামথিকতা ও 
১.কিতাবু'শ-শিফা, পৃ. ৫৫, আবূ দাউদ সূত্রে বর্ণিত । 


২. বুখারী, কিতাবু'ল-ইসতিকরায। 
৩. বুখারী কিতাবু'ল-ইস্তিকরায ৷ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৪ 


কমবেশির বাড়াবাড়ি থেকে মুক্ত বলে ব্যাখ্যা করতে পারি । হযরত আয়েশা (রা) 
বর্ণনা করেন, আল্লাহ্র রাসূল (সা) দু'টো কাজের মধ্যে যখন কোন একটিকে 
অগ্রাধিকার প্রদান করতেন তখন সব সময় সহজতরটিকেই অগ্রাধিকার দিতেন । 
তবে এই শর্তে যে, এতে গোনাহ্র নাম-গন্ধও যেন না থাকে । যদি এতে গোনাহ্‌র 
সামান্যতম গন্ধও পাওয়া যেত তবে তিনি এর থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান 
করতেন।১ 


তিনি বেশি লৌকিকতা, প্রয়োজনের চেয়ে বেশি যুহ্দ ও নির্লিপ্ততা এবং 
নফসের বৈধ অধিকার থেকে মুখ ফিরিয়ে নেওয়া থেকে অনেক দূরে ছিলেন। 
হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, তিনি বলেছেন, “দীন খুব সহজ; তবে কেউ 
যদি দীনের সঙ্গে শক্তি পরীক্ষায় অগ্রসর হয় দীন তার ওপর বিজয়ী হবে, প্রাধান্য 
প্রতিষ্ঠিত করবে। এজন্য মধ্যম পন্থায় ভারসাম্যপূর্ণ পথে চল। নিকটবর্তী 
দিকগুলোর রেআয়াত কর ও সন্তুষ্ট থাক এবং সকাল-সন্ধ্যায় ও অন্ধকার রাত্রের 
ইবাদত থেকে শক্তি অর্জন কর।”২ 


তিনি এও বলতেন, “থাম, ততটুকুই কর যতটুকু করার শক্তি তোমার 
রয়েছে । আর তা এজন্য যে, আল্লাহ্র কসম! আল্লাহ তা'আলা তো ক্লান্ত হয়ে 
পড়বেন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে পড়বে ।” ইবন আব্বাস (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, আল্লাহ তাআলার নিকট কোন 
ধরনের দীন বা ধর্ম সর্বাধিক প্রিয় ও পসন্দনীয়? তিনি বললেন, ২৪ ১৯]| 
২৯০11 “সহজ ও নিষ্ঠাপূর্ণ দীনে ইবরাহীমী ।”৩ 


আবদুল্লাহ ইবন মাস“উদ (রা) বর্ণনা করেন, আল্লাহ্‌র রাসূল (সা) বলেছেন, 
“বাড়াবাড়ি ও জোর-যবরদস্তির সঙ্গে কাজ আদায়কারী ও খুঁৎ অবেষণকারী ধ্বং 
হয়েছে ।”8 


তিনি যখন কোন কোন সময় কতক সাহাবীকে কোথাও কোন জায়গায় তা‘লীম 
প্রদান ও ওয়াজ-নসীহতের জন্য পাঠাতেন তখন তাদেরকে বলতেন, “সহজ পন্থা 
অনুসরণ করবে, সংকীর্ণ করে তুলবে না; সুসংবাদ শোনাবে, বিদ্িষ্ট ও ঘৃণার্হ করে 
তুলবে না।” আবদুল্লাহ ইবন ‘আমর ইবনি'ল-“আস (রো) বর্ণনা করেন, রাসূলুল্লাহ 


.১. মুসলিম । 
২. বুখারী, কিতাবু'ল-ঈমান, “দীন সহজ” শীর্ষক অধ্যায় । 
৩. আল-আদাবু'ল-মুফরাদ, ১৮১ পৃ. । 

৪. মুসলিম, অর্থাৎ দীনের ব্যাপারে জোর-যবরদস্তি ও বাড়াবাড়িকারী । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৫ 


(সা) বলেন, “আল্লাহ তা'আলা তৎকর্তৃক প্রদত্ত নে'মতের বাহ্যিক প্রকাশ তার 
বান্দার ওপর দেখতে পসন্দ করেন ।”১ 


বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে 

তিনি তার বাড়িতে সাধারণ মানুষের মতই থাকতেন । যেমন স্বয়ং হযরত 
আয়েশা (রা) বর্ণনা করেছেন, “তিনি তার কাপড়-চোপড়ও পরিষ্কার করতেন, 
বকরীর দুধও নিজ হাতেই দোহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন ।” 
সম্মুখে অগ্রসর হয়ে বলেন, “নিজের কাপড়ে তালি লাগাতেন, জুতা সেলাই 
করতেন এবং এভাবে আরও কাজ করতেন ৷” হযরত আয়েশা (রা)-কে জিজ্ঞেস 
করা হল যে, তিনি তার ঘরে কিভাবে থাকতেন? জওয়াবে তিনি বললেন, “তিনি 
ঘরে কাজে-কর্মের ভেতর থাকতেন । যখন সালাতের ওয়াক্ত হত, তখন সালাত 
আদায়ের জন্য বাইরে চলে যেতেন ।”২ 

এক বর্ণনায় পাওয়া যায় যে, “তিনি তার নিজের জুতা মেরামত করে নিতেন, 
কাপড় সেলাই করতেন যেমন তোমাদের মধ্যে কেউ কেউ নিজেদের বাড়ি-ঘরে 
করে থাকে ।”৩ 

হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, “তিনি মানুষের মধ্যে সবচেয়ে কোমল 
এবং সবার চেয়ে বেশি মহানুভব ছিলেন আর হাসির সময় মুচকি হাসি 
হাসতেন।”৪ 

হযরত আনাস (রা) বর্ণনা করেন, “আমি এমন কাউকে দেখিনি, যিনি রাসূলুল্লাহ 
(সা)-এর চেয়ে আপন পরিবার-পবিজনের প্রতি অধিক সদয় ও স্নেহশীল।”৫ 
হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন, “তোমাদের মধ্যে 
সর্বোত্তম ব্যক্তি সেই, যে তার পরিবার-পরিজনের নিকট সর্বোত্তম এবং আমি 
আমার পরিবার-পরিজনের ব্যাপারে তোমাদের মধ্যে সর্বোত্তম ।”৬ 
১. তিরমিযী এই হাদীছ আবওয়াবু'ল-আদাব-এ বর্ণনা করেছেন ১৭। ৪১১ ০! 4৫11 91 0, 
_ ১৪ = 4৩৮৯১ অর্থাৎ আল্লাহ তার বান্দাকে যেসব নে'মতে ভূষিত করেছেন বান্দার 
জীবনে তার প্রকাশ ঘটুক তা তিনি দেখতে পছন্দ করেন । প্রাচ্যের অধিকারী লোক দরিদ্র 
বেশে থাকুক-এ আল্লাহ্র নে“মতের নাশোকরী এবং নিষ্প্রয়োজনে আপন দারিদ্র্য প্রকাশ করা 
তেমনি তার অপছন্দনীয় । 
বুখারী, কিতাবু'স-সালাত; আহমাদ ও আবদুর রাযযাক সূত্রে । 
মুসান্নিফ আবদুর-রাযযাক, হাদীছ নং ২০৪৯২, ১১ শ খণ্ড ২৬০ পৃ. । 
ইবনে আসাকির। 
মুসনাদ আহমাদ, আনাস (রা) বর্ণিত; মুসলিম । 
ইবনে মাজা, ৮৮441 ১৬৮০৮ ০০০৯ এ 
৩০-- 


FROG 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৬ 


হযরত আবু হুরায়রা রো) বর্ণনা করেন, “রাসূলুল্লাহ (সা) কখনো কোন খাদ্য- 
বস্তুর ভেতর দোষ খোঁজেন নি। যদি পসন্দ হয়েছে খেয়েছেন, পসন্দ না হলে তা 
খাননি।”১ 

আপন আহলে বায়ত, পরিবার-পরিজন ও নিকটাত্মীয়দের সঙ্গে তার চিরদিনের 
অভ্যাস ছিল এই যে, যে যেই পরিমাণ তার নিকটবর্তী হত -বিপদাপদ ও পরীক্ষার 
ক্ষেত্রে তাকে সেই পরিমাণ সামনে রাখতেন এবং পুরঙ্কার-পারিতোষিক ও যুদ্ধলব্ধ 
সম্পদ বন্টনের সময় তাকে সেই পরিমাণ পেছনে রাখতেন । যখন “উত্বা ইবন 
রবী'আ, শায়বা ইবন রবী“আ ও ওলীদ ইবনে উৎ্বা (যারা ছিল আরবের নামী-দামী 
বীরপুরুষ ও রণনিপুণ সৈনিক) বদর প্রান্তরে কুরায়শদের পক্ষ থেকে 
মুসলমানদেরকে তাদের মুকাবিলার চ্যালেঞ্জ প্রদান করল এবং তাদের সঙ্গে যুদ্ধে 
প্রবৃত্ত হওয়ার জন্য প্রতিদ্বন্ী আহ্বান করল তখন তিনি আপন পিতৃব্য হামযা, 
পিতৃব্য-তনয় আলী ও নিকটাত্মীয় উবায়দা (রা)-কে ডেকে পাঠালেন এবং তাদের 
মুকাবিলায় প্রেরণ করলেন । অথচ তিনি মক্কার এসব বাহাদুর সৈনিকের মর্যাদা ও 
গুরুত্ব সম্পর্কে বেশ ভালই অবহিত ছিলেন৷ মুহাজিরদের মধ্যে এমন অনেক 
বীরপুরুষ ও সাহসী যোদ্ধা বর্তমান ছিলেন যারা তাদের সঙ্গে সেয়ানে সেয়ানে 
অবতীর্ণ হতে পারতেন । বনূ হাশিমের এই তিন জন ছিলেন তারাই যারা রক্ত 
কিন্তু তাদেরকে এই বিপদ থেকে বাচাবার জন্য তিনি অন্যদেরকে বিপদের মুখে 
ঠেলে দেননি, তাদেরকেই মুকাবিলায় পাঠিয়েছেন । আল্লাহ তা'আলার কুদরত 
দেখুন, এই তিনজনকেই তাদের প্রতিদ্ন্দ্বীদের মুকাবিলায় জয়যুক্ত করলেন ও 
বিজয় দান করলেন । হযরত হামযা ও হযরত আলী (রা) সাফল্যের সঙ্গে বিজয়ী 
বেশে এবং নিরাপদে ফিরে আসলেন আর “উবায়দা (রা)-কে আহত অবস্থায় ময়দান 
থেকে উঠিয়ে আনা হল। 

তিনি যখন (বিদায় হজ্জের খুতবায়) সৃদকে হারাম এবং জাহিলী যুগের রক্তের 
বদলাকে বিলোপ ঘোষণা করলেন তখনও তার সূচনা করলেন তারই শ্রদ্ধেয় চাচা 
“আব্বাস ইবন আবদু'ল- এবং আপন ভাতিজা রবী‘আ ইবনু'ল-হারিছ (রা) 
ইবন “আবদি'ল-মুত্তালিব-এর পুত্র থেকে । বিদায় হজ্জের প্রদত্ত এই খুতবায় তিনি 
বলেন ঃ 

“জাহিলী যুগের সূদ আজ থেকে রহিত ও বিলুপ্ত করা হল এবং প্রথম যে সৃদ 
আজ আমি বিলুপ্ত করছি তা আমারই আপনজন আব্বাস ইবন আবদুল-মুত্তালিবের 
সূদ । জাহিলী যুগের রক্তের প্রতিশোধও আজ বিলুপ্ত করা হল আর সে ক্ষেত্রে 
১. বুখারী-মুসলিম, বুখারী, কিতাবুল-আত'ইমা ও মুসলিম । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৭ 


প্রথম যে রক্তের প্রতিশোধ বিলুপ্ত করা হল তা আমাদের রবী“আ ইবনু'ল-হারিছ-এর 
সন্তানের রক্ত।”১ 

পক্ষান্তরে আরাম-আয়েশ ও পুরষ্কার কিংবা পারিতোষিক প্রদানের ক্ষেত্রে তিনি 
সাধারণ রাজা-বাদশাহর কিংবা রাজনৈতিক নেতাদের আচরণ ও অভ্যাসের বিপরীতে 
এই সমস্ত বুযুর্গকে সব সময় পেছনে রেখেছেন এবং এদের মুকাবিলায় 
অন্যদেরকে প্রাধান্য ও অগ্রাধিকার দিয়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু 
বর্ণনা করেন, গম ভাঙাতে যাতা ঘোরাতে ফাতিমা (রা)-এর খুব কষ্ট হত। সে 
সময় তিনি জানতে পারলেন যে, রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে বেশ কিছু দাসী 
এসেছে । তিনি পিতার খেদমতে হাজির হলেন এবং তার (ফাতিমার) খেদমতের 
জানালেন । রাসূলুল্লাহ (সা) সে সময় ঘরে ছিলেন না । তিনি হযরত আয়েশা 
(রা)-এর খেদমতে এর উল্লেখ করলেন । হযরত আয়েশা (রা) এ কথা আল্লাহ্র 
রাসূলের কানে তুললেন। অনন্তর রাসূলুল্লাহ (সা) আমাদের ঘরে তশরীফ 
আনলেন । সে সময় আমরা ঘুমাবার জন্য বিছানায় শুয়ে পড়েছিলাম । তাকে 
দেখেই আমরা দাড়াতে গেলাম । তিনি আমাদের উঠতে নিষেধ করলেন । তার 
কদম মুবারকের শীতলতা আমরা বক্ষে অনুভব করলাম । অতঃপর তিনি এ 
প্রসঙ্গের অবতারণা করে বললেন, “আমি কি তোমাকে এর থেকে উত্তম কথা বলব 
না যার আবেদন তুমি করেছিলে? যখন তুমি ঘুমুতে যাও তখন ৩৩ বার 
সুবহানাল্লাহ, ৩৩বার আলহামৃদু লিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়বে । আমার 
কাছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে এটি ভাল ।”২ 

অপর এক বর্ণনায় এ ঘটনার সাথে এও বলা হয়েছে যে, তিনি তাদেরকে 
বলেন, “আল্লাহ্র কসম! আহলে সুফফার সদস্যদের ক্ষুধায় পেট যখন পিঠের 
সাথে লেগে গেছে তখন (তাদের একটা ব্যবস্থা না করে) তোমাদের জন্য আমি 
কিছুই দিতে পারি না। তাদের খরচ চালাবার মত এ মুহুর্তে আমার কাছে কিছুই 
নেই । এদের (দাস-দাসীগুলো)-কে বিক্রি করে যা পাওয়া যাবে তা ওদের জন্য ব্যয় 
করব।”৩ 


সূক্মতর অনুভূতি, আবেগের সমুন্নতি ও পবিত্রতা 
রাসূলুল্লাহ (সা)-এর সীরাত তথা জীবন-চরিত নবুওত ও দাওয়াত-ই হকের 
১. মুসলিম কিতাবু'ল-হজ্জ: আবূ দাউদ, জাবির ইবন আবদুল্লাহ (রা) বর্ণিত; কোন কোন বর্ণনায় তার নাম 
ইয়াস ছিল। 


২. বুখারী, কিতাবু'ল-জিহাদ । 
৩. আহমাদ: ফাতহু'ল-বারী, ৭ম খন্ড, ২৩-২৪ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৮ 


মহান দায়িত্ব, মানবতার জন্য দরদ ও মর্মজ্বালা এবং সেই অব্যাহত চিন্তা-ভাবনা ও 
কর্তব্যানুভূতির সাথে সাথে, পর্বতের পক্ষেও যার ভার বহন করা সহজসাধ্য ছিল না, 
সূক্ষ্ম মানবীয় অনুভূতি, পবিত্র ও সমুন্নত আবেগ পূর্ণ মাত্রায় বিরাজ করছিল সেই 
অস্বাভাবিক ইচ্ছাশক্তি, অনড় মত ও বিশ্বাসের সঙ্গে যা আম্বিয়া আলায়হিমু'স- 
সালাম-এর প্রতীক চিহ্ন ও বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে এবং যারা দাওয়াত ইলাল্লাহ 
ও আল্লাহ্‌র কলেমার সমুন্নতির পথে এবং তার হুকুম-আহকাম পালন করবার 
ক্ষেত্রে কোন কিছুকেই গ্রাহ্যের মধ্যে আনেন না এবং কোন বিষয়কে গুরুত্ব দেন 
না। তিনি তার বিশ্বস্ত সাথথীদেরকে জীবনের শেষ দিনটি পর্যন্ত ভোলেন নি যারা তার 
আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং সত্যের পথে নিজেদের সবকিছু লুটিয়ে 
দিয়েছিলেন, যারা ওহুদ যুদ্ধে শাহাদত লাভ করে চিরন্তন ও চিরস্থায়ী জীবন লাভ 
করেছিলেন । তাদের কথা তিনি বারবার আলোচনা করেছেন, তাদের জন্য দু'আ 
করেছেন এবং তাদের অন্তিম বিশ্রামস্থলে গমন করেছেন । 

এই ভালবাসা ও আস্থা মানবীয় দেহ অতিক্রম করে সেইসব নিষ্প্রাণ পাথর, 
পাহাড়-পর্বত ও উপত্যকা অবধি সঞ্চারিত হয়েছিল যেখানে প্রেম ও বিশ্বস্ততা, 
কুরবানী ও আত্মোৎসর্গের এই অপূর্ব দৃশ্য বিশাল বিস্তৃত আসমান প্রত্যক্ষ করেছিল 
এবং যেই উপত্যকা ভূমি তাদের অবস্থানস্থলে পরিণত হওয়ার সৌভাগ্য লাভ 
করেছিল । আনাস ইবন মালিক (রা) বর্ণনা করেন, একবার তিনি ওহুদকে লক্ষ 
করে বলেছিলেন, «৯১9 (১৯১1৯ 13৯ “এই সেই পাহাড় যে আমাদেরকে 
ভালবাসে আর আমরাও যাকে ভালবাসি ।”১ আবী হুমায়দ (রা) বর্ণনা করেন, 
“আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম । আমরা 
যখন মদীনার নিকটবর্তী হলাম তখন তিনি বলেন 8 | lia 2১ ১3৯ 
4১৯১৬ ৮১৯৪ “এই মদীনা তায়িব্যা আর এই সেই পাহাড় যে আমাদেরকে 
ভালবাসে, আমরা যাকে ভালবাসি ।”২ 

উকবা (রা) বলেন, “রাসূলুল্লাহ (সা) একদিন ওহুদের শহীদদের কবর যিয়ারত 
করতে গেলেন এবং তাদের জন্য দু'আ ও মাগফিরাত কামনা করলেন।”৩ জাবির 
ইবন আবদুল্লাহ (রা) বলেন, আমি দেখলাম যে, আল্লাহ্‌র রাসূলের সামনে ওহুদের 
শহীদদের সম্পর্কে কথা উঠল । তখন তিনি বললেন £ আল্লাহ্র কসম! আমার ইচ্ছা 
ছিল আমিও যদি ওহুদের শহীদদের সাথে পাহাড়ের কোলে থেকে যেতে পারতাম! 
২. প্রাগুক্ত, তাবুকের ঘটনা । 


৩. প্রাগুক্ত । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৬৯ 


তিনি তার প্রিয়তম চাচা ও দুধভাইয়ের শাহাদাতের বেদনায় ও শোকে (যিনি 
রাসূলের ভালবাসায়, টানে ও ইসলামের সাহায্য-সর্মথনে আপন জীবন বিলিয়ে 
দেন এবং তার লাশ মুবারকের সঙ্গে যেই আচরণ করা হয়েছিল যা আর কারো 
সঙ্গে করা হয়নি) উলু'ল-আজম (সুদৃঢ় ধৈর্যের অধিকারী) পয়গন্বরদের ন্যায় ধৈর্যের 
সাথে বরদাশত করেছিলেন। কিন্তু তিনি যখন ওহুদ থেকে মদীনায় প্রত্যাবর্তন 
করলেন এবং বনী আবদি'ল-আশহাল-এর ঘরের সামনে অতিক্রম করছিলেন এমন 
সময় শহীদদের জন্য কান্নার আওয়াজ তার কানে ভেসে এল । আর এটাই তার 
অশ্রুসিক্ত । তিনি বললেন 8 4] (561 ১ ৪১-৮৯ ০৫] “কিন্তু হামযার জন্য কোন 
ক্রন্দনকারী নেই ৷”? 

তথাপি এই জদ্র ও উন্নত মানবীয় আবেগ-অনুভূতি, নবুওয়াত ও ইসলামের 
দাওয়াতের মহান যিম্মাদারী, এশী সীমারেখার রেআয়েত ও হেফাযতের ব্যাপারে 
কোনরূপ প্রভাব-প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারেনি । সীরাত তথা জীবন-চরিতকার ও 
এঁতিহাসিক বর্ণনা করেন যে, সা“দ ইবন মু'আয ও উসায়দ ইবন হুদায়র (রা) যখন 
বনী আবদি'ল-আশহালের জন্য হুকুম দিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর ঘরে গিয়ে 
পিতৃব্য সায়্যিদুনা হামযা (রা)-র শাহাদাতে মাতম তথা শোক প্রকাশের জন্য 
বললেন । মহিলারা তাই করল । রাসূলুল্লাহ (সা) ঘরে ফিরে মহিলাদেরকে মসজিদে 
নববীর দরজায় কান্নারত দেখতে পেলেন। তিনি তাদেরকে বললেন, “আল্লাহ 
তোমাদের ওপর রহম করুন! তোমরা যে যার ঘরে ফিরে যাও। তোমাদের এখানে 
আগমনই শোক প্রকাশের সমান হয়ে গেছে।” এক বর্ণনায় পাওয়া যায় যে, তিনি 
জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে? তাকে বলা হল, আনসাররা তাদের 
মহিলাদেরকে কোন উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন। তিনি আল্লাহ্‌র কাছে মাফ 
চাইলেন এবং ভালভাবে ভদ্র ভাষায় সম্বোধন করে তাদের বললেন, “আমার 
উদ্দেশ্য তা ছিল না (যা তোমরা বুঝেছ ; মৃতের জন্য কান্নাকাটি করা আমি পছন্দ 
করি না)। এরপর তিনি তাদেরকে মাতম করতে নিষেধ করলেন ।” ২ 


এ থেকেও নাযুক মুহূর্ত দেখা দিয়েছিল আল্লাহ্র সিংহ সায়্যিদুনা হযরত হামযা 
(রা)-র ঘাতক ওয়াহশীর ক্ষেত্রে । মুসলমানরা মক্কা জয় করলে ওয়াহশীর কাছে 


১. ইবন কাছীর, ৩য় খণ্ড, ৯৫; ইমাম আহমাদ এই হাদীছ ইবন ওমর (রা) থেকে বর্ণনা 
করেছেন। 
২. প্রাগুক্ত, ৯২ পৃ. । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭০ 


গোটা পৃথিবী ঘন অন্ধকারে ছেয়ে যায় এবং সকল পথই সে অবরুদ্ধ দেখতে 
পায়। তার জন্য কুদরতীভাবেই সমস্যার সৃষ্টি হয় ৷ সে সিরিয়া, য়ামান কিংবা অন্য 
কোথাও গিয়ে লুকোবার ইচ্ছে করে। কিন্তু লোকে তাকে বলল, “আরে ভাল 
মানুষ! আল্লাহ্‌র রাসূল এমন কাউকেই হত্যা করেন না, যে তার ধর্ম ইসলামে 
দাখিল হয় অর্থাৎ তিনি কোন মুসলমানকে হত্যা করেন না।” বিষয়টা এবার তার 
উপলবন্ধিতে ধরা পড়ল আর ধরা পড়তেই কলেমা শাহাদাত পাঠ পূর্বক সে মুসলমান 
হয়ে গেল। মুসলমান হওয়ার পর সে যখন প্রথমবারের মত হুযুর (সা)-এর 
দরবারে উপস্থিত হল তখন তিনি তার ইসলাম গ্রহণকে কবুল করলেন এবং এমন 
কোন কথা বললেন না যদ্দারা তার মনে ভীতির সঞ্চার হতে পারে। এরপর তিনি 
তার থেকে হযরত হামযা (রা)-র শাহাদাতের বিবরণ শুনলেন অর্থাৎ হামযা 
(রা)-কে সে কিভাবে হত্যা করেছিল। বিবরণ পেশ করতে তার ভেতর সূক্ষ্ম 
মানবীয় অনুভূতি ও অবস্থা অবশ্যই সৃষ্টি হয়ে থাকবে । কিন্তু এই বিশেষ অবস্থা তার 
নববী মেযাজ ও দায়িত্বানুভূতির ওপর প্রাধান্য পায়নি যে, তিনি তার ইসলাম গ্রহণ 
কবুল করবেন না কিংবা ক্রোধের বশে তাকে হত্যাই করবেন নো, এমনটি হয়নি, 
হতে পারেনি)। কেবল তাকে এতটুকু বলেছেন, “আল্লাহ্‌র বান্দা! তুমি আমার 
সামনে এস না । আমি চাই তুমি যেন আমার সামনে না পড়” ওয়াহশী বলেন ৪ 
এরপর থেকে আমি তার সামনে যেতে চাইতাম না যাতে আমার ওপর তার চোখ 
পড়ে যায় আর এভাবেই তার নির্ধারিত ও প্রতিশ্রুত সময় এসে যায় ।১ 


বুখারীতে বর্ণিত হয়েছে আমার ওপর যখন তার চোখ পড়ল তখন তিনি 
আমাকে বললেন, “তুমি কি ওয়াহশী!” আমি বললাম : হ্যা (আমি ওয়াহশী)! তিনি 
বললেন, “তাহলে তুমিই কি হামযাকে শহীদ করেছিলে?” আমি বললাম, “আপনি 
যা জেনেছেন তা সত্য ৷” তিনি বললেন, “তুমি কি এতটুকু করতে পার যে, তুমি 
আর আমার সামনে আসবে না ?”২ 

এই প্রকৃতিগত ও মানবীয় অবস্থা ও অনুভূতি এবং উন্নত ও সুক্ষ্ম আবেগের 
ঝলক আমরা সেখানেও দেখতে পাই যখন তিনি মাটিতে মিশে যাওয়া একটি 
পুরনো কবরের পাশে গিয়ে দাড়ালেন এবং নিজেকে আর স্থির রাখতে না পেরে 
কেঁদে ফেললেন। এরপর তিনি বললেন: এ (আমার মা) আমেনার কবর । এ ছিল 
তখনকার কথা যখন তার (মা আমেনার) ইনতিকাল হয়েছে বহু দিন গত হয়। 


১. ইবন হিশাম,২য় খণ্ড, ৭২ পৃ.; বুখারী , কিতাবু'ল-মাগাযী । 
২. বুখারী । 
www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭১ 


বদান্যতা, ধৈর্য ও সহিষ্ণুতা 

আল্লাহ্‌র রাসুল (সা) সর্বোত্তম আখলাক ও চরিত্র, দয়া, বদান্যতা ও বিনয়ের 
ক্ষেত্রে সমগ্র মানবতার ইমাম ও অগ্ননায়ক ছিলেন । আল্লাহ তা'আলা ইরশাদ 

“হে রাসূল! আপনি নিশ্চিতই মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত ।” অপরদিকে 
আল্লাহ্র রাসূল স্বয়ং বলেছেন 8 (৮:১০ ০১০৯ ৮১০ ৬১০১। 

“আল্লাহ তা'আলা আমাকে প্রশিক্ষণ দান করেছেন এবং সর্বোত্তম প্রশিক্ষণ 
দিয়েছেন।” 

হযরত জাবির (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ 

০0৮৪১ ১০০৯ JUS 39531 0০৫ 105] ১১৮০ 441 ৪। 

“আল্লাহ তা'আলা আমাকে সর্বোত্তম আখলাক-চরিত্র ও উত্তম কার্ষাবলীর পূর্ণতা 
দানের জন্য পাঠিয়েছেন ।” 

রাসূলুল্লাহ (সা)-এর আখলাক-চরিত্র কেমন ছিল? এ সম্পর্কে হযরত আয়েশা 
(রা)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন £ ০1১৪]| «৪1২ (৫ 

“আখলাক-চরিত্রে তিনি কুরআনু'ল-করীমের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন ।” 
মুসলিম, আয়েশা (রা) থেকে বর্ণিত । 

ক্ষমাশীলতা, ধৈর্য ও সহনশীলতা, প্রশস্ত হদয় ও সহিষ্ণুতার ক্ষেত্রে তার যে 
অবস্থানগত মযাদা ছিল সেখান অবধি মেধার অধিকারীর মেধা এবং কবির কল্পনাও 
পৌছতে পারে না। 

যদি এসব ঘটনা সেই নির্দিষ্ট পন্থায় বর্ণনা না করা হত যা সকল সন্দেহ ও 
ংশয়ের উর্ধ্বে তাহলে লোকের মেধা ও মনন আজ তা কবুল করত না। কিন্তু এই 
সব বর্ণনা এতখানি সঠিক, নির্ভুল ও অব্যাহত সনদ এবং একজন নির্ভরযোগ্য 
ন্যায়পরায়ণ রাবী থেকে আরেকজন নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ রাবী পর্যন্ত এইরূপ 
ংযত ও সতর্কতার সাথে বর্ণনা করা হয়েছে এবং এ সবের ভেতর এমন অব্যাহত 
ও ধারাবাহিক সূত্র পাওয়া যায় যে, এর দরুন এসব বর্ণনা সেই নির্ভরযোগ্য 
এতিহাসিক দলীল-দস্তাবেষের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য । 

এই সুযোগে এই প্রসঙ্গে কতকগুলো ঘটনা আমরা বর্ণনা করব। তার দয়া ও 
বদ্যানতা এবং চরম থেকে চরমতম দুশমনের সঙ্গেও সৌজন্য প্রদর্শন ও 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭২ 


সহানুভূতিমূলক আচরণের একটি নমুনা ছিল সেই ঘটনাটি যখন মুনাফিক সর্দার 
আবদুল্লাহ ইবন উবায়্যি ইবন সলুলকে কবরে নামানো হয় ।১ তিনি সেখানে গমন 
করেন এবং তাকে কবর থেকে বের করবার নির্দেশ দিলেন। এরপর তিনি তার 
লাশ হাটুর ওপর নিলেন, পবিত্র মুখের থুথু তার ওপর নিক্ষেপ করলেন এবং নিজের 
পরিধেয় জামা তাকে পরালেন।২ 

আনাস ইবন মালিক (রা) বর্ণনা করেন, “আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে 
চলছিলাম। সে সময় তিনি নাজরানের চাদর পরেছিলেন যার প্রান্তদেশ ছিল মোটা । 
পথিমধ্যে এক বেদুঈনে সঙ্গে দেখা । সে রাসূলুল্লাহ (সা)-এর চাদর মুবারক ধরে 
জোরে টান দিল । আমি চোখ তুলে দেখতে পেলাম জোরে টান দেয়ার ফলে তার 
গলায় দাগ পড়ে গেছে। এরপর সেই বেদুঈন বলল £ ওহে মুহাম্মাদ ! আল্লাহ্‌র যে 
মাল আপনার কাছে রয়েছে তা আমাকে দেবার জন্য হুকুম দিন । তিনি তার দিকে 
ঘুরে দেখলেন ও হাসলেন, তারপর তাকে তার প্রার্থিত বস্তু দেওয়ার জন্য 
বললেন ।”৩ 


যায়দ ইবন সু'না (ইসলাম গ্রহণের পূর্বে) রাসূল (সা)-এর কাছে এল এবং 
তাকে ধার পরিশোধের দাবি জানাল যা তিনি তার থেকে নিয়েছিলেন । এরপর সে 
কাপড় ধরে তীর কাধে জড়িয়ে সজোরে টানা-হেচড়া করল, কাপড়ের প্রান্ত মুঠিতে 
ধরে রাখল এবং রূঢ় ভাষায় কথা বলল । সে এরপর আরও বলল £ তোমরা 
আবদুল মুত্তালিবের বংশের লোক । বড় টালবাহানা কর তোমরা । হযরত ওমর (রা) 
সেখানে উপস্থিত ছিলেন । তিনি লোকটার অশিষ্ট ও রূঢ় আচরণ লক্ষ করে তাকে 
ধমক লাগালেন এবং কড়া ভাষায় কথা বললেন । কিন্তু এতসব সত্তেও রাসূলুল্লাহ 
(সা)-এর মুখে হাসি লেগেই ছিল । তিনি হযরত ওমর (রা)-কে বললেন £ ওমর! 
আমি ও এই লোক তোমার কাছে অন্যরূপ ব্যবহার পাবার হকদার ছিলাম দরকার 
তো ছিল, তুমি আমাকে সত্র কর্জ পরিশোধের পরামর্শ দিতে আর তাকে বলতে 
নরম ও মোলায়েম ভাষায় তাগাদা দিতে । এরপর তিনি বললেন, তার খণ 
পরিশোধের এখনও তিন দিন সময় আছে। যাই হোক, তিনি হযরত ওমর (রা)-কে 
এই খণ পরিশোধের জন্য নির্দেশ দিলেন এবং আরও বিশ সা বেশি দেবার জন্য 


১. ৯ হিজরীতে তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর যীল-কাদাহ মাসে তার মৃত্যু হয় । আয-যুরকানী, ৩য় 
খণ্ড, ১১২-১৩ পৃ. ৷ 
২. বুখারী, কিতাবু'ল-জানাইয, সংক্ষেপে ৷ 
৩. বুখারী, কিতাবু'ল-জিহাদ, 4:1৪ ২5111 ০১০-০ 51 ৩ শীর্ষক অধ্যায়; অধিকন্তু ইমাম 
আহ্মাদ, ৩য় খণ্ড, ১৫৩ শব্দের সামান্য পরিবর্তনসহ। 
www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭৩ 


বললেন এজন্য যে, হযরত ওমর (রা) তাকে ভীত-শংকিত করে দিয়েছিলেন । আর 
এ কথাই তার অর্থাৎ পাওনাদার লোকটির (যায়দ ইবন সু'নার) ইসলাম গ্রহণের 
কারণ হয়।৯ 

হযরত আনাস (রা) বর্ণনা করেন, “একবার মক্কা থেকে ৮০ জন সশস্ত্র লোক 
তান“ঈম পাহাড় বেয়ে অতর্কিতে নেমে আসে এবং প্রতারণাপূর্বক রাসূল (সা)-কে 
ক্ষতিগ্রস্ত করতে চায়। তিনি সবাইকে বন্দী করেন, কিন্তু কাউকে প্রাণে না মেরে 
সবাইকে জীবিত রাখেন ।” ২ 

জাবির (রা) বর্ণনা করেন, “আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে একবার নজদের 
দিকে অভিযান পরিচালনা করি । পথিমধ্যে দ্বিপ্রহর হল এবং আমরা বিশ্রাম নেবার 
প্রয়োজন অনুভব করলাম । উক্ত এলাকায় প্রচুর ঝোপঝাড় ছিল । তিনি একটি বাবুল 
বৃক্ষের ছায়ায় আরাম করছিলেন । তলোয়ার বৃক্ষ শাখায় ঝোলানো ছিল। লোকেরা 
এদিক-সেদিক বিভিন্ন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল । এমতাবস্থায় আল্লাহ্‌র রাসূল 
(সা) আমাদের ডাক দিলেন। আমরা হুযূর (সা)-এর খেদমতে গিয়ে দেখি এক 
বেদুঈন তার সামনে বসা । তিনি বললেন আমি শুয়েছিলাম। এই লোক এসে 
আমার তলোয়ার টেনে নামায় । আমি জেগে দেখতে পেলাম সে তলোয়ার হাতে 
আমার শিয়রে দীড়িয়ে। সে আমাকে বলল ৪ এখন আমার হাত থেকে কে 
তোমাকে বাচাবে বল? আমি বললাম £ আল্লাহ! এরপর সে তলোয়ার কোষবদ্ধ 
করল এবং বসে পড়ল ।৩ এই সেই লোক যে এখন তোমাদের সামনে উপবিষ্ট ।” 
বর্ণনাকারী (হযরত জাবির) বর্ণনা করেন, রাসূল (সা) তাকে কোন শাস্তি দেননি ।8 

রাসূলুল্লাহ (সা)-এর ধৈর্য ও সহিষ্কৃতার অবস্থা ছিল এই যে, সমস্ত সাহাবায়ে 
কিরামের ধৈর্যও একত্রে তার সমকক্ষ হবে না, অথচ সাহাবায়ে কিরাম (রা) 
সকলেই ধৈর্যের প্রতিচ্ছবি ছিলেন৷ উল্লিখিত সকল ব্যাপারে সকলের জন্যই তার 
ভূমিকা ছিল একজন স্নেহশীল উস্তাদ এবং একজন রহমদিল ও মেহেরবান সংস্কার 
মুরুববীর। এর একটি নমুনা আমরা হযরত আবু হুরায়রা (রা)-এর বর্ণনায় দেখতে 
পাই । তিনি বলেন, “একবার এক বেদুঈন মসজিদে পেশাব করে দিল । লোকেরা 
তা দেখতে পেয়ে তেড়ে ফুড়ে এল । তখন রাসূলুল্লাহ (সা) তাদেরকে থামিয়ে 
১. বায়হাকী (বিস্তারিতভাবে); আহমাদ, ৩য় খণ্ড, ১৫৩, কিছুটা শাব্দিক পার্থক্যসহ ৷ 
২. মুসলিম, কিতাবু'ল-জিহাদ ওয়া'স-সিয়ার, আল্লাহ্‌র বাণী ১০ ০০1 ১৫ S| ১৯৩ 

শীর্ষক অধ্যায় । 
৩. এখানে «৪৬ শব্দ ব্যবহৃত হয়েছে যার দুটো অর্থ হতে পারে । এক, সে তলোয়ার কোষবদ্ধ 

করল । দুই. সে তলোয়ার টেনে নিল এবং তা দেখল (মাজমাউ বিহারি'ল-আনওয়ার)। 
৪. বুখারী, কিতাবু'ল-মাগাযী, মুস্তালিক যুদ্ধ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭৪ 


দিয়ে বললেন ৪ তাকে তোমরা ছেড়ে দাও এবং যেখানে সে পেশাব করেছে 
সেখানে এক বালতি পানি ঢেলে দাও । মনে রেখ, তোমাদেরকে আসানী সৃষ্টিকারী 
হিসাবে পাঠানো হয়েছে, দুর্বিষহ বিড়ম্বনা সৃষ্টিকারী হিসাবে নয় ।”১ 

মু'আবিয়া ইবনু'ল-হাকাম (রা) বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে 
সালাত আদায় করছিলাম। এক ব্যক্তি হাচি দিল। আমি জওয়াবে 
“ইয়ারহামুকাল্লাহ” বললাম । লোকে আমাকে জওয়াব দিতে শুনে ক্রোধভরে আমার 
দিকে তাকাতে লাগল । আমি বললাম তোমাদের মা তোমাদেরকে কাদাক ! কী 
হয়েছে যে, তোমরা আমার দিকে এভাবে ক্রোধভরে তাকাচ্ছঃ এতদশ্রবণে 
লোকেরা তাদের নিজেদের রানের ওপর থাঞ্সড় মারতে লাগল । যখন আমি বুঝতে 
পারলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে তখন আমি চুপ করলাম । এমনি 
সময় রাসূলুল্লাহ (সা) সালাত থেকে মুক্ত হলেন। আমার পিতামাতা তার জন্য 
কুরবান হউন! আমি এর আগে তার মত মুরুব্বী ও শিক্ষক দেখিনি এবং এরপরও 
দেখিনি । আল্লাহ্‌র কসম করে বলছি, তিনি আমাকে শাসাননি, আমাকে ভাল-মন্দ 
কিছু বলেননি । কেবল এতটুকু বলেছেন যে, সালাত আদায়রত অবস্থায় সাধারণত 
মানুষ যেভাবে কথা বলে সেভাবে কথা বলা সমীচীন নয়। সালাত কেবল তাসবীহ, 
তাকবীর ও কুরআন তেলাওয়াতের জন্য ।২ 


আনাস ইবন মালিক (রা) বর্ণনা করেন, “আল্লাহ্‌র রাসূল (রা) খুবই রহমদিল 
ছিলেন। তার নিকট কোন অভাবী লোক এলে কিংবা কোন লোক প্রয়োজন নিয়ে 
আসলে তিনি অবশ্যই তাকে কিছু দেবার প্রতিশ্রুতি দিতেন। কিছু থাকলে (দেবার 
মত) তখনই দিয়ে তার প্রয়োজন মেটাতেন। একবার সালাত দাড়িয়ে গেছে। 
এমন সময় জনৈক বেদুঈন সামনে অগ্রসর হল এবং তার কাপড় ধরে বলতে লাগল 
: আমার একটা মা“মুলী প্রয়োজন বাকী আছে । আমার ভয় হয়, না জানি আমি ভুলে 
যাই। তিনি তার সাথে গেলেন। সে তার কাজ শেষ করলে তিনি ফিরে এলেন 
এবং সালাত আদায় করলেন ।”৩ 

তার ধৈর্য, সহিষ্ণুতা ও সহ্যশক্তি, উদার হৃদয় ও অটুট ইচ্ছাশক্তি সম্পর্কে তারই 
খাদেম হযরত আনাস (রা) প্রদত্ত সাক্ষ্য থেকে পাওয়া যাবে । সে সময় তিনি খুবই 
অল্পবয়স্ক ছিলেন। তিনি বলেন, “আমি দশ বছর ধরে আল্লাহ্‌র রাসূল (সা)-এর 
১. বুখারী, কিতাবু'ল-উযু'। 


২. মুসলিম,সালাতে কথা বলা হারাম’ শীর্ষক অধ্যায় । 
৩. মুসলিম, কিতাবু'ল-ফাযাইল _..০ ৪ ১...৯ শীর্ষক অধ্যায় । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭৫ 


খেদমত করেছি। তিনি কখনও “হু বলেন নি এবং কখনও এও বলেন নি যে, 
অমুক কাজ তুমি কেন করলে আর অমুক কাজ কেন করলে না ?”1৯ 

সু'আদ ইবন ওমর (রা) বলেন আমি রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাজির 
হলাম । আমার কাপড়ে জাফরান মিশ্রিত খোশবুর চিহ্ন ছিল। তিনি দেখে বললেন, 
১০১৪ ৯১১ ২ “ফেলে দাও, ফেলে দাও।” তারপর তিনি ছড়ি দিয়ে আমার 
পেটের ওপর আঘাত করলেন । এতে আমি কষ্ট পাই। আমি বললাম, “হে 
আল্লাহ্‌র রাসূল! এখন আমার ওপর কিসাস (বদলা, বিনিময়) গ্রহণের অধিকার 
এসে বর্তেছে।” অমনি রাসূলুল্লাহ (সা) তার পেটের ওপর থেকে চাদর সরিয়ে 
দিলেন এবং বললেন, “কিসাস নিয়ে নাও ৷”৩ 

তার ভেতর অত্যধিক মাত্রায় বিনয় ছিল। কোন কিছুতেই এবং কোন ক্ষেত্রেই 
তিনি বিশিষ্ট ও দেদীপ্যমান হওয়া পছন্দ করতেন না এবং এও ভাল মনে করতেন না 
যে, লোকে তার সম্মানে দাড়িয়ে পড়ুক কিংবা তার প্রশংসা ও স্তৃতির ক্ষেত্রে 
বাড়াবাড়ি বা সীমালংঘন করুক যেমনটি অতীতের বহু উম্মত তাদের নবীদের 
বেলায় করেছে অথবা কেউ তাকে আল্লাহ্‌র বান্দা ও রাসূল হওয়া থেকেও তার 
মর্যাদা উধ্র্বে তুলে ধরুক তাও তিনি পছন্দ করতেন না। হযরত আনাস (রা) 
বলেন, “আমাদের নিকট রাসূলুল্লাহ (সা)-এর চেয়ে বেশি প্রিয় আর কিছু ছিল না। 
আমরা তাকে দেখতাম এবং এই ধারণায় দীড়াতাম না যে, তিনি তা পছন্দ করেন 
না।”8 

তাকে বলা হয়েছে যে, »:১|| ১: অর্থাৎ হে সৃষ্টির সর্বোত্তম মানুষ! তিনি 
বললেন, (১..| 4245 ₹১।১১। 411১ “এ মর্যাদা ইবরাহীম (আ)-এর জন্য 
সংরক্ষিত ।”৫ 

হযরত ওমর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, “আমার 

ংসা এভাবে বাড়িয়ে কর না যেভাবে খৃস্টানরা ঈসা ইবন মরিয়ম (আ)-এর 
সম্পর্কে করেছিল। আমি তো কেবল আল্লাহ্র একজন বান্দা । তোমরা আমাকে 
আল্লাহ্‌র বান্দা ও তার রাসূল বলবে ।”৬ 
এক ধরনের হলদে রঙ যদ্বারা কাপড় রঞ্জিত করা হয়। 


কিতাবু'শ-শিফা', প্রতিশোধের কামনায় নয়, ভালবাসার টানে বলেছিল । 
তিরমিযী ও মুসনাদ আহমদ, ৩য় খণ্ড, ১৩২। 


রে শি ০০:৩৫ ৮ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪& ৭৬ 


আবদুল্লাহ ইবন আবী আওফা (রা) বর্ণনা করেন, “আল্লাহ্র রাসূল (সা) 
কোনরূপ লোক-লজ্জা অনুভব করতেন না কোন গোলাম কিংবা বিধবার সঙ্গে পথ 
চলতে এবং তাদের প্রয়োজন পূরণ করতে ।”১ হযরত আনাস (রা) বলেন, 
“মদীনার দাসী-বাদীরা কেউ এসে তার হাত ধরত এবং যা কিছু বলার বলত, যত 
দূর পারত হাত ধরে টেনে নিয়ে যেত ।”২ 

“আদী ইবন হাতেম আত-তাঈ (রা) যখন তার খেদমতে হাজির হলেন তখন 
তিনি তাকে নিজের ঘরে ডেকে নিলেন। একজন দাসী হেলান দেবার জন্য একটি 
বালিশ এগিয়ে দিল । তিনি বালিশটা নিয়ে “আদী ও তার মাঝে রেখে দিলেন এবং 
নিজে মাটির ওপর বসে পড়লেন । “আদী (রা) বলেন এ থেকেই আমি বুঝতে 
পারলাম তিনি কোন বাদশাহ নন ।৩ 

হযরত আনাস (রা) বর্ণনা করেন, “আল্লাহ্র রাসূল (সা) পীড়িতের সেবা 
করতেন, জানাযায় শরীক হতেন, গাধার ওপরও আরোহণ করতেন এবং 
ত্রীতদাসের দাওয়াতও কবুল করতেন ।”8 

জাবির (রা) বর্ণনা কেরন, “আল্লাহ্‌র রাসূল (সা) [চলার সময়] দুর্বল লোকদের 
কথা ভেবে চলার গতি শ্রথ করে দিতেন এবং তাদের জন্য দু'আ করতেন।”৫ 

আনাস (রা) বর্ণনা করেন, “আল্লাহ্‌র রাসূল (সা) যবের রুটি এবং স্বাদ নষ্ট 
হতে যাচ্ছে এমন তরকারির দিকে দাওয়াত দেওয়া হলেও তিনি তা কবুল 
করতেন ।”৬ 

তার থেকেই আরেকটি বর্ণনায় বলা হয়েছে যে, আল্লাহ্‌র রাসূল (সা) ইরশাদ 
করেন, “আমি একজন দাস, দাসের মতই খাই এবং দাসের মতই উপবেশন 
করি।”৭ 

‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবনি'ল-“'আস (রা) বর্ণনা করেন, “আল্লাহ্‌র রাসূল 
(সা) আমার এখানে তশরীফ নিলেন। আমি ছাল ভর্তি চামড়ার একটি বালিশ তার 
খেদমতে পেশ করলাম । তিনি মাটির ওপরই বসে পড়লেন এবং বালিশটি আমার 
ও তার মাঝে রেখে দিলেন ।”৮ 


বায়হাকী, রাসূলুল্লাহর বিনয় শীর্ষক অধ্যায়। 

মুসনাদ আহমাদ, ৩য় খন্ড, ১৯৮-২১৫ ও জামউল-ফাওয়াইদ, ২য় খন্ড, কিতাবু'ল-মানাকিব । ৩. 
যাদু'ল-মা'আদ, ১ম খন্ড, ৪৩। 

শামাইল তিরমিযী, এ বিনয়। 

মুনযিরীকৃত আত-তারগীব ওয়াত-তারহীব। 

শামাইল তিরমিযী ও মুসনাদ আহমাদ, ৩য় খন্ড, ২১১-২৮৯। 

আশ-শিফা', ১০১ পৃ. ৷ 

আল-আদাবু'ল-মুফরাদ, ১৭২ পৃ. । 


www.almodina.com 


LAA 


0G 2:0 


নবীয়ে রহমত-৪ ৭৭ 


“আল্লাহ্‌র রাসূল (সা) নিজের ঘর নিজেই পরিষ্কার করতেন, উট বাধতেন, 
পশুর ঘাসপাতাও দিতেন, খেদমতগারের সঙ্গে বসে একই আসনে খানা খেতেন, 
আটা মারতে তাকে সাহায্য করতেন এবং বাজার থেকে প্রয়োজনীয় সওদা নিজেই 
নিয়ে আসতেন ।”১ 


বীরত্ব, সাহসিকতা ও লজ্জা-শরম 

তার চরিত্রে বীরতৃ, সাহসিকতা ও লজ্জা-শরম (যাকে অধিকাংশ মানুষ 
পরস্পরের বিপরীত মনে করে) একই রূপ বর্তমান ছিল । তার লজ্জাশীলতা 
সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন, “তিনি পর্দানশীন কুমারী বালিকার 
চেয়েও অধিক লাজুক ছিলেন। কোন জিনিস তার অপসন্দনীয় হলে তার চেহারায় 
তার প্রতিক্রিয়া প্রতিফলিত হত ।২ অতিরিক্ত লজ্জা-শরমের কারণে কারো মুখের 
ওপর এমন কথা বলতে পারতেন না যা তার নিকট বিষাদের কারণ হবে । এটি 
অন্যকে সোর্পদ করতেন ।” হযরত আনাস (রা) বর্ণনা করেন, একবার আল্লাহ্‌র 
রাসূল (সা)-এর মজলিসে জনৈক ব্যক্তির কাপড়ে হলুদ রঙের প্রাধান্য দেখা 
যাচ্ছিল। যেহেতু তিনি কারো মুখের ওপর এমন কথা বলা পসন্দ করতেন না যা 
তার নিকট খারাপ লাগবে, এজন্য সে যখন উঠে পড়ল তখন তিনি লোকদেরকে 
বললেন যে, খুবই ভাল ছিল যদি তোমরা তাকে হলুদ রঙের কাপড় ব্যবহার করা 
ছেড়ে দেবার জন্য বলে দিতে ।৩ 

হযরত আয়েশা (রা) বলেন, “যখন তিনি কারো সম্পর্কে খারাপ কিছু জানতে 
পেতেন তখন তিনি তার নাম ধরে এ কথা বলতেন না যে, সে এ কাজ কেন 
করল, বরং তিনি এভাবে বলতেন, লোকের কি হল যে, তারা এ রকম বলে কিংবা 
এ রকম করে । তিনি তার বিরোধিতা করতেন বটে, কিন্তু করনেওয়ালার নাম 
প্রকাশ করতেন না।”৪ 

তীর বীরত্ব ও সাহসিকতা সম্পর্কে শেরে খোদা আলী মুর্তাযা (রা)-র সাক্ষ্য 
যথেষ্ট হবে বলে আশা করি । তিনি বলেন, “যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করত 
এবং মনে হত যে, চোখ কোটর থেকে বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমরা 
রাসূলুল্লাহ (সা)-কে খুঁজে বেড়াতাম যাতে তার আশ্রয় আমরা গ্রহণ করতে পারি 
এবং দেখতে পেতাম তিনি শত্রু থেকে খুব বেশি দূরে নন অর্থাৎ সে সময় 


১. কিতাবু'শ-শিফা', ১০১ পৃ. বুখারীর বর্ণনা মতে। 
২. বুখারী, কিতাবু'ল-মানাকিব । 

৩. শামাইল তিরমিযী । 

৪. আবু দাউদ । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭৮ 


এই অবস্থাই ছিল। আমরা রাসূলুল্লাহ (সা)-এর আশ্রয় নিচ্ছিলাম আর তিনি 
আমাদের সকলের তুলনায় শত্রুর সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন ।”১ 

হযরত আনাস (রা) বর্ণনা করেন, “আল্লাহ্‌র রাসূল (সা) সকলের চেয়ে বেশি 
সুন্দর ও দীপ্তিমান, সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি বীর-বাহাদুর ছিলেন । 
এক রাত্রে মদীনার লোকেরা ভীত-সন্ত্স্ত হয়ে পড়ল এবং যেদিক থেকে আওয়াজ 
আসছিল লোকেরা সেদিকে ছুটে গেল। পথিমধ্যে সকলের সঙ্গে রাসূলুল্লাহ (সা) 
-এর সাক্ষাত। তিনি তখন ফিরে আসছিলেন । তিনি আওয়াজ পেতেই সকলের 
আগেই বেরিয়ে পড়েছিলেন । তিনি বলে চলছিলেন £ ভয় পাবার কারণ নেই, কোন 
ভয় নেই। তিনি সে সময় আবু তালহা (রা)-এর অশ্বপৃষ্ঠে সমাসীন ছিলেন যার 
পিঠে জীনও ছিল না। তার কাধে তখন তলোয়ার ঝুলছিল। তিনি ঘোড়ার প্রশংসা 
করতে গিয়ে বলেন, আমি তাকে সমুদ্রের মত গতিশীল, প্রবহমান ও দ্রুত 
গতিসম্পন্ন পেয়েছি।”২ 

ওহুদ ও হুনায়ন যুদ্ধে যখন বড় বড় বীর-বাহদুর শত্রুপক্ষের আক্রমণের 
তীব্রতায় বিক্ষিপ্ত ও দিশেহারা হয়ে পড়েছিল এবং রণক্ষেত্র ফাকা হয়ে গিয়েছিল সে 
সময়ও তিনি তার খচ্চরের ওপর তেমনি নিরুদ্দিগ্ন ও প্রশান্ত চিত্তে ও দৃঢ়তার সঙ্গে 
আপন অবস্থানে অটল ছিলেন । মনে হচ্ছিল যেন কিছুই হয়নি । তিনি তখন নিম্নোক্ত 
কবিতাটি আবৃত্তি করে চলেছিলেন ঃ 

৮01] ১০ ০21 0014 3৫5 Jl UH 

“আমি নবী মিথ্যা নই; আবদুল মুত্তালিবের বংশধর আমি (এও তেমনি মিথ্যা 

নয়)।” 


শ্নেহ-ভালবাসা ও সাধারণ দয়ামায়া 

এই ধরনের বীরত্ব ও সাহসিকতার সাথে সাথেই তিনি অত্যন্ত রহমদিল 
ছিলেন। তীর চক্ষু খুব সহজেই অশ্রুসিক্ত হয়ে উঠত । 

দুর্বল মানুষ, এমন কি অবলা পশুর প্রতি সদয় ব্যবহারের জন্যও তিনি নির্দেশ 
দিতেন। শাদ্দাদ ইবন আওস (রা) বলেন, আল্লাহ্‌র রাসূল (সা) বলেছেন, “আল্লাহ 
তা'আলা প্রতিটি জিনিসের সঙ্গে ভাল ব্যবহার ও কোমল আচরণের নির্দেশ 
দিয়েছেন। এজন্য হত্যা করতে চাইলেও ভালভাবে কর, যবাহ করলেও ভালভাবে 
১. আশ-শিফা', ৮৯ পৃ. ৷ 


২. আল-আদাবু'ল-মুফরাদ, ৪৬ বুখারী-মুসলিমের বর্ণনাসূত্রে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪ ৭৯ 


কর । তোমাদের কেউ পশু যবাহ করতে চাইলে সে যেন তার ছুরি ভালভাবে শান 
দিয়ে নেয় এবং যবাহ্র পশুকে যেন আরাম দেয় ।”১ 

হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি একটি বকরী 
যবাহর জন্য মাটিতে শুইয়ে দিয়ে ছুরিতে শান দিতে লাগল । রাসূলুল্লাহ (সা) তা 
দেখে তাকে বললেন, “তুমি কি তাকে দুবার মারতে চাও? তাকে শুইয়ে দেবার 
আগেই কেন তুমি ছুরিতে শান দিয়ে নিলে না?”২ 

তিনি সাহাবায়ে কিরাম (রা)-কে জীব-জানোয়ারকে ঘাসপাতা দেবার জন্য 
নির্দেশ দিতেন এবং তাদেরকে পেরেশান করতে ও তাদের পিঠে সাধ্যাতীত বোঝা 
চাপাতে নিষেধ করেন। পশুর কষ্ট দূর করা এবং তাদেরকে আরাম-আয়েশ 
দেওয়াকে ছওয়াব ও পুরস্কারের কারণ এবং আল্লাহ্র নৈকট্য লাভের মাধ্যম বলে 
বর্ণনা করেন। তিনি এর ফযীলতও বর্ণনা করেন । হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা 
করেন, “এক ব্যক্তি কোথাও সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে তার তীব্র পিপাসা 
লাগে। তিনি একটু দূরে একটি কুয়া পেলেন এবং এতে নেমে পড়লেন পানি 
পানের পর তিনি ওপরে উঠে এসে দেখতে পেলেন যে, একটা কুকুর পিপাসার 
তীব্রতায় পানি না পেয়ে কাদা চাটছে । লোকটি মনে মনে ভাবলেন, পিপাসায় আমার 
যেই অবস্থা হয়েছিল এর অবস্থাও তাই । তিনি পুনরায় কুয়ায় অবতরণ করলেন, 
স্বীয় চামড়ার মোজায় পানি ভর্তি করলেন, অতঃপর পানি ভর্তি মোজাটি দাত দিয়ে 
কামড়ে ধরে ওপরে উঠে আসলেন এবং কুকুরটাকে পানি পান করালেন । আল্লাহ 
তা'আলা তার এই আমলকে কবুল করলেন এবং তার বিগত জীবনের সকল 
অপরাধ ক্ষমা করেন। লোকেরা আরয করল, ইয়া রাসূলাল্লাহ! পশু-পাখি ও 
জীব-জানোয়ারের ব্যপারেও পুরস্কার রয়েছে? তিনি বললেন ঃ সৃষ্টি জগতের এমন 
প্রতিটি বস্তুতে পুরস্কার রয়েছে যার প্রাণ রয়েছে, যা তরতাজা ও জীবন্ত ।”৩ 

আবদুল্লাহ ইবন ওমর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, “জনৈক 
মহিলাকে কেবল এজন্যই শাস্তি দান করা হয়েছিল যে, সে তার বিড়ালটাকে খেতে 
দেয়নি, বিড়ালটাকে বেঁধে রাখার কারণে কোন কিছু শিকার করে খেতে পারেনি । 
ফলে বিড়ালটা মারা গিয়েছিল ।”৪ 

সুহায়ল ইবন ‘আমর (অন্য বর্ণনায় সুহায়ল ইবনু'র-রবী ইবন “আমর) [রা] 
তাবারানী ও হাকিম-এর মতে হাদীছটি বুখারীর শর্ত মুতাবিক সহীহ্‌। 


বুখারী, কিতাবু'ল-মুসাকাত: মুসলিম. পশুকে পানি পান করাবার ফযীলত শীর্ষক অধ্যায় । 
ইমাম নববী, মুসলিম বর্ণিত ৷ 


94 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮০ 


বর্ণনা করেন যে, আল্লাহ্র রাসূল (সা) একবার পথ চলতে একটি উটের পাশ দিয়ে 
যাচ্ছিলেন । উটটা অনাহারে থাকার দরুন শীর্ণকায় হয়ে গিয়েছিল এবং তার পেট 
পিঠের সাথে লেগে গিয়েছিল । এতদ্দৃষ্টে (উটের মালিককে ডেকে) তিনি বললেনঃ 

“এইসব অবলা পশুর ব্যাপারে আল্লাহ্‌কে ভয় কর। এর পিঠে যখন আরোহণ 
করবে, তখন ভালভাবে আরোহণ করবে । যখন যবাহপূর্বক তার গোশ্ত ভক্ষণ 
করবে তখনও যেন সে ভাল অবস্থায় থাকে ।”* 

“আবদুল্লাহ ইবন জা“ফর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) জনৈক আনসারীর 
ঘেরাও পাঁচিলের ভেতর প্রবেশ করলেন। ভেতরে একটি উট ছিল৷ রাসূল (সা) 
-কে দেখতেই উটটা ডাকতে লাগল এবং তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু 
প্রবাহিত হতে লাগল । আল্লাহ্‌র রাসূল (সা) তার কাছে গেলেন এবং তার কুঁজ ও 
পিঠের ওপর হাত বুলালেন। এতে উটটা শান্ত হয়ে গেল। এরপর তিনি জিজ্ঞেস 
করলেন, উটটার মালিক কে? এমন সময় একজন আনসারী যুবকের আবির্ভাব ঘটল 
এবং উটটা তার বলে জানাল । তিনি তাকে বললেন, “আল্লাহ তা'আলা যে পশুর 
ব্যাপারে তোমাকে মালিক বানিয়েছেন তাকে কি তুমি ভয় পাও না? সে তোমার 
বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে যে, তুমি তাকে কষ্ট দাও এবং সব সময় 
তাকে কাজে লাগিয়ে রাখ ।”২ 

হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, আল্লাহ্‌র রাসূল (সা) বলেন, “যদি 
তোমরা সবুজ শ্যামল কোন জায়গায় যাও তখন সেখানে জোরে হাটবে ৷ যদি রাত্রে 
কোথাও ছাউনি ফেলতে হয় তবে রাস্তার ওপর ফেলবে না এজন্য যে, সেখানে 
জীব-জানোয়ারের চলাফেরা ঘটে থাকে এবং পোকা-মাকড় আশ্রয় নেয়।”৩ 

ইবন মাসউদ (রা) বর্ণনা করেন আমরা আল্লাহ্র রাসূল (সা)-এর সঙ্গে 
একবার এক সফরে ছিলাম । তিনি একটি জরুরী প্রয়োজনে সেখান থেকে 
কিছুক্ষণের জন্য অন্যত্র গমন করেন। ইতোমধ্যে আমরা একটা ছোট্ট পাখি 
দেখতে পেলাম যার সাথে আরও দু'টো ছানা ছিল। আমরা ছানা দু'টো নিয়ে 
নিলাম ৷ পাখিটা তা দেখে পাখা ঝাপটাতে লাগল । এমন সময় আল্লাহ্‌র রাসূল (সা) 
ফিরে এলেন এবং এ দৃশ্য দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন ঃ ছানা দু'টো ছিনিয়ে 
এনে পাখিটাকে কে কষ্ট দিয়েছে ? এরপর তিনি ছানা দু'টো যথাস্থানে ফিরিয়ে 
দেবার হুকুম দিলেন । সেখানে আমরা পিঁপড়ার একটা টিবি দেখতে পাই এবং তা 


১. আবূ দাউদ - 53411 ৮1০ (011 ১০ €2 ১১৬০৭ অধ্যায় । 
২. আবু দাউদ, পূর্বোক্ত অধ্যায় । 
৩. মুসলিম। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮১ 


জ্বালিয়ে দেই । তিনি জিঞ্জেস করলেন £ এটা কে জ্বালিয়েছে ? আমরা বললাম ঃ 
আমরাই এ কাজ করেছি। তিনি বললেন ঃ আগুনে পুড়িয়ে শাস্তি দেবার অধিকার 
কেবল আল্লাহ রাববু'ল-আলামীনের ৷ 

খাদেম, চাকর-বাকর ও শ্রমিকদের সাথে, যারা আর পাচজন মানুষের মতই 
মানুষ, যাদের তাদের মনিব ও মালিকের ওপর অবদান রয়েছে, তিনি সদ্ব্যবহার 
করার যেই শিক্ষা দিয়েছেন তা এর অতিরিক্ত । হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) 
বলেন আল্লাহ্‌র রাসূল (সা) বলেছেন, “তোমরা যা খাও তাদেরকেও তাই খেতে 
দাও, তোমরা যা পরিধান কর তাদেরকেও তাই পরিধান করাও আর আল্লাহ 
তা'আলার মাখলৃককে শাস্তিতে নিক্ষেপ কর না।২ যাদেরকে আল্লাহ তা'আলা 
তোমাদের অধীনস্থ করেছেন, তারা তোমাদের ভাই, তোমাদের খাদেম ও 
তোমাদেরই সাহায্যকারী মদদগার । যার ভাই যার অধীনে তার উচিত হবে সে যা 
খাবে তাকেও তাই খাওয়াবে, যা নিজে পরবে তাকেও তাই পরতে দেবে । তাকে 
এমন কাজ করতে দেবে না যা তার শক্তির বাইরে । যদি তাকে এমন কাজ করতে 
দিতেই হয় তবে তুমি তার কাজে সহযোগী হবে, তাকে সাহায্য করবে ।”৩ 

আবদুল্লাহ্‌ ইবন ওমর (রা) বলেন, এক বেদুঈন রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে 
এল এবং জিজ্ঞেস করল, “আমি আমার নওকরকে দিনে কতবার ক্ষমা করব ?” 
তিনি বললেন, “সত্তর বার।”৪ বর্ণনাকারী আরও বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 
“শ্রমিকের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার প্রাপ্য পারিশ্রমিক তাকে দিয়ে দাও।”৫ 
বিশ্বজয়ী, পরিপূর্ণ ও চিরন্তন নমুনা 

হযরতু'ল উত্তায মওলানা সায়্যিদ সুলায়মান নদভীর বিখ্যাত গ্রন্থ “খুতবাতে 
মাদ্রাজ'-এর একটি অংশ উদ্ধৃত করার মাধ্যমে এই অধ্যায়ের পরিসমাপ্তি টানতে 
চাই যেখানে সায়্যিদ সাহেব রাসূলুল্লাহ (সা)-এর পরিপূর্ণ, বিশ্বজয়ী ও অবিনশ্বর 
জীবন-চিত্র, তার ব্যাপকতা ও পরিপূর্ণতা, মানব জাতির সকল স্তর ও সকল শ্রেণীর, 
অধিকন্তু সব রকমের পরিবেশ, সকল যুগ, সকল পেশা, মোটকথা সর্বপ্রকার 
অবস্থা, জীবনের প্রতিটি স্তর ও পর্যায়ের জন্য তার পরিপূর্ণ ও সামগ্রিক দিকনির্দেশনা 


১. আবু দাউদ, কিতাবু'ল-জিহাদ । 

২. বুখারী, আল-আদাবু'ল-মুফরাদ, ৩৮ পু. ৷ 
৩. বুখারী, ও আবু দাউদ । 
৪ 
৫ 


| ইবনে মাজা, আবওয়াবু'র-রুহুন, শ্রমিকের পারিশ্রমিক অধ্যায় । 
৩১ -- 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮২ 


ও মহোত্তম আদর্শ অত্যন্ত প্রভাবমগ্ডিত ভাষায় অলঙ্কারপূর্ণ ভঙ্গীতে পেশ করেছেন । 
তিনি বলেন ঃ 


“সর্বশ্রেণীর মানুষের জন্য সর্বাবস্থায় আদর্শ স্থানীয় এবং মানুষের সর্বপ্রকার 
বিশুদ্ধ মানসিকতার সুষ্ঠু বিকাশ, পূর্ণাঙ্গ আচার-পদ্ধতি ও চরিত্রের সমন্বয় যার 
জীবন-চরিতে ঘটেছে তিনি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নন। 
আপনি যদি বিত্তশালী হয়ে থাকেন তবে মক্কার আদর্শ ব্যবসাপতি ও বাহরায়নের 
বিত্তবান মহাপুরুষের আদর্শ অনুসরণ করুন । দীনহীন দরিদ্র হয়ে থাকলে শিবে 
আবূ তালিবের নিঃসহায় বন্দী ও মদীনায় আশ্রয় গ্রহণকারী মেহমানের হালচাল 
শুনুন। আপনি সম্রাট হয়ে থাকলে আরব সম্রাটের ইতিকাহিনী পাঠ করুন, শাসিত 
হয়ে থাকলে কুরায়শদের শাসিত শোষিত মুহাম্মাদ (সা)-এর দিকে একটু দৃকপাত 
করুন৷ বিজয়ী হয়ে থাকলে বদর ও হুনায়ন বিজয়ী মহাবীর সেনাপতির দিকে লক্ষ্য 
করুন। পরাজিত হয়ে থাকলে ওহুদ যুদ্ধের শিক্ষা গ্রহণ করুন । আপনি যদি উস্তাদ 
বা শিক্ষক হয়ে থাকেন, তবে সুফ্ফা শিক্ষাগারের আদর্শ শিক্ষকের আদর্শ সামনে 
রাখুন। ছাত্র বা শাগরিদ হয়ে থাকলে জিবরাঈল রুহুল আমীনের সম্মুখে উপবিষ্ট 
আদর্শ ছাত্রকে অনুসরণ করুন ৷ আপনি যদি ওয়ায়েজ, উপদেশদাতা বা বক্তা হন, 
তবে মদীনার মসজিদের মিম্বরে দণ্ডায়মান মহাপুরুষের আদর্শ বাণী শুনুন । নিঃ 
নিঃসহায় অবস্থায় সত্যের প্রচার ও প্রতিষ্ঠার দায়িত পালনে যদি আপনি আগ্রহী হন, 
তবে মক্কার নিঃসহায় মহাপুরুষের আদর্শ আপনার সম্মুখে রয়েছে। খোদায়ী 
শক্তিতে বলীয়ান হয়ে দ্ুশমনকে পরাভূত ও প্রতিপক্ষকে দুর্বল করে থাকলে 
মক্কাবিজয়ী মহাপুরুষের আদর্শ অবলোকন করুন। বিষয় সম্পত্তি ও পার্থিব 
ব্যাপারসমূহকে গোছানোর ব্যাপারে খয়বর, বনি নযীর ও ফাদাকের ভূ- 
সম্পত্তিসমূহের মালিকের আদর্শ আপনার সন্মুখে রয়েছে। পিতৃহীন এতিমের জন্য 
রয়েছে আবদুল্লাহ ও আমেনার দুলালের আদর্শ, শিশু বালকের জন্য রয়েছে হালিমার 
যুবকের আদর্শ । আপনি যদি ব্যবসা ব্যাপদেশে সফরে থাকেন তবে বসরার বিদেশী 
বণিকের দৃষ্টান্ত আপনার সম্মুখে রয়েছে। আপনি যদি আদালতের বিচারপতি অথবা 
পঞ্চায়েতের সালিশ হন, তবে প্রভাত সূর্যের পূর্বে কা'বায় প্রবেশকারী বিচারকের 
প্রতি লক্ষ্য করুন হাজরে আসওয়াদকে কাবার এক কোণে কেমন করে রেখে 
দিচ্ছেন। মদীনার খেজুর পাতায় ছাওয়া মসজিদে উপবিষ্ট বিচারপতিকে লক্ষ্য 
করুন আইনের বেলায় যার কাছে বাদশাহ-ভিখারী ও আমীর-গরীবের মধ্যে 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৩ 


পার্থক্যের কোন বালাই নেই । আপনি স্বামী হয়ে থাকলে খাদীজা ও আয়েশার 
পৃণ্যাত্মা স্বামীর আদর্শ চরিত পাঠ করুন । আপনার সন্তান-সন্ততি থাকলে ফাতেমার 
জনক ও হাসান-হুসায়নের নানার আদর্শ আপনার সম্মুখে রয়েছে । মোটকথা, আপনি 
যে কেউ হন না কেন, সর্বাবস্থাযই আপনার জীবনপথে চলার জন্য আদর্শ ও 
আলোর দিশা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের ব্যাপক জীবন-চরিতে 
নিহিত রয়েছে। এজন্য সর্বশ্রেণীর আদর্শ অনুসন্ধিৎসু ও নূরে ঈমানের তলবগারদের 
জন্য একমাত্র মোস্তাফা-চরিতেই আলোর দিশা ও মুক্তির পথ নিহিত রয়েছে। 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের জীবনাদর্শ যার সম্মুখে রয়েছে, একাধারে 
নূহ, ইবরাহীম, আইয়ুব, ইউনুস ও মূসা-ঈসা মহাপুরুষবর্গের আদর্শ জীবন- 
চরিতসমূহ তার চোখের সামনে রয়েছে । অন্য সকল নবীর জীবন-চরিতসমূহ যেন 
একইধরনের দ্রব্যসামগ্রীর বিপণীমালা আর মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের 
আচার-ব্যবহার ও জীবনচরিত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিপণীকেন্দ্র, যেখানে সকল ধরনের 
ক্রেতা ও সব রকমের পণ্যসামথীর ছড়াছড়ি রয়েছে ।”১ 


১. ৮১:14 “খুতবাতে মাদ্রাজ”-এর বাংলা অনুবাদ “নবী 
চিরন্তন” থেকে গৃহীত। -অনুবাদক 


www.almodina.com 


Al ১৯৯১]। 41115 


নি. PA MEd P| 

I 1 22 9 | 4৬০ GS 
ঈসায়ী ষষ্ঠ শতকের কথা । তখন ব্যাপক হারে আল্লাহ্‌র প্রিয় সৃষ্টি এই মানুষ 
আত্মহত্যার জন্য কেবল উদ্যতই ছিল না, বরং উন্মত্ত এক প্রতিযোগিতায় মেতে 
উঠেছিল। আত্মহত্যার প্রতি তাদের প্রবণতাদৃষ্টে মনে হচ্ছিল যেন এ আত্মহত্যাই 
মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া-পাওয়া। আত্মহত্যার জন্যে সে যেন মানত 
করেছে, কসম খেয়েছে। সে কসম যেন কোনক্রমেই ভাঙা যাবে না। পবিত্র 
কুরআন সেই ভয়াবহ পরিস্থিতিরই চিত্রাঙ্কন করেছে অত্যন্ত নিপুণভাবে, যে চিত্রাঙ্কন 
অসম্ভব কোন সুদক্ষ শিল্পী, সাহিত্যিক, ওপন্যাসিক কিংবা এঁতিহাসিকের পক্ষে ৷ 


952 (ECE CDOS ul EK PE OP GE 
+ ie PSIG ৫ 0০ 7৮৮05 Ue EE 0981 (০ 

“আর তোমাদের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহকে স্মরণ কর £ তোমরা ছিলে 
পরস্পরের শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন। ফলে তার 
অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে । তোমরা ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে । 
অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন” (সূরা আল ইমরান £ 
১০৩)। 

এতিহাসিক ও জীবনচরিতকারদের প্রতি আল্লাহ রহম করুন! জাহেলী যুগের 
সঠিক ও যথার্থ চিত্র আমাদের সামনে তুলে ধরতে তারা সক্ষম হননি । আসলে এ 
জন্য তারা সম্পূর্ণ নির্দোষ । তাদের প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ । কেননা তখনকার 
সেই অবর্ণনীয়, ভয়াবহ ও সঙ্গীন পরিস্থিতির সঠিক চিত্রাঙ্কন কলমের পক্ষে ছিল 
অসম্ভব । তার ব্যাখ্যা-বিশ্লেষণ ছিল ভাষা ও সাহিত্যের নাগালের বাইরে । সুতরাং 
একজন এতিহাসিকের পক্ষে তার যথার্থ চিত্রাঙ্কন কিভাবে সম্ভব? 

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের আবির্ভাবকালে জাহেলী যুগের সমস্যা 
কি শুধু সামাজিক বিপর্যয় ও নৈতিক অবক্ষয়ের সমস্যা ছিল? শুধু মূর্তিপূজার সমস্যা 
ছিল? শুধু মদ-জুয়া, অশ্লীলতা, নগ্নতা, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের সমস্যা 
ছিল? নাকি জালিম শাসকের জুলুম ও অর্থনৈতিক শোষণের সমস্যা ছিল ? সে 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৫ 


সমস্যা কি শুধু নিরপরাধ ও নিষ্পাপ নবজাত কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করার 
সমস্যা ছিল? না! বরং আসল সমস্যা ছিল গোটা মানবতাকে মাটিচাপা দিয়ে 
নির্দয়ভাবে হত্যা করার সমস্যা । 

অন্ধকার যুগ পেরিয়ে গেছে। সে যুগের হিংস্র মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে মাটির 
নিচে । সেই লোমহর্ষক চিত্র এখন দৃষ্টির অন্তরালে । এখন কি করে আমরা তার 
চিত্রাঙ্কন করব ? কিভাবে তা অনুভবযোগ্য ও দৃষ্টিখাহ্য করে তুলে ধরব ? শুধু বলতে 
পারি- সে ছিল জাহেলী যুগ। 

অন্ধকারাচ্ছন্ন এক পৃথিবী! সভ্যতা-সংস্কৃতি বিচ্ছিন্ন এক আঁধার দুনিয়া । সে 
যুগের সে পৃথিবীর বাসিন্দা ছাড়া কেউ বুঝতে পারবে না সে যুগকে। উপলব্ধি 
করতে পারবে না সে যুগের ভয়াবহতাকে । কোন চিত্রশিল্পী যদি এখন একটি ছবি 
আঁকে যাতে গোটা মানব জাতিকে এক দারুণ সুদর্শন ও দৃষ্টিনন্দন মানুষের 
আকৃতিতে ফুটিয়ে তোলা হয়েছে, সমস্ত সৃষ্টিলোকের ভেতরে যার সৌন্দর্যের অপূর্ব 
ঝলক নজরে পড়েছে, যাকে আল্লাহ খেলাফতের তাজ পাঠিয়েছেন, শ্রেষ্ঠত্‌ 
দিয়েছেন সমস্ত সৃষ্টিলোকের মাঝে, যার আগমনে এই উজাড় ও বিরান পৃথিবী 
পরিণত হয়েছে বসন্ত বিরাজিত উদ্যানে । অতঃপর চোখের সামনে ভেসে উঠল 
আরেকটি চিত্র । একটু আগের সেই মানুষটি ঝাঁপিয়ে পড়তে উদ্যত হচ্ছে এক 
গভীর পরিখায় যেখান থেকে উদগীরিত হচ্ছে আগ্নেয়গিরির লাভাস্রোত। ঝাপ 
দেবার জন্যে সে সম্পূর্ণ প্রস্তুত। পা সামনে বাড়িয়ে দিয়েছে, এক্ষুণি সে ঝাঁপিয়ে 
পড়বে । কয়েক মুহূর্ত পেরুতে না পেরুতেই ঝাঁপিয়ে পড়ল। হারিয়ে গেল 
ভয়ংকর অন্ধকারে, অনন্ত মৃত্যু বিভীষিকায়! তাহলে সম্ভবত চিত্রশিল্পলীর এই 
চিত্রাংকন রাসূলের আবির্ভাবকালীন জাহেলী যুগের কিঞ্চিৎ চিত্র ফুটে উঠতে পারে । 
এই বাস্তবতার দিকে ইশারা করেই আল-কুরআনে ইরশাদ হয়েছে অত্যন্ত 
০০৮০৪ 


“আর তোমরা ছিলে অগ্রিকুণ্ডের পাড়ে, সেখান থেকে তিনি তোমাদেরকে রক্ষা 
করলেন ।” 

এই বিষয়টি নবুওয়াতের ভাষায় আরো বিশদভাবে বর্ণিত হয়েছে এভাবে, 
“আমার এই দাওয়াত ও হিদায়াতের উপমা যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এমন 
ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্্লিত করল । যখন তার আলো আশপাশে ছড়িয়ে পড়ল 
তখন পোকামাকড় ও কীটপতঙ্গ আগুনে ঝাপিয়ে পড়তে লাগল । অনুরূপ তোমরাও 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৬ 


আগুনে ঝাঁপিয়ে পড়তে উদ্যত আর আমি তোমাদের বাহু ধরে তোমাদেরকে 
বীচাতে চাই”(সহীহ বুখারী)। আসলে মানবতার কিশতিকে নিরাপদে পাড়ে 
ভিড়ানোই ছিল মূল সমস্যা । কেননা মানুষ যখন সঠিক অবস্থায় ফিরে আসবে, যখন 
তার জীবনে আসবে স্বস্তি, ভারসাম্য ও সঠিক চেতনাবোধ, তখন মানুষের 
স্থাপত্যশিল্প, উন্নয়নশীলতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি মূর্তিমান হয়ে বিকশিত হবে 
তাদের সামনে যাদের আছে যোগ্যতা, যারা মানবতার বন্ধু ও সাহায্যকারী । এ 
দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, গোটা মানবতাই নবী-রাসূলদের কাছে ঝণী । তারাই 
তো মানবতাকে উদ্ধার করেছেন সেই মহাবিপদ থেকে, যা নাঙা তলোয়ারের মত 
মানবতার মাথার ওপর এক চরম মুহুর্তের অপেক্ষা করছিল। দুনিয়ার কোন 
বিদ্যাপীঠ, কোন দর্শন কিংবা কোন বিজ্ঞান ও প্রযুক্তি তাদের খণ শোধ করতে 
পারবে? সত্যি কথা বলতে কি, বর্তমান পৃথিবী ও সাম্প্রতিক বিশ্বও তাদের কাছে 
খণী। কারণ তারা মানবতাকে উদ্ধার না করলে কে পেত জীবনের স্বাদ ও 
স্বাধীনতার সুখ? কেননা পরিস্থিতি এমন নাযুক আকার ধারণ করেছিল যে, মানুষ 
অবস্থার নীরব ভাষায় বারবার শুনিয়ে দিয়েছে যে, সে এই পৃথিবীতে বসবাসের 
অধিকার হারিয়ে ফেলেছে। তার হৃদয় এখন পাষাণ, দয়ামায়াশূন্য । মানবতার জন্য 
এখন সে বহন করে না কোন করুণা ও রহমতের পয়গাম । সে নিজের বিরুদ্ধে 
এখন নালিশ জানাচ্ছে মহাপ্রভুর আদালতে, সাক্ষ্য দিচ্ছে নিজের বিরুদ্ধে, চূড়ান্ত 
রায়ের জন্য মোকদ্দমার কাগজপত্র পুরা প্রস্তুত । এক কঠিন শাস্তির জন্য নিজেকে 
পেশ করেছে, বেছে নিয়েছে মৃত্যুদণ্ড । কিন্তু এতে অবাক হওয়ার কিছুই নেই। 
সভ্যতা-সংস্কৃতি যখন স্বাভাবিক সীমারেখা অতিক্রম করে, বিস্তৃত হয়ে পড়ে 
চারিত্রিক উৎকর্ষের কথা, বরং আরো এক ধাপ সামনে বেড়ে পরিষ্কার ভাষায় 
অস্বীকার করে বসে চারিত্রিক উৎকর্ষের অবদানকে, যখন মানুষ গাফেল হয়ে যায় 
যাবতীয় মহান উদ্দেশ্য সম্পর্কে, যখন সে জাগতিকতাকে বুকে আঁকড়ে ধরে 
উপেক্ষা করে অন্য সব বাস্তবতাকে, যখন সে পাশবিকতার দিকচিহৃহীন দিগন্তে 
লাগামহীন পাগলা ঘোড়ার মত ছুটে বেড়ায়, যখন সে সকল প্রকার মানবীয় গুণের 
বদলে হিংস্ৰ শ্বাপদের আকৃতি ধারণ করে, যখন তার মাঝে জন্ম নেয় এক কাল্পনিক 
উধর, যখন সে স্বীকার করে নেয় নফসে আম্মারার পূর্ণ বশ্যতা, যখন মানবতাকে 
ঘিরে ফেলে পাগলামির ঘোর আচ্ছন্রতা, তখনই (মানবতার সেই মহাদুর্দিনে) 
অপারেশন ও অস্ত্রোপচারের জন্য আল্লাহ্‌ পাঠান একদল সার্জনকে ৷ তারা এসে শুরু 
করেন অস্ত্রোপচার, সমূলে কেটে ফেলেন বিষাক্ত অংশ, দূর করে দেন পাগলামির 
নেশা । কোন জাতির সভ্যতা-সংস্কৃতির বিকৃতি ও বিলুপ্তি দেশ ও রাজ্য হারানোর 
চেয়েও সাংঘাতিক ও ভয়াবহ । এক দুর্বল রোগী যদি পাগল হয়ে যায়, তাহলে তার 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৭ 


কারণে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে ঠিকই, কিন্তু একটু ভেবে বলুন তো 
গোটা মানবতাই যদি পাগল হয়ে যায়, যদি ভেঙে যায় হাজার বছরের লালিত 
সভ্যতা-সংস্কৃতি, দলিত-মথিত হয়ে যায় মানবতা ও ইনসানিয়াতের সবুজ কোমল 
দূর্বাগুলো, তবে সীমা থাকবে কি অশান্তি ও নৈরাজ্যের ? 


সম্ভব হবে কি এর কোন চিকিৎসা ? 

বিশ্বাস করুন ! জাহেলী যুগে সভ্যতা-সংস্কৃতি ও সুস্থ নপর জীবনের ওপরই 
শুধু বিপর্যয়ের ধস নেমে আসেনি, সভ্যতা-সংস্কৃতি ও নগর জীবন পরিণত হয়েছিল 
এক বিকৃত গলিত লাশে । মানুষ মানুষকে শিকার করত হিংস্র নেকড়ের ন্যায় । 
তারপর তার হৃদয়হীনতার সামনে যখন সে মানুষটি মৃত্যুর সাথে লড়াই করত, 
মৃতু) যন্ত্রণায় ছটফট করত তখন এই অমানবিক করুণ দৃশ্যের সামনে দাড়িয়েও 
মজা লুটত তার নিষ্ঠুর দৃষ্টি-পাষাণ হৃদয়, ঠিক সেভাবে যেভাবে আমাদের কারো 
হৃদয় ফুল বাগান ও গাছপালার মনোরম দৃশ্যে ও ছায়া-ঘেরা পরিবেশে আনন্দে 
উদ্বেল হয়। 

এবার দৃষ্টি ফেরান রোমান ইতিহাসের দিকে । দেখবেন তাদের বিজয় গাথা ও 
বীরত্রে ইতিহাস আলো ঝলমলে ৷ মন কেড়ে নেয় তাদের সুচারু ব্যবস্থাপনা ও 
দক্ষ রাজ্য পরিচালনা । সভ্যতা-সংস্কৃতিতেও পিছিয়ে নেই তারা । কিন্তু অপর দিকে 
কেমন করে তাদের অমানবিকতা ও নিষ্ঠুরতার চিত্র তুলে ধরেছেন একজন 
ইউরোপীয় এতিহাসিক তাও একটু পড়ে দেখুন । 

“রোমানদের কাছে সবচেয়ে বেশি মজাদার ও চিত্তাকর্ষক দৃশ্য হত সেটি, যখন 
তরবারির যুদ্ধে দুই স্বগোত্রীয় পাহলোয়ানের মধ্যে পরাজিত ব্যক্তি ক্ষত-বিক্ষত হয়ে 
রক্তে লাল হয়ে ঢলে পড়ত মৃত্যুর কোলে আর তার মুখ থেকে শেষবারের মত 
উচ্চারিত হত মৃত্যু পথযাত্রী মানুষের ব্যথা-করুণ গোগানি। তখন তাদের আনন্দের 
আর সীমা-পরিসীমা থাকত না । মনে হত তারা যেন তলোয়ারের আঘাতে আঘাতে 
জর্জরিত এই মানুষটির সামনে দাড়িয়ে পৃথিবীর সবচেয়ে মজাদার দৃশ্য অবলোকন 
করছে। হাসি-উল্লাসের বিকৃত ধ্বান তুলে তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে 
পড়ত আনন্দের আতিশয্যে । এই মৃত্যু পথযাত্রী অসহায় মানুষটির গোঙানি তাদের 
কানে যেন মধু ঢালছে অপূর্ব সংশ।তের সুর লহরীর মত। ওদিকে শান্তি-শৃংখলা 
রক্ষাকারী পুলিশ বাহিনীর কিছুই করার থাকত না। সবকিছু বেসামাল হয়ে তাদের 
নিয়ন্ত্রণের বাইরে চলে যেত” (দ্র. মি. Leck) প্রণীত History of 
European Morals )। 


মোটকথা, তখন মানুষ ছিল না, ছিল মানুষের খোলস । মানবতার মোকদ্দমা 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৮ 


চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিল আল্লাহর আদালতে ৷ ঠিক তখনই প্রেরিত হলেন 
মুহাম্মাদ (সা) আর ঘোষণা এল £ 
Us VLA 
“হে নবী ! তোমাকে আমি জগতসমূহের জন্য বিশেষ রহমতস্বরূপ প্রেরণ 
করেছি ।” 


মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের আবির্ভাব 
এক নতুন পৃথিবী 

প্রকৃতপক্ষে বর্তমান যুগ ও আগামী দিনের অনাগত যুগ সম্পূর্ণরূপে মুহাম্মাদ 
(সা)-এর আবির্ভাব, তার ব্যাপকভিত্তিক চিরন্তন দাওয়াত ও তার চেষ্টা, সাধনা ও 
ত্যাগ-তিতিক্ষার কাছে ভীষণভাবে খাণী। তিনিই নাঙা তলোয়ারের নিচ থেকে 
মানবতাকে উদ্ধার করেছেন । অতঃপর মানবতার হাতে তুলে দিয়েছেন এক নতুন 
উপহার যা মানবতাকে দান করেছে এক নতুন জীবন, নতুন উদ্যম, নতুন শক্তি, 
নতুন সম্মান ও নতুন করে পথ চলার হিম্মত ও পাথেয়, আর সেই উপহারের 
বদৌলতেই মানবতা তাহযীব-তমদ্দুন, সভ্যতা-সংস্কৃতি, বিদ্যা-বুদ্ধি ও বিজ্ঞান- 
প্রযুক্তি, সর্বোপরি ন্যায়নিষ্ঠা, আধ্যাত্মিকতা এবং চরিত্র ও সমাজ দর্শনের 
মাপকাঠিতে নতুন করে মানুষ গড়ার কত হাজারো মনযিল অতিক্রম করতে সক্ষম 
হয়েছে। আমরা এখন ছয়টি গুরুত্বপূর্ণ নুহাম্মাদী (সা) অবদানের কথা এখানে 
উদাহরণস্বরূপ উল্লেখ করব যা মানব জাতিকে দিব নির্দেশনা দিয়েছে, সংশোধন ও 
সংস্কারের পথ বাতলে দিয়েছে, গোটা মানব সম্প্রাণায়ের মাঝে জাগ্রত চেতনাবোধ 
সৃষ্টি করেছে এবং মানব ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা 
পালন করেছে, জন্ম দিয়েছে এমন এক বিশ্ব ও সমাজ ব্যবস্থা, ফেলে আসা পৃথিবীর 
সাথে কোন কিছুতেই যার বিন্দুমাত্র মিল খুঁজে পাওয়া যায় না। 


সুস্পষ্ট তাওহীদের আকীদা 

তার সবচেয়ে বড় অবদান ও অনুগ্রহ এই যে, তিনি দুনিয়াকে দান করেছেন 
তাওহীদের আকীদা । স্বচ্ছ, পবিত্র ও নজীরবিহীন এক বিপ্রবী আকীদা । এই আকীদা 
শক্তি ও বিশ্বাসে ভরা জীবনবোধ থেকে উৎসারিত হয় । এই আকীদা পাল্টে দেয় সব 
প্রতিকূলতা ও বাধা-বিপত্তি, বিনাশ করে দেয় বাতিল প্রভুদের রাজত্ব । 

এই আকীদা আজ পর্যন্ত পৃথিবীকে কেউ দিতে পারেনি, পারবে না কেয়ামত 
পর্যন্ত । এই মানুষের ইতিহাস এক দীর্ঘ ইতিহাস; কাব্য, দর্শন, রাজনীতিতে যার 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৮৯ 


রয়েছে প্রভূত দাবি-দাওয়া, যে বিভিন্ন দেশ ও জাতিকে অসংখ্যবার গোলাম 
বানিয়েছে, যে মরুর বুকে পাথুরে যমিনের বুক চিরে বইয়ে দিয়েছে কত ছলছল 
ঝর্ণাধারা, মাঝে মাঝে আবার দাবি করে বসেছে প্রভুত্বেরও ৷ এই মানুষ মাথা 
ঠেকাত অতি সামান্য জড় বস্তুর সামনে, যার নেই উপকার কিংবা অপকার করার 
কোন ক্ষমতা এবং দেওয়া ও ছিনিয়ে নেওয়া ছিল যার পক্ষে অসম্ভব । 


A nl চলি 5 পতি 515 
* ৮৮০৩ 

নিজ হাতে গড়া মূর্তির পূজা করত তারা । ভয় করত সেই মূর্তিকে, মঙ্গল 
কামনা করত তার কাছে। এই মানুষ জাহেলী যুগে পাহাড়-পর্বত, নদীনালা, 
গাছপালা, জীবজন্তু, আত্মা-প্রেতাত্মা, মানুষ ও শয়তানের সামনেই শুধু সেজদায় 
লুটিয়ে পড়ত না, বরং ছোট্ট ছোট্ট কীট-পতঙ্গ পর্যন্ত তার আরাধ্যে পরিণত 
হয়েছিল। তার জীবন কাটত অপ্রাসঙ্গিক চিন্তা-ভাবনায়, অবাস্তব ধ্যান-ধারণায়, 
নিরর্থক আশা-আকাজ্কায় । যার স্বাভাবিক পরিণতি ছিল কাপুরুষতা ও দুর্বলতা, 
চিত্তা-চেতনার দৈন্য ও মানসিক অস্থিরতা, আত্মবিশ্বাসশূন্যতা ও অস্থিতিশীলতা । 
তখনই এলেন আল্লাহ্‌র রাসূল, দান করলেন তাদেরকে স্বচ্ছ-সুন্দর পবিত্র সাহস ও 
হিম্মতে ভরপুর জীবন ও শক্তি সঞ্চারী এক আকীদা! তাওহীদের আকীদা । 

নিষ্কৃতি পেল তারা তাগৃতের ভয় ও শংকা থেকে ৷ তারা এখন ভয় করে শুধু 
আল্লাহকেই। জন্ম নিয়েছে তাদের অন্তরে এই দৃঢ় বিশ্বাস যে, উপকার ও অপকার 
এবং দেয়া ও ছিনিয়ে নেয়ার ক্ষমতা কেবল আল্লাহ্‌র । শুধু তিনিই পারেন মানুষের 
প্রয়োজন পুরা করতে । তাদের কাহে পৃথিবীকে এখন আর আগের মত মনে হয় 
না। তাওহীদের এই নতুন আবিষ্কার ও এই নতুন পরিচয়ের মধ্য দিয়ে সব কিছুই 
এখন তাদের সামনে বদলে গেছে। দাসত্বের শৃংখল থেকে তারা আজ মুক্ত ও 
স্বাধীন। তাদের হৃদয়ে নেই সৃষ্টির ভয়, নেই সৃষ্টির কাছে তাদের কোন চাওয়া ও 
পাওয়া । তাদের হৃদয় জুড়ে আজ প্রশান্তি আর প্রশান্তি ৷ তাদের চিন্তা-চেতনায় আর 
কোন গোলমাল নেই। সৃষ্টিলোকের ভেতরে নিজের অবস্থান সম্পর্কে আজ তারা 
পূর্ণ সচেতন। আল্লাহ্‌র সৃষ্টির মাঝে তারাই শ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর সরদার এবং 
আল্লাহ্‌র খলীফা বা প্রতিনিধি । প্রতিপালকের অনুসরণ ও মানবতার সেবার 
ভেতরেই আজ তারা খুঁজে পায় আপন অস্তিত্বের সার্থকতা । মহান স্রষ্টার 
আদেশ-নিষেধ বাস্তবায়নই এখন তাদের মহান দায়িত্ব ও একমাত্র ব্রত, যার ভেতর 
নিহিত রয়েছে মানবতার চিরন্তন বিজয় ও সাফল্য, দীর্ঘকাল ধরে যা থেকে পৃথিবী 
ছিলো বঞ্চিত। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯০ 


মুহাম্মাদ (সা)-এর আবির্ভাবের পর সারা পৃথিবী জুড়ে গুঞ্জরিত হল তাওহীদের 
আকীদা (অথচ ইতোপূর্বে এই আকীদাই ছিল পৃথিবীর অন্যান্য আকীদার চেয়ে 
সবচেয়ে বেশী মজলুম ও অপরিচিত) । পৃথিবীর সমস্ত দর্শন ও মতবাদ এবং চিন্তা 
ও ভাবধারার ওপর বিরাট প্রভাব পড়ল এই নতুন আকীদার । 


যে সব বড় বড় মাযহাব বা ধর্ম শির্ক এবং একাধিক উপাস্যের শ্লোগানে মুখর 
ছিল, শেষ পর্যন্ত আকীদায়ে তাওহীদের প্রভাবে অনুচ্চ কন্ঠে ও ফিসফিস করে 
হলেও এই নতুন আকীদার প্রভাবে তাদেরকে এ কথা স্বীকার করতে হয়েছে, 
“আল্লাহ এক, তার কোন শরীক নেই ।” শুধু তাই নয়, রাতারাতি তারা শিরকের 
অপবাদ থেকে বাচার জন্য নিজেদের শিরকী মতবাদের দার্শনিক ব্যাখ্যার আশ্রয় 
নিতে লাগল এবং তাকে আকীদায়ে তাওহীদের সাথে কিছুটা সামঞ্জস্য বিধানের 
কসরত চালাতে লাগল । ধর্মগুরুরা শিরকের কথা মুখে আনতে বেশ লজ্জাবোধ 
করতে লাগলেন । তখন সারা শিরকী পদ্ধতির ধারক-বাহকগণই চিন্তা-চেতনায় 
এবং বিশ্বাস ও অনুভূতিতে হীনমন্যতার শিকার হয়ে পড়েছিল । তাই মুহাম্মাদ 
(সা)-এর আকীদায়ে তাওহীদের এই উপহার ছিল বিশ্বমানবতার জন্য সবচেয়ে 
দামী উপহার । 


এঁক্য ও সাম্য 

নবীজীর দ্বিতীয় অনুগহ এই যে, শতধাবিচ্ছিন্ন ও বহুধাবিভক্ত মানব সম্প্রদায়কে 
এঁক্য ও সাম্যের বন্ধনে আবদ্ধ করেছেন তিনি। তার আগমনের পূর্বেকার চিত্র 
একটু কল্পনা করুন। এক গোত্রের সাথে আরেক গোত্রের কোন সম্পর্ক ছিল না। 
সবার মাঝে সম্পর্কহীনতার দুর্ভেদ্য প্রাচীর খাড়া হয়ে আছে। জাতীয়তাবাদ বন্দী 
হয়ে আছে সংকীর্ণতার নিগড়ে । পারস্পরিক সম্পর্কের ব্যবধান ও পার্থক্য ছিল মানুষ 
ও প্রাণী, স্বাধীন ও গোলাম এবং আবৃদ ও মা“বুদের সম্পর্কের ব্যবধান ও পার্থক্যের 
মত ৷ তখন একতা ও সাম্যের কোন ধারণাই তাদের ছিল না। তারপর নবীজী 
সবাইকে শুনিয়ে দিলেন সুদীর্ঘ কালের নীরবতাকে ভেঙে দিয়ে এবং স্তরে স্তরে 
জমে থাকা অন্ধকারকে ভেদ করে সেই বিপ্রবী ঘোষণা, যা হতবাক করে দিল 
মানুষের বিবেক-বুদ্ধিকে আর পরিস্থিতি মোড় নিল সম্পূর্ণ ভিন্ন দিকে। 
০০১ 1১১০৫ ১৯1৩1501০1৩ Sloot xl 
et ০ ০১৮] ০০৪৩ SUSI ১০০1৫০১৫। 91 ৯০ 

* SSC YI Les 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯১ 


“হে লোকসকল! তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতৃপরুষও এক । 
তোমরা সবাই আদম সন্তান আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। 
তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে আল্লাহ্‌কে 
অধিক ভয় করে। কোন অনারবের ওপর শ্রেষ্ঠত্‌ নেই কোন আরবের কেবল 
তাকওয়া ছাড়া” (কানযু'ল-উম্মাল)। 

এই ঘোষণার রয়েছে দু'টি দিক যার ওপর নির্ভর করে শান্তি ও নিরাপত্তা 
সর্বকালে সর্বস্থানে। একটি হল, আল্লাহ এক, অদ্বিতীয় । আর দ্বিতীয়টি হল, 
মানুষের উৎসস্থল এক-অদ্বিতীয়। সুতরাং মানুষ মানুষের ভাই দুই দিক থেকে 
প্রথমত, তাদের প্রতিপালক এক আর এটিই মূল ৷ দ্বিতীয়ত তাদের পিতৃপুরুষ 
এক। 


পপ৪৫5 


জাতি বসল তর 
করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা 
পরস্পর পরিচিত হতে পার । নিশ্চয় আল্লাহ্‌র কাছে সেই সর্বাধিক সম্মানিত যে 
তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকী । নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ-সব কিছুর খবর রাখেন ।” 
বিদায় হজ্জের বিশাল জনসমুদ্রে নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই চিরন্তন বাণী। 

সত্যি কথা বলতে কি, নবীজী যখন এই মহান এতিহাসিক ঘোষণা শোনানোর 
জন্য দীড়িয়েছিলেন তখন এই স্পষ্ট ও বিপ্লবী ঘোষণা শোনার জন্যে পৃথিবীর 
একেবারেই “মুড' ছিল না। কেননা ভূমিকম্প থেকে এই ঘোষণা মোটেই কম 
বিধ্বংসী ও কম মারাত্মক ছিল না। কারণ কিছু কিছু জিনিস এমন যার 
প্রতিক্রিয়া আমরা ধীরে ধীরে সয়ে নিতে পারি অথবা আড়াল থাকার কারণে কোন 
প্রতিক্রিয়াই অনুভূত হয় না। যেমন বিদ্যুৎ প্রবাহের কথাই ধরুন । আমরা যদি 
সরাসরি তা স্পর্শ করি তাহলে নিমিষেই আমাদেরকে ঢলে পড়তে হবে মৃত্যুর 
হিমশীতল কোলে । আর যদি আবরণের ওপর দিয়ে স্পর্শ করি তাহলে কোন 
বিপদাশংকাই নেই । আজ মানুষ পেরিয়ে এসেছে জ্ঞান-বিজ্ঞান এবং চিন্তা ও 
গবেষণার এক সুদীর্ঘ পথ-পরিক্রমা। কিসের বদৌলতে? ইসলামী দাওয়াতের 
বদৌলতে, সর্বজনীন ইসলামী সমাজ ব্যবস্থার বদৌলতে, ইসলামের অগণিত দাঈ, 
সংস্কারসেবী ও প্রশিক্ষণদাতাদের হাজারো ত্যাগ-তিতিক্ষা ও কোরবানীর 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯২ 


বদৌলতে । এসব কিছুর বদৌলতেই আজ এই বিপ্রবী ও ব্যতিক্রমী ঘোষণা 
নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে, যে বাস্তবতাকে এড়িয়ে যাওয়া কারো পক্ষে 
কোনক্রমেই সম্ভব নয়। তাই আজ জাতিসংঘের মঞ্চ থেকে আরন্ত করে বিশ্বব্যাপী 
সর্বত্রই ধ্বনিত হচেছ মানবাধিকার ও সাম্যের কথা । এই বাস্তবতার কথা আজ 
কারো কাছেই অস্পষ্ট নয়। 

কিন্তু ইতিহাসের পাতায় একটু নজর দিলে দেখা যায় যে, পৃথিবীতে 
প্রাক-ইসলামী যুগে এমন সময়ও অতিবাহিত হয়েছে যখন মানুষে মানুষে ভেদাভেদ 
ছিল আসমান-যমীন। কোন কোন বংশ নিজের সম্পর্ক জুড়ে দিয়েছিল চন্দ্র-সূর্ষের 
সাথে, কেউ বা আবার স্বয়ং আল্লাহ্র সাথে । 


ঠি 55 


* ১৫ 0০ ১০101 985০5 201 ০1৩ 
আল-কুরআন আমাদের কাছে বর্ণনা করেছেন ইয়াহুদী-নাসারাদের ভ্রান্ত 
আকীদার কথা এভাবে £ 


8516 


95158055750 8505 


মিসরীয় ফেরাউনরা নিজেদেরকে সূর্য দেবতার অবতার বলত আর হিন্দস্তানের 
কতিপয় সম্প্রদায় নিজেদেরকে বলত সূর্য বংশ ও চন্দ্র বংশ ৷ ইরানী বাদশাহগণ 
(যাদের উপাধি ছিল কিসরা) দাবি করত যে, তাদের শিরা-উপশিরায় প্রবাহিত 
রয়েছে খোদায়ী শোণিত ধারা । ইরানীদের কাছে তাদের গুণাবলী এভাবে 
পরিবেশিত হয়েছিল, “উপাস্যদের মধ্যে রয়েছে এমন মানুষ যার কোন বিলুপ্তি নেই 
এবং মানুষের মধ্যে রয়েছে এমন উপাস্য যার কোন দ্বিতীয় নেই। সমুচ্চ হোক 
তার কথা, উন্নত হোক তার সম্মান ও মর্যাদা । তিনি সূর্যের সাথে উদিত হন 
সূর্যালোক হয়ে আর ছাপিয়ে তোলেন অন্ধকার রাতকে উজ্জ্বল আলোকমালায়।” 

অনুরূপ রোম সম্রাটদের মধ্যেও হত অনেক ‘ইলাহ’ । তাদের যেই মসনদে 
আসীন হতেন,তিনিই তথাকথিত “ইলাহ'-এ পরিণত হয়ে যেতেন আর তার 
'লকব' হত AUGUST আর চীনারা নিজেদের অধিপতিদেরকে মনে করত 
ইবনু'স-সামা আসমানের পুত্র বলে। তাদের ধারণা ছিল যে, আসমান পুরুষ এবং 
যমীন নারী আর এই দুইয়ের সম্মিলনেই অস্তিত্‌ লাভ করেছে এই বিশ্বজগতের 
সৃষ্টিলোক। 


www.almodina.com 


নবীয়ে ব্রহমত-৪৯৩ 


তারাই আরব গোত্রসমূহের মধ্যে সবচেয়ে সন্ত্াত্ত । তারা সর্বক্ষেত্রেই নিজেদের 
এতিহ্য বজায় রেখে চলত ৷ কোন আনুষ্ঠানিকতাই অন্য কোন গোত্রের সাথে তারা 
ংশ নিত না। হাজীদের সাথে প্রবেশ করত না আরাফাতে, বরং হারামে থেকে 

যেত এবং মুযদালিফায় অবস্থান করত আর বলত, আমাদের কথা ভিন্ন । আমরা 
আহলুল্লাহ। 
মানুষের সম্মান ও মর্যাদার ঘোষণা 

মানব জাতির প্রতি রাসূলে আরাবীর তৃতীয় অনুগ্রহ এই যে, তিনি মানুষকে 
শিখিয়েছেন মানবতার সম্মান ও শ্রেষ্ঠত্বের শিক্ষা । তার আবির্ভাবের পূর্বে মানুষ ও 
মানবতা অপমান ও লাঞ্ছনার এক দুর্বিষহ জীবনের ওপর দাড়িয়ে অসহায়ভাবে 
গুণছিল নাজাত ও মুক্তির প্রহর । এই মানুষের চেয়ে অপমানিত, লাঞ্চিত, ধিকৃত ও 
অবহেলিত কোন জীব আর পৃথিবীতে ছিল না। দেবতা মনে করে যে সব 
জীব-জানোয়ার ও গাছপালার পূজা করা হত কিছু মনগড়া বিশ্বাস ও অনুভূতিকে 
কেন্দ্র করে সেগুলো পর্যন্ত ছিল এই মানুষের চেয়ে অধিক মূল্যবান, সম্মানিত ও 
সুরক্ষিত ৷ শুধু তাই নয়, এসব কল্পিত উপাস্যদের জন্য অনেক নিষ্পাপ মানুষকে 
বলি দেয়া হত। তাদের তাজা খুন ও গোশত পেশ করা হত নৈবেদ্য হিসাবে 
দেবতার সামনে ৷ তবু তাদের হৃদয় একটু কাপত না। তাদের পাষাণ হৃদয়ে উদ্রেক 
হত না সামান্য মানবতাবোধ । কেনই-বা বলছি সেই চৌদ্দ শ বছর আগের কথা । 
বিংশ শতাব্দীর এই সভ্য যুগেও তো হিন্দুস্তানসহ সভ্য হিসেবে কথিত দেশগুলোতে 
আমরা দেখে চলেছি এমন জঘন্য,বর্বর, লোমহর্ষক ও অমানবিক সব চিত্র। 

তখন সেই জাহেলী যুগে এলেন আল্লাহ্‌র নবী । উদ্ধার করলেন মানবতাকে 
অপমান ও লাঞ্ছনার অতল গহ্বর থেকে, ফিরিয়ে দিলেন গৌরব ও হারিয়ে যাওয়া 
সম্মান-মর্যাদা, ফিরিয়ে দিলেন তার আত্মসম্মানবোধ ও গ্রহণযোগ্যতা । দৃপ্ত কণ্ঠে 
ঘোষণা করলেন £ এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় ও মহান আর কিছু নেই। 
মানুষ সবচেয়ে সম্মানিত ও শ্রেষ্ঠ । প্রেম-ভালবাসা পাওয়ার অধিক হকদার অন্য কিছু 
নয়, কেবল মানুষ ৷ 

মানুষই হেফাজতের অধিক দাবিদার । আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন মানুষের 
মর্যাদা ও অবস্থান। ফলশ্রুতিতে এই মানুষই অর্জন করেছে তার খলীফা ও 
প্রতিনিধি হওয়ার গৌরব । 


52 ৯১৬১১ ০৪1০] GE sila 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৪ 


“তিনি সেই সত্তা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু যমীনে 
রয়েছে।” মানুষ সৃষ্টির সেরা জীব। সমস্ত সৃষ্টির নেতৃত্ব দেওয়ার ও সভাপতিত্ব 
করার অধিকার একমাত্র মানুষের ৷ 

টি রি ও ররর দি 5 513 
সতহত তি 
সমুদ্রে চলাচলের জন্য বাহন দান করেছি । তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান 
করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর ওপর শ্রেষ্ঠত্‌ দান করেছি।” মানুষের 
সম্মান ও মাহাত্ম্যের জীবন্ত সাক্ষী হয়ে আছে আল্লাহ্‌র নবীর এই বাণী ৪ 

* 410০ || ১-০৯| ০৮০ 44111 11 31341 ২৮৯০৪ 401 0০ sl 

“সমস্ত সৃষ্টিই আল্লাহ্‌র পরিবার । সুতরাং সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ্‌র কাছে সেই 
প্রিয়তম যে তার পরিবার-পরিজনের সাথে উত্তম আচরণ করে ।” 

সামনে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত মহানবী (স)-এর যে হাদীসটি 
বিধৃত হচ্ছে মানবতার মাহাত্ম্যের ওপর এত বড় দলীল এবং মানবতার সেবায় 
নিজেকে পেশ করে আল্লাহ্‌র নৈকট্য লাভের এত বড় প্রমাণ আর নেই । লক্ষ্য 
করুন হাদীসের কথা ও মর্ম । তিনি বলেন ৪ 


সন্তান! আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা-যত্ব করনি ।” বান্দা আরয 
করবে, “হে আল্লাহ্‌! এ কেমন করে সম্ভব! আপনি তো বিশ্বজগতের প্রতিপালক ৷” 
তিনি বলবেন, “তুমি কি জান না, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, কিন্তু তুমি তার 
সেবা-যতু করনি? তার পাশে দীড়ালে সেখানে তো তুমি আমাকেই পেতে ৷” 

“হে আদম সন্তান! আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে অন্ন দাওনি ।” বান্দা 
তখন আরয করবে, “প্রভু হে! কিভাবে সম্ভব, আপনি তো রাববু'ল-“আলামীন ৷” 
আল্লাহ বলবেন, “আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল। তুমি তাকে খেতে দাওনি। 
তোমার কি জানা ছিল না যে, তাকে খাওয়ালে আমাকে কাছে পেতে?” “হে আদম 
সন্তান! আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমায় পানি দাওনি।” বান্দা আরয করবে, 
“হে আমার প্রতিপালক! কিভাবে আপনাকে পানি পান করাব? আপনি যে তৃষ্ণা 
থেকে পবিত্র?” আল্লাহ বলবেন, “আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, তুমি তার 
পিপাসা নিবারণ করনি । তোমার কি জানা ছিল না, তার পিপাসা মিটালে তা আমার 
কাছে পেতে?” 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৫ 


মানবতার মাহাত্ম্যের ও তার উন্নত অবস্থানের সাক্ষ্য বহনকারী এই ঘোষণার 
চেয়ে অধিক স্পষ্ট ও পরিষ্কার কোন ঘোষণা কি কল্পনা করা যেতে পারে? এমন 
উন্নত অবস্থান ও মহান মর্যাদা মানুষ কি লাভ করতে পেরেছে সে কালের কিংবা 
এ কালের কোন ধর্ম দর্শনের অনুসারী হয়ে ? নজীর আছে কি ? আল্লাহ্‌র রহমত 
লাভ করতে হলে সৃষ্টিলোকের ওপর রহম করতে হবে । আল্লাহ্র নবী ইরশাদ 
করেছেন ৪ 


* ad ভোও 


“যারা রহম করে তাদের প্রতিই রহমানের রহমত বর্ষিত হয়। পৃথিবীতে যারা 
আছে তোমরা তাদের প্রতি রহম কর, তবে আসমানে যিনি আছেন তিনিও 
তোমাদের প্রতি রহমত নাযিল করবেন ।” 


একটু ভেবে দেখুন তো, ইসলামপূর্ব যুগে মানবতার এই মুক্তি সংগ্রামে, 
মানুষের মাঝে একতা, সাম্য ও ভ্রাতৃত্ব স্থাপনের এই জিহাদে বের হওয়ার পূর্বে কী 
ছিল পৃথিবীর সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি? একজন মানুষের কিছু মাতাল 
ইচ্ছার মূল্য ছিল হাজার হাজার প্রাণের চেয়েও বেশি । একেকজন রাজ্যপাল ও 
সাম্রাজ্যবাদী সম্রাট বের হত আর দেশকে দেশ কজা করে সেখানে বইয়ে দিত 
অমানবিকতার ঝড়ো হাওয়া । তাদের ইচ্ছার কাছে কত আযাদ মায়ের আযাদ 
সন্তানদের নিমিষেই বরণ করে নিতে হত গোলামী ও পরাধীনতার শৃংখল। 

আলেকজান্ডার শুরু করল অভিযান ! যেন কাবাডি খেলতে খেলতে হিন্দুস্থান 
পর্যন্ত পৌছে গেল আর চলতি পথে মাটির সাথে মিশিয়ে দিল কত সভ্যতা, কত 
সংস্কৃতি । বেরিয়ে এল সিজার হিংস্র শ্বাপদের জিঘাংসা নিয়ে আর ‘শেষ’ করে দিল 
কত মানুষের ছন্দময় জীবন! 

এই আমাদের চোখের সামনেই তো ঘটে গেল দুই দুইটি বিশ্বযুদ্ধের 
প্রলয়কাণ্ড। এই যুদ্ধদ্বয়ের তাণ্ডবলীলায় স্তব্ধ হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন মানুষের 
জীবন স্পন্দন ৷ 

জাতীয়বাদের মিথ্যা বড়াই, রাজনৈতিক অহংকারবোধ, ক্ষমতা লিন্সা ও বিশ্ব 
বাজারের ওপর একচ্ছত্র আধিপত্য লাভের উদগ্র বাসনাই কি এই যুদ্ধ টেনে 
আনেনিঃ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৬ 


হৃদয়ে হৃদয়ে ছেয়ে গেল আশা-আকাঙক্ষার আলো, 
আত্মনির্ভরশীলতা ও আত্মমর্ধাদাবোধের দীপ্তি! 
আল্লাহ্র রহমত ও করুণা থেকে মানুষ নিরাশ হয়ে পড়েছিল । তাদের মাঝে 
জন্ম নিয়েছিল “নিখুত মানব প্রকৃতি’ সম্পর্কে এক রকম পাপবোধ | এই ধারণা 


মানুষের মনে বেশ ভালভাবেই ঠাই করে নিয়েছিল যে, মানুষ জন্মাগতভাবেই পাপী 
ও অপরাধী ৷ 


মূলত মানুষের নিখুঁত মানব-প্রকৃতি ও সুকুমার বৃত্তির এই দৈন্যদশা সৃষ্টি 
হওয়ার জন্যে কাজ করছিল যুগপৎ এশিয়ার কয়েকটি প্রাচীন ধর্ম এবং ইউরোপ, 
আরব ও মধ্যপ্রাচ্যের বিকৃত খৃষ্ট ধর্ম । হিন্দুস্তানের প্রাচীন ধর্মগুলো মানুষের সামনে 
পেশ করেছিল 'তানাসুখ'১-এর দর্শন আর খৃষ্ট ধর্ম প্রচার করে বেড়াচ্ছিল এই 
শ্লোগান,“মানুষ আসলে জন্মগতভাবেই পাপী আর ঈসা মসীহ হলেন তাদের পাপের 
কাফফারা ও প্রায়শ্চিতৃষ্বরূপ |” 

এই জঘন্যতম আকীদাদ্বয়ের প্রসার ঘটিয়ে তৎকালীন দুনিয়ায় সে আকীদার 
অনুসারী লাখো কোটি মানুষকে আপন সত্তা ও প্রকৃতি সম্পর্কে ভীষণভাবে সন্দিহান 
করে তোলা হয়েছিল এবং তাদের ভবিষ্যত, পরিণাম-ফল ও আল্লাহ্‌র রহমত 
লাভের আশা-ভরসাকে তাদের মন থেকে মুছে দেয়া হয়েছিল । তখনই মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম দীপ্ত কন্ঠে ঘোষণা করলেন ঃ মানুষের স্বভাব-প্রকৃতি 
একটি নিখুত ও পরিচ্ছন্ন ফলকের ন্যায়, আগে যাতে ছিল না কোন ধরনের লেখা ও 
চিহ্ন । পরবর্তীতে মানুষ তাতে আঁকে চোখ জুড়ানো সব সকশা ও চিত্র অর্থাৎ মানুষ 
নিজেই উদ্বোধন করে তার জীবন । আগামী দিনের কর্ম বিচারেই তার ভাগ্য 
নির্ধারিত হবে, আপন কর্মগুণেই তার বিচার হবে । সে হবে জান্নাতী কিংবা 
জাহান্নামী । অন্যের কর্মের ব্যাপারে সে মোটেই দায়ী নয়। পবিত্র কুরআনের 
একাধিক জায়গায় এই কথা পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে, মানুষ কেবল 
নিজের কর্ম সম্পর্কেই জিজ্ঞাসিত হবে। 
৩0০৮০৪১০৪৯৪ ০৪ ১০৮১ ০9550055 

+:98351515211 51021522754 

“(কিতাবে আছে) যে, কেউ কারো বোঝা বহন করবে না এবং মানুষ তাই 
১. তানাসুখ (জন্মান্তরবাদ) ঃ হিন্দুদের মাঝে ও প্রাচীন ধর্মের অন্য অনুসারীদের মাঝে প্রচলিত একটি 

‘আকীদা' যার মূল কথা হল, মানুষের মৃত্যুর পর তার রূহ বা আত্মা অন্য প্রাণীর রূপ পরিগ্রহ করে । 

আর এই রূপান্তর ঘটে থাকে মৃত ব্যক্তির পাপ-পৃণ্যের শাস্তি কিংবা পুরস্কার হিসেবে । তবে যে প্রাণী 

মানুষের রূহ স্থানান্তরিত হবে তা মৃতের চেয়ে মর্যাদায় বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে । 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৭ 


পায় যা সে করে। তার কর্ম শীঘ্রই দেখান হবে, অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ 
প্রতিদান” (সুরা নজম, আয়াত-৩৮)। 

স্বীয় স্বভাব-প্রকৃতি সম্পর্কে এই ঘোষণা আবার ফিরিয়ে আনল তার হারানো 
বিশ্বাস ও অনুভূতি । ফলে সে এগিয়ে গেল সমুখপানে-দৃঢ়প্রত্যয়ী সংকল্প নিয়ে, 
বীরতৃব্যঞ্জক উদ্যমী মনোভাব নিয়ে, এগিয়ে গেল নির্ভীক ও নিঃশংক হয়ে, 
মানবতার এক নতুন পৃথিবী আবাদ করার লক্ষ্য নিয়ে। সুযোগের সদ্যব্হারে এখন 
সে মোটেই দ্বিধাগ্রস্ত নয়, সন্ধিদ্ধ নয়। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম 
অপরাধ ও গোনাহকে ভুল-ত্রুটি ও পদশ্থলনকে মানুষের জীবনের একটি আকস্মিক 
অবস্থা বলে চিহ্নিত করেছেন যাতে সে লিপ্ত হয়ে পড়ে কখনো অজ্ঞতাবশত, 
কখনো অসতর্কতাবশত, আবার কখনো বা শয়তানের ধোকার শিকার হয়ে । নইলে 
সততা, সততার যোগ্যতা, অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়া মানব স্বভাবের 
প্রকৃত দাবি ও ইনসানিয়াতের অলংকার । কোন ভুল হয়ে গেলে আল্লাহ্‌র দরবারে 
কেঁদে কেঁদে ক্ষমা চাওয়া, পুর্নবার তা না করার দৃঢ় সংকল্পে বুক বাধা মানুষের 
শ্রেষ্ঠত্ব বড় প্রমাণ, তার মৌলিকত্ববের বড় নিদর্শন ও বহিঃপ্রকাশ, সর্বোপরি তা 
হযরত আদম (সা)-এর উত্তরাধিকার । 


মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম গোনাহগার ও পাপীদের সামনে, 
পাপাচার ও অনাচারে ডুবে যাওয়া ব্যক্তিদের সামনে খুলে দিয়েছেন তওবার এক 
প্রশস্ত দরজা । ব্যাপকভাবে ডেকেছেন তাদেরকে তওবার দিকে । তুলে ধরেছেন 
তাদের সামনে তওবার ফযীলত ও বিস্তৃত ব্যাখ্যা, যে বিস্তৃতি উপলব্ধি করে আমরা 
নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি দীনের এই বিশেষ ও মহান রুকনটিকে উম্মতের 
সামনে জীবন্ত করে তুলেছেন । তাই তার অন্যান্য সুন্দর নামের মধ্যে একটি নাম 
হল ২,511 (৬১ (তওবার নবী)। কেননা বিগত জীবনের ক্রটি-বিচ্যুতি ও 
গুনাহ-খাতার জন্য একমাত্র বাধ্যতামূলক পন্থা হিসাবেই শুধু মানুষকে তিনি তওবার 
দিকে ডাকেননি, বরং তওবার শান ও মাহাত্যকে তুলে ধরেছেন উম্মতের সামনে । 
ফলে তওবা আল্লাহ্র নৈকট্য লাভের জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে 
“বিলায়াতের' দরজা লাভ করার জন্য এক শ্রেষ্ঠ ইবাদতে পরিণত হয়ে গেছে, অথচ 
এই বিলায়াতই আবেদ-যাহিদ-এর কাছে এবং আল্লাহ্র নেক বান্দাদের নিকট 
চিরকালের ঈর্ষণীয় জিনিস। 

আল-কুরআনেও আল্লাহ তা'আলা বর্ণনা করেছেন তওবার ফযীলত ও তার 
রহমতের বিস্তৃতির কথা । তওবা করলে গোনাহগারের গোনাহ মাফ হয়ে যাওয়ার 
সম্ভাবনাকে এমন চিত্তাকর্ষক ও আকর্ষণীয় পদ্ধতিতে বয়ান করা হয়েছে এবং অবাধ্য 
ও গোনাহগার বান্দাদেরকে, কুপ্রবৃত্তি ও শয়তানের সাথে যুদ্ধে হেরে যাওয়া 


তি 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৮ 


হৃদয়গুলোকে আল্লাহ্র রহমতের দামান আঁকড়ে ধরার এবং দয়া ও করুণার কোলে 
ঝাঁপিয়ে পড়ার জন্য এমনভাবে ডেকেছেন এবং তার তরংগায়িত ও সর্বব্যাপী 
রহমতকে এমনভাবে বর্ণনা করেছেন যাতে মনে হয় আল্লাহ পাক শুধু সহনশীল, 
দয়ালু ও দানশীলই নন, বরং তিনি ভীষণ ভালোবাসেন (যদি আমার এই প্রকাশভঙ্গী 
ঠিক হয়) তওবাকারীদেরকে । 

এবার পড়ুন কুরআনের আয়াতগুলো, অনুধাবন করুন তার দয়া, করুণা ও 
মহব্বতের সেই নিঃসীমতা যা আয়াতের শব্দে শব্দে ঝরে পড়েছে, আলো 
ছড়াচ্ছে। 


২০৯১০ 1১১৯০ 9 LED 5151১৯১০023) ১2০2 ৩5 


৯৮৬০৪ 33 ঞ:৬০০৮ 


রঃ ১১১ UA Sa SUED জা 6 21101 oll 
“বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা 
আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না । নিশ্চিতই আল্লাহ যাবতীয় গোনাহ ক্ষমা 
করে দেবেন । নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু” (সূরা যুমার, আয়াত ৫৩) ৷ 
অপর এক আয়াতে গুনাহগার পাপী মানুষের উল্লেখ প্রসংগে নয়, বরং অত্যন্ত 
শক্তিশালী, উত্তম চরিত্র-বৈশিষ্ট্যমণ্ডিত জান্নাতী মানুষের আলোচনা প্রসঙ্গে গুনাহ 
থেকে তওবাকারী মানুষের উল্লেখ করতে গিয়ে ইরশাদ হয়েছে £ 


০৯১১) 5৮৮০) Une BEI 1৫০ ১৭ ৮৮১০ Hye ly 

১৮5০5 ০৮৯10 ৮9) ৩৯ ০৯55 01» ১৪১] 55515 
131 35311১৯১০০৯] LUV ৮ nll ০০ 0১০05 চাও 
০০6৯১1১১১১5 UK Pail 15515 31 2০5 205 Ii 
As bi ul Ie ৮0181 0 EEA 
55555558175 


tee #2 eve 


+ ১১৯] ১৯1০ ৬ ৫১ ০2৯ সি) 

“তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের 
দিকে যার বিস্তৃতি আসমান ও যমীনের ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের 
জন্য। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী 
এবং মানুষের প্রতি ক্ষমাশীল । আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালবাসেন । এবং যারা 


www.almodina.com 


নবীয়ে রহমত-৪৯৯ 


কোন অশ্লীল কার্য করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ 
করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত কে পাপ 
ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে, জেনে শুনে তারই পুনরাবৃত্তি করে না । 


“ওরাই তারা, যাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত যার 
পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে । আর সত্কর্মশীলদের পুরস্কার 
কত উত্তম!” 


এই আয়াতের চেয়েও আরো চিত্তাকর্ষক পদ্ধতি চোখে পড়ে নিম্নোক্ত 
আয়াতে । আল্লাহ এই আয়াতে তার পুণ্যবান বান্দাগণের এক নূরানী তালিকা তৈরি 
করেছেন আর তা উদ্বোধন করেছেন আবেদ-যাহিদের বদলে তওবাকারীদের দিয়ে ঃ 


usin ১১৯১০ ০১০০৮৯৭। usd uli 
০১৮০৯ ১৫১ কি Salil, Syl ১১৮০১ ও ১১১৯০১৭। 


চা 


+ ১১০০1 ৮৬৩ ৭07 ১৮৮৯) 


“তওবাকারী, ইবাদতকারী, শোকরগুযার, (দুনিয়ার সাথে) সম্পর্কচ্ছেদকারী, 
রুকৃকারী ও সেজদা আদায়কারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে 
নিবৃত্তকারী এবং আল্লাহ্‌র দেয়া সীমাসমূহের হিফাজতকারী (এরাই মু'মিন) আর 
(হে পয়গান্বর!) আপনি মু'মিনদেরকে (জান্নাতের ) সু-সংবাদ শুনিয়ে দিন” (সূরা 
তওবা, আয়াত ১১৩)। 


গোনাহ করার পর তওবাকারী ক্ষমাপ্রাপ্ত হলে তার যে সম্মান ও মর্যাদা লাভ হয় 
তা ফুটে উঠেছে তাবুক যুদ্ধে কোন সংগত কারণ ছাড়াই পিছিয়ে পড়া তিন সাহাবীর 
তওবা কবুল করার কুরআনী ঘোষণায় । আয়াতে উক্ত তিন সাহাবীর আলোচনার 
আগে খোদ আল্লাহ্‌র নবী এবং সেই সব আনসার-মুহাজিরদের আলোচনাও করা হয় 
যারা তাবৃক অভিযানে সক্রিয় অংশ নিয়েছিলেন । তারপর যুদ্ধে পিছিয়ে পড়া 
তিনজনের কথা উল্লেখ করা হয়। কারণ হল, এই তিনজন যাতে একাকিত্ব অনুভব 
না করেন এবং কোন প্রকার হীনমন্যতা ও নীচ অনুভূতি তাদেরকে কষ্ট না দেয় আর 
দুনিয়াবাসীর কাছেও যাতে কেয়ামত পর্যন্ত এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, এই 
তিনজনও সেই মুবারক জামাতেরই সদস্য । সুতরাং লজ্জার কিছু নেই। 


আছে কি ধর্ম, চরিত্র, প্রশিক্ষণ ও সংঙ্কার-সংশোধনের কোন ইতিহাসে তওবা 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০০ 


258 এবার লক্ষ্য করুন 


555 12218 
প চু ors Ge “0 22092 20 


৪555 


ETE * Hp ig Sid 
এ FN 1)| ২ 


959 


+ yh ৬5] 
“আল্লাহ অনুগ্বহপরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি 
যারা কঠিন মুহুর্তে নবীর সঙ্গে অনুগমন করেছিল যখন তাদের এক দলের 
চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল। অতঃপর তিনি দয়াপরবশ হন তাদের প্রতি; 
নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময় । এবং তিনি ক্ষমা করলেন 
অপর তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না 
পৃথিবী বিস্তৃত হওয়া সত্তেও তাদের জন্য সংকুচিত হয়ে পড়েছিল এবং তাদের 
জীবন দুর্বিষহ হয়েছিল আর তারা বুঝতে পেরেছিল যে, আল্লাহ ব্যতীত আর কোন 
আশ্রয়স্থল নেই । অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা তওবা করে। 
আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু” (সূরা তওবা £ আয়াত ১১৭-১১৮)। 
আল্লাহ আরো ঘোষণা করেছেন যে, তার রহমত সব কিছুকে বেষ্টন করে 
রেখেছে ঃ 


+ ৮:১0 ০০৮০০ ১ ৩ ৮১৯৯ ১৩ 
“আমার রহমত প্রতিটি বস্তুতে ব্যাপ্ত” (সূরা আ'রাফ, আয়াত ১৫৬)। 
এক হাদীসে কুদসীতে বলা হয়েছে ঃ 

+ ৮৯১ ০৪০৭ Sl 
“নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রভাব বিস্তারকারী ।” 


আল্লাহ নৈরাশ্যকে কুফুরী, মূর্খতা ও ভ্রষ্টতার শামিল হিসাবে চিহিত করে 
বলেছেন, হযরত ইয়া-কৃব (আ)-এর ভাষায় ঃ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০১ 


¥ 054] Sr ks GEE 
“নিশ্চয়ই কাফির সম্প্রদায় ব্যতীত আল্লাহ্র রহমত থেকে কেউ নিরাশ হয় না” 

(সূরা যুসুফ, আয়াত ৮৭)। 
০৮০০০ 


RS 


“পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্ট ছাড়া আর EE 
আয়াত-৫৬)। 


এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) তওবার ফযীলত বয়ান করে এর প্রতি 
উম্মতকে উৎসাহিত করে ঘোষণা করলেন আল্লাহ্‌র রহমতের বিস্তৃতি ও ব্যাপকতার 
কথা এবং আল্লাহ্‌র ক্রোধ ও জালালিয়াতের ঘোষণা ও তার বিস্তৃতিতে ভীতসন্তরস্ত, 
নিরাশ ও হতোদ্যম হৃদয়গুলোকে শোনালেন এক নয়া যিন্দেগীর পয়গাম । হতাশা 
ঘেরা জীবনে সঞ্চার করলেন এক নতুন স্পন্দন, নতুন তৎপরতা । লাঞ্ছনা ও 
অভিশপ্ত দুনিয়ার আঁধার থেকে বের করে তাদেরকে নিয়ে গেলেন সম্মান, মর্যাদা, 
আত্মবিশ্বাস ও আল্লাহ্‌র প্রতি অবিচল আস্থা স্থাপনের এক আলোকোজ্জ্বল নতুন 
পৃথিবীতে । 
সমন্বয় সাধনের এক অপূর্ব দৃষ্টান্ত 

প্রাচীন ধর্মগুলো, বিশেষত খৃস্ট ধর্ম মানব জীবনকে দুই ভাগে বিচ্ছিন্ন করে 
রেখেছিল £ দীন ও দুনিয়া । আর ভূমণ্ডলকে ভাগ করেছিল দু'টি স্তরে । এক স্তরে 
কিছু সংখ্যক মানুষ মশগুল থাকবে কেবল দীন নিয়ে, অপর দিকে কিছু লোক ব্যস্ত 
থাকবে শুধু দুনিয়া নিয়ে । 

এই দু'টি স্তর পরস্পর বিচ্ছিন্নই ছিল না, উভয়ের মাঝে আড়াল সৃষ্টি করে 
দীড়িয়েছিল এক বিরাট বাধা ও দুর্ভেদ্য প্রাচীর । এক দলের সাথে আরেক দলের 
কোন যোগাযোগ ও মিল ছিল না, বরং পারস্পরিক যুদ্ধ-কলহ ও হানাহানির এক 
সিলসিলা বিদ্যমান ছিল, বিরাজমান ছিল একে অপরের রক্তে হাত লাল করার এক 
উন্মত্ত জিঘাংসা । এদের প্রত্যেকেই দীন-দুনিয়ার একত্রীকরণ ও সহাবস্থান অসম্ভব 
মনে করত । তাই যখনই কোন মানুষ এই দু'টি পক্ষের কোন একটিকে গ্রহণ 
করতে চাইত অপরিহার্ষভাবেই তখন তাকে অপর পক্ষ থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন 
ও সম্পর্কহীন হয়ে পড়তে হত, বরং অপর পক্ষের বিরুদ্ধে তাকে রীতিমত যুদ্ধ 
ঘোষণা করহত হত । এ যেন একই সঙ্গে দুই নৌকায় পা রাখা । দুনিয়াদারদের 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০২ 


মনোভাব ছিল এই যে, আসমান যমীনের স্রষ্টার দিক থেকে মুখ না ফেরালে এবং 
পরকাল সম্পর্কে বেখবর না হলে অর্থনৈতিক বিপ্রব সাধন ও সমৃদ্ধি সাধন 
কোনভাবেই সম্ভব নয় । মন থেকে আল্লাহ্র ভয় না তাড়ালে এবং নৈতিক, চারিত্রিক 
ও দীনী শিক্ষা বর্জন না করলে কোন প্রশাসনিক ক্ষমতাই টিকে থাকতে পারে না। 


আর অপর দল মনে করে, “বৈরাগ্যবাদকে আঁকড়ে না ধরলে এবং দুনিয়ার 
সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করলে দীনদার হওয়ার প্রশ্বই আসে না।” বলা 
বাহুল্য, যা কিছু সহজ মানুষ তাই পসন্দ করে এবং প্রকৃতিগতভাবে তা মেনে 
নিতেও প্রস্তুত হয়ে যায়। দীনের অর্থ যদি এই হয় যে, দুনিয়ার বাহ্যিক সরঞ্জাম ও 
উপায়-উপকরণ থেকে মোটেই ফায়দা হাসিল করা যাবে না তবে তা মানব প্রকৃতির 
সাথে মোটেই সংগতিপূর্ণ হতে পারে না, বরং তা হবে নির্দোষ ও নির্মল মানব 
প্রকৃতিকে গলা টিপে হত্যা করার শামিল । আর দীনের এই তথাকথিত ব্যাখ্যার 
পরিণতিতেই তৎকালীন যুগের সভ্য, ধীমান, যোগ্য ও শিক্ষিত সমাজের একটি 
বিরাট অংশ দীনের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দেয় এবং দুনিয়াদারী নিয়ে ভীষণভাবে 
মেতে ওঠে । ফলে তিরোহিত হয়ে যায় তাদের হৃদয়-মন থেকে আধ্যাত্মিকতায় 
সফলতা অর্জনের এবং উন্নত নৈতিকতা বিনির্মাণের সমস্ত আশা-ভরসা । যারা 
ব্যাপক হারে দীন বর্জন করেছিল তারা এই ভেবে বসেছিল যে, বাস্তবিকই দীনের 
সাথে দুনিয়ার সম্পর্ক বিপরীতমুখী ও সাংঘর্ষিক । আর গির্জাকেন্দ্রিক উদ্দেশ্য- 
প্রণোদিত কর্মকাণ্ড যে দীন ও দুনিয়া সম্পর্কে এমনটি ভাবতে মানুষকে বাধ্য 
করেছিল তা বলাই বাহুল্য । ফলে প্রশাসন ক্রমশই ক্রুদ্ধ ও বিদ্রোহী হয়ে উঠতে 
লাগল দীনের প্রতিনিধিত্কারী এই গির্জার প্রতি । তখন মানুষ হয়ে পড়েছিল 
স্বাধনমুক্ত উন্মত্ত হাতির ন্যায় আর সমাজ ব্যবস্থা হয়েছিল দিকচিহ্হীন মরুর বুকের 
লাগামহীন উটের ন্যায় । 

দীন ও দুনিয়ার মধ্যকার এই দুস্তর ব্যবধান ও তার অনুসারীদেব ছন্দ-কলহ ও 
যুদ্ধ-বিগ্রহের ফলেই দরজা খুলে যায় ধর্মহীনতা ও আল্লাহদ্বোহিতার যার প্রথম ও 
প্রধান শিকার ছিল পাশ্চাত্য দুনিয়া এবং সেই সব সম্প্রদায় যারা চিন্তা-চেতনা ও 
শিক্ষা-সংস্কৃতিতে পাশ্চাত্যকে মুরুব্বী হিসাবে গ্রহণ করেছিল কিংবা পাশ্চাত্যের 
আনুগত্য শর্তহীনভাবে মেনে নিয়েছিল । 

আর পূর্বেই বলা হয়েছে যে, এর জন্য সর্বতোভাবেই দায়ী ছিল সীমালংঘনকারী 
ও কট্টরপস্থী ফাদার ও পান্রীরা যারা মানুষকে দীন সম্পর্কে ভুল তথ্য ও তত্ত্ব প্রদান 
করে দীনের এক অবাস্তব, অসংগত, হিংস্র ও ভয়ানক চিত্র তুলে ধরে মানুষকে দীন 
সম্পর্কে ভীষণভাবে ভীতসন্ত্স্ত করে তুলছিল। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০৩ 


এই নাযুক পরিস্থিতিতেই আবির্ভাব ঘটল হযরত রাসূলে কারীম (সা)-এর । 
ঘোষিত হল, মানুষের সঠিক কর্মকাণ্ডের সাথে দীনের কোন বিরোধ নেই, থাকতে 
পারে না। মানুষের সমস্ত কর্মকাণ্ডের বুনিয়াদই হল মানুষের মূল লক্ষ্য । ইসলাম 
এই বিষয়টিকেই একটি ছোট ও গভীর অর্থবহ শব্দে প্রকাশ করেছে। শব্দটি হল 
২১১1 “নিয়ত”, লক্ষ্য ও উদ্দেশ্য । 

83152১51051 Lily SLL 105551 1 

“নিয়তের ওপর সমস্ত কাজের ফলাফল নির্ভর করে । মানুষ যা নিয়ত করবে 
তারই ফল সে লাভ করবে।" 

মানুষের যাবতীয় কাজের উদ্দেশ্যই যদি হয় আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ এবং তার 
হুকুম পালন, তাহলে এসব কাজ তাকে পৌছে দেবে আল্লাহ্‌র নিকটতম সান্নিধ্যে, 
ইয়াকীন ও বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় । ফলে তার সমস্ত কর্মই পরিগণিত হবে তখন 
“খালিস দীন’ হিসাবে । পার্থিব আবিলতার সামান্যতম স্পর্শও তাতে থাকবে না, 
হোক না সে কাজ জিহাদ ও লড়াই? হোক না সে কাজ দেশ শাসন ও রাজ্য 
পরিচালনা? হোক না সে দুনিয়ার বৈধ বস্তুসমূহ থেকে খিদমত গ্রহণ কিংবা মনের 
চাহিদা পূরণ কিংবা জীবিকা নির্বাহের তাগিদে চাকরি অনুসন্ধানে চেষ্টা-তদবির 
কিংবা দাম্পত্য জীবনের সুখ-সম্তোগ ? নিয়ত ঠিক থাকলে এ সবই বিবেচিত হবে 
ইবাদত হিসাবে। পক্ষান্তরে নিয়ত ঠিক না থাকলে বড় বড় ইবাদত, যথা : নামায, 
হিসাবে । তার জন্য কোন ছওয়াব তো মিলবেই না, বরং এই ইবাদতই তার শাস্তির 
কারণ হয়ে দাড়াতে পারে। 

মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর পঞ্চম অনুগ্রহ এই যে, তিনি দীন ও দুনিয়ার 
মধ্যকার এই দুস্তর ব্যবধান ঘুচিয়ে দিয়েছেন এবং পরস্পর বিচ্ছিন্ন ও শক্রভাবাপন্ন 
দল দু"টিকে অবিরাম হিংসা, হানাহানি ও জিঘাংসা থেকে মুক্ত করে গলায় গলায় 
মিলিয়ে দিয়েছেন, আবদ্ধ করেছেন ভালোবাসা ও সম্প্রীতির এক সুগভীর দৃঢ় 
বন্ধনে, উপহার দিয়েছেন শান্তি ও এক্যের এক নতুন পৃথিবী । 

মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) একাধারে বাশীর (সুসংবাদ প্রদানকারী) ও নাযীর 
(ভীতি প্রদর্শনকারী)। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন এই মহান দু'আ £ 


+ ১৫] 2155 05 2১০৯ i ৪৪০ 2১ 08 ৪৪ (৩1 (9 
“হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান কর এবং 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০৪ 


পরকালেও কল্যাণ দান কর আর আমাদেরকে বাচাও জাহান্নামের আযাব থেকে ।” 
তিনি আরো ঘোষণা করেছেন ঃ 
IO ad ALL lS GE ESI 

জগতসমূহের প্রতিপালক আল্লাহ্র উদ্দেশ্যেই নিবেদিত ৷” 

মানব জীবন কিছু বিচ্ছিন্ন ও বিপরীতমুখী এককের সমষ্টি নয়, বরং তা হল 
এমন এক সত্তার নাম জীবনের ইবাদত-বন্দেগী, আল্লাহ্‌র প্রতি ঈমান ও অবিচল 
আস্থা, বাস্তব জীবনের হাজারো কর্মব্যস্ততা মোটেই যা থেকে বিচ্ছিন্ন নয়, বরং 
ওপ্রোতভাবে জড়িত ৷ সুতরাং নিষ্ঠা থাকলে, নিয়ত সহীহ থাকলে, আল্লাহ্‌র 
সত্তৃষ্টিই একমাত্র লক্ষ্য হলে আর এ সবই নবী-রাসূলগণের আনীত মাপকাঠিতে 
উতরে গেলে প্রমাণিত হবে যে, আমরা গ্রহণ করতে পেরেছি নবীজীর কাছ থেকে 
একতা ও সাম্যের শিক্ষা । নবীজী মিটিয়ে দিয়েছেন দীন ও দুনিয়ার মধ্যকার সকল 
বাধা-ব্যবধান। তিনি মানুষের গোটা জীবনকে ইবাদতে পরিণত করেছেন আর 
সমগ্র পৃথিবীকে পরিণত করেছেন ইবাদতগাহে। পারস্পরিক সংঘর্ষে লিপ্ত ক্ষয়িষ্ণু 
মানবতার হাত ধরয়ে তিনি তাদের নিয়ে গেছেন নিষ্ঠা ও সততার এক বিস্তৃত 
অঙ্গনে । 

সেই পুণ্য কাফেলায় রয়েছেন ফকীর-মিসকীনের পোশাকে কত রাজা- 
বাদশাহ! আবার রাজা-বাদশাহ ও আমীর-উমারার লেবাসে রয়েছেন কত আবেদ 
যাহিদ ও আল্লাহ্‌র পেয়ারা বান্দা। 

এঁরা ধৈর্য ও সহনশীলতার সুউচ্চ পর্বতমালা! ইল্ম ও জ্ঞানের উচ্ছল ঝর্ণাধারা! 
এদের রজনী ভোর হয় ইবাদত-বন্দেগী নিবিড়তায় আর দিবসে হয় এঁরা 
শাহসওয়ার! আল্লাহ্‌র পথের সৈনিক । কিন্তু কোথাও কোন বিরোধ নেই, কোন 
জটিলতা নেই, নেই কোন শূন্যতা । 
মনযিলে মকসুদ 

মুহাম্মাদ (সা)-এর ষষ্ঠ অনুগ্রহ কিংবা তার ঘটানো ষষ্ঠ বিপ্লব এই যে, তিনি 
মানুষকে উপযুক্ত ও সম্মানজনক এক মনযিলের পথ দেখিয়েছেন যেখানে ব্যয় হবে 
তার সর্বশক্তি। তিনি তাদেরকে সন্ধান দিয়েছেন এক বিশাল বিস্তৃত মহাশৃন্যের, 
যেখানে সে উড়ে বেড়াবে মুক্ত বিহঙ্গের ন্যায় । নবীজীর আগমনের পূর্বে মানুষ 
নিজের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ ছিল। সে জানত না কোথায় যেতে হবে তাকে 
এবং কোথায় শেষ হবে তার এই যাওয়া । সর্বোত্তম ও বাস্তবভিত্তিক এমন কোন 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০৫ 


ক্ষেত্র আছে কি যেখানে অনায়াসে বিলিয়ে দেয়া যেতে পারে তার শক্তি-ক্ষমতা, 
চেষ্টা-সাধনা এবং তার ভেতরে ঘুমিয়ে থাকা প্রতিভা? না, কিছুই সে জানত না। সে 
বন্দী ছিল মনগড়া, কল্পিত, মরীচিকাময় কিছু ক্ষুদ্র স্বার্থ ও হীন উদ্দেশ্যের নিগড়ে। 
সে ছিল সংকীর্ণ ও সীমাবদ্ধ পৃথিবীর এক বাসিন্দা । এই জীবনকে কেন্দ্র করেই 
ব্যয়িত হত তার সকল শক্তি ও মেধা। বিপুল অর্থবল, অসীম শক্তিবল, কিছু 
খ্যক মানুষের ওপর মোড়লিপনা ও আধিপত্য লাভ এবং কোন ভূখণ্ডের মালিক 
হতে পারাই ছিল সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর একজন বাসিন্দার সবচেয়ে বড় 
চাওয়া-পাওয়া। জাহিলী সমাজে সেই গণ্য হত একজন সর্বোচ্চ সফল ব্যক্তি 
হিসাবে । বন্নাহারা জীবনের বাধনমুক্ত আমোদ-প্রমোদ, নারী কণ্ঠের মধুঢালা সুর 
লহরী, উপাদেয় ও বিলাসী খাবার, বুলবুলির মিষ্টি আওয়াজ, ময়ূরের পেখমের 
দৃষ্টিশাড়া সৌন্দর্য এবং চতুষ্পদ জন্তু-জানোয়ারের ভিড়ের ভেতর হারিয়ে যাওয়াই 
ছিল তার স্বপ্রসাধ। 


অপরদিকে কিছু মানুষ ধর্না দিয়ে ঘুরে বেড়াত তৎকালীন রাজা-বাদশাহদের 
কাছে। তাদের বুদ্ধি ও মেধা উৎসর্গীকৃত হত তাদের নৈকট্য লাভের পেছনে এবং 
তাদের অমূলক প্রশস্তি গেয়ে । অত্যাচারী শাসকবর্গের নাচের পুতুল হয়ে তারা 
কেবল নাচত । কিছু মূল্যহীন নিরর্থক সাহিত্যকে বুকে চেপে রেখে তারা লাভ 
করত সান্ত্বনা । তখন এলেন মুহাম্মাদ (সা)। নির্ধারণ করে দিলেন মানুষের প্রকৃত 
লক্ষ্য-উদ্দেশ্য । মানুষের মাঝে এই বিশ্বাস দৃঢ়মূল করলেন যে, তার চেষ্টা-সাধনা, 
তার বুদ্ধি, মেধা ও প্রতিভা, তার আশা-আকাজক্ষা ও উচ্চাভিলাষ এবং তার মুক্ত 
স্বাধীনতার মূল লক্ষ্য ও কেন্দ্রবিন্দু হল আসমান-যমীনের সৃষ্টিকর্তার পরিচয় লাভ, 
তার গুণাবলী, তার কুদরত ও হিকমত এবং তার বিশাল-বিস্তৃত ও অন্তহীন 
ও দৃঢ় আস্থা রাখা, তার ইচ্ছা ও সন্তৃষ্টিতে আসে বিজয় ও সাফল্য এই কথা দ্বিধাহীন 
চিত্তে বিশ্বাস করা, সর্বদা সন্তুষ্ট থাকা তার প্রতি, বিশ্বাস রাখা তার সীমাহীন 
কুদরতের প্রতি, তার সেই একত্রে প্রতি যা মিলন ঘটাতে পারে কখনো বিচ্ছিন্ন 
হয়ে যাওয়া অগণিত অংশের ভেতর, কখনো বিপরীতমুখী অংশের মাঝে এবং 
নিজের রূহ বা আত্মাকে সর্বদা তার যিকিরে সজীব ও শক্তিশালী রাখা । তারপর এই 
সবের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে নৈকট্য ও ইয়াকীনের মহিমান্বিত জগতে 
প্রবেশ করা, সবশেষে উপনীত হওয়া সেই স্থানে যেখানে নূরের ফেরেশতারাও 
পৌছতে পারে না। এটাই মানুষের আসল সৌভাগ্য, তার পূর্ণত্রে শেষ ধাপ, তার 
হৃদয় ও আত্মার মি“রাজ। 


www.almodina.com 


নবীয়ে রহম৩-৫০৬ 


জন্ম হলো নতুন পৃথিবী-নতুন মানুষ 

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসল্লামের আগমনের বরকতে এবং তার মহান 
শিক্ষার বদৌলতে বদলে গেল পৃথিবী, বদলে গেল পৃথিবীর রসম-রেওয়াজ ও 
প্রশাসনিক কাঠামো । মানবতার উত্তরণ ঘটল গ্রীষ্মের খরতাপ, লু-হাওয়া, প্রচণ্ড দাহ 
ও দুর্ভিক্ষ ঘেরা এক ভয়ংকর ঝতু থেকে, এমন এক ঝতুতে যেখানে গলাগলি 
করছে ফুল আর বসন্ত, যেখানে উদ্যান ঘেঁষে বয়ে চলেছে ছলছল প্রবাহের উচ্ছল 
ঝর্ণাধারা । তার আগমনে পাল্টে গেছে মানুষের স্বভাব-প্রকৃতি, তাদের হৃদয়গুলো 
আপন প্রতিপালকের আলোয় ঝলমলিয়ে উঠল । মানুষ ব্যাপকভাবে ধাবিত হল 
আল্লাহ অভিমুখে । মানুষ সন্ধান পেল অপরিচিত এক নতুন স্বাদের, অজানা এক 
নতুন রুচির, অজ্ঞাত এক নতুন ভালোবাসার । 


আগের সেই নিস্তেজ ঘুমন্ত হৃদয়গুলো জেগে উঠল ঈমানের উষ্ণতায়, 
মায়া-মমতার পরশে । সবার মাঝে পরিলক্ষিত হচ্ছে নতুন উদ্যম, নতুন তৎপরতা । 
মানুষ দলে দলে বেরিয়ে এসেছে সিরাতু'ল-মুস্তাকীম তালাশের জন্য, সম্মান ও 
মর্যাদার চূড়ায় আরোহণের জন্য। দেশ ও জাতি নির্বিশেষে সকলেই এই 
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ব্যাকুল, উন্মুখ । আরব, আজম, মিসর, তুকী, 
ইরান, খোরাসান, উত্তর আফ্রিকা, স্পেন, হিন্দুস্তান, আলজেরিয়া, পূর্ব হিন্দুস্তান সবাই 
এই উৰ্ধ জগতের ইশক-মুহব্বত ও প্রেম-ভালোবাসায় বেকারার, দেওয়ানা । মনে 
হচ্ছে, মানবতা যেন চেতনা ফিরে পেয়েছে, দীর্ঘ ও গভীর নিদ্রাশেষে চোখ মেলে 
তাকিয়েছে। কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন যে সুদীর্ঘ সময় কেটে গেল তার 
ক্ষতিপূরণ কিভাবে হবেঃ আর তা যে না হলেই নয়! হ্যা, এই ক্ষতিপূরণের 
ধারাবাহিকতায় তখন মানবতার একেকটি গোষ্ঠী থেকে জন্ম নিলেন আল্লাহ্‌র পথের 

্য দাঈ, রব্বানী, মুখলিস, নিষ্ঠাবান মুজাহিদ, সংস্কারক, প্রশিক্ষক, আরিফে 
রব্বানী, আবেদ-যাহিদ, সৃষ্টির শোক-ব্যাথার সমভাগী, মানবতার কল্যাণে 
আত্মোৎসগগীকৃত ও নিবেদিতপ্রাণ এবং আরো এমন সব মনীষী ও ব্যক্তিতৃ, নুরের 
ফেরেশতাকুলের কাছেও যারা ঈর্ষণীয় । তারা সবাই মিলে কি করলেনঃ বিরান ও 
অনাবাদ হৃদয়গুলোকে আবাদ করলেন আল্লাহ প্রেমের মশাল জ্বেলে। বইয়ে দিলেন 
জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও হিকমত-মারেফাতের হাজারো সালসাবিল! 
নির্যাতিত মানুষের হৃদয়ে স্থাপন করলেন জুলুম-নিপীড়ন, অন্যায়-অবিচার এবং 
দুশমনী ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদদীপ্ত এক প্রচণ্ড দ্রোহ। নির্যাতিত, অবমানিত ও 
লাঞ্চিত মানবতাকে শিক্ষা দিলেন সাম্য ও ভ্রাতৃত্ব আর উপেক্ষিত, বিতাড়িত ও 
অসহায় মানব গোষ্ঠীকে টেনে নিলেন সেই বুকে, যা আবাদ হয়ে আছে শুধু 
প্রেম-ভালোবাসা ও মায়া-মমতায়। 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০৭ 


মানবতার সেবায় নিবেদিত এই মুবারক জামাত থেকে পৃথিবী কখনো বঞ্চিত 
হয়নি। এঁরা ছিলেন, আছেন এবং থাকবেন সর্বদা, সব জায়গায় । সংখ্যায় এঁরা 
অগণিত অথবা এঁদের সংখ্যা নিরপণই অসন্ভব। এঁদের কোয়ানটিটির কথা বাদ 
দিয়ে আসুন এদের কোয়ালিটির আলোচনায় । উল্টে যান ইতিহাসের পাতা, 
দেখবেন তাদের উন্নৃত চিন্তা, জাগ্রত বিবেকবোধ, প্রশান্ত আত্মা, তীক্ষধী ও নির্মল 
স্বভাব-চরিত্র । আরো দেখবেন কেমন করে এরা আর্ত মানবতার ব্যাথায় ব্যথিত 
হতেন এবং নিজেকে তাদের সেবায় বিলিয়ে দিতেন । সৃষ্টিলোকের দুঃখ-দুর্দশায় 
তাদের পবিত্র আত্মাগুলো বিগলিত হত সমবেদনায়, সহমর্মিতায়। মানবতার 
মুক্তির স্বার্থে নিজেদেরকে যে কোন ঝুঁকির মুখে ঠেলে দিতেন তারা হাসিমুখে । 
আর তাদের আমীর ও শাসকগণ ছিলেন পূর্ণ দায়িতৃুসচেতন এবং আমানতদার । 
একদিকে রাত জেগে জেগে ইবাদত-বন্দেগীতে থাকতেন মশগুল, অপরদিকে 
শত্রুর সম্ভাব্য আক্রমণের প্রতিও রাখতেন সতর্ক দৃষ্টি। শাসক-শাসিতের মাঝে 
কোথাও কোন অমিল বা বিরোধ ছিল না। সবাই তাদের অনুগত । আরেকটু উল্টে 
যান ইতিহাসের পাতা । অবাক হবেন তাদের ইবাদত, দুনিয়াবিমুখতা, দু'আ 
মুনাজাত, চারিত্রিক উৎকর্ষ, মাহাত্যবোধ, ছোট ও দুর্বলদের প্রতি ভালোবাসা ও 
প্রেমবোধ, বন্ধু-বান্ধবদের সাথে তাদের মধুর বিনম্র আচরণ, দয়া ও করুণা এবং 
জানের দুশমনকে অকপটে ক্ষমা করে দেয়ার কাহিনী পড়ে । মনে হবে 
কবি-সাহিত্যিকের পক্ষে কোনক্রমেই সম্ভব না তাদের উর্বর কল্পনা এবং তাদের 
বিরল প্রতিভার সিঁড়ি বেয়ে সেই চূড়ায় উপনীত হওয়া, যেখানে উপনীত হয়েছিলেন 
এঁরা বাস্তবতার সিঁড়ি বেয়ে । সত্যি কথা বলতে কি, অবিচ্ছিন্ন সূত্র ও সনদ আমাদের 
সংরক্ষণে না থাকলে এবং নির্ভরযোগ্য ইতিহাসের সাক্ষী না পেলে অনায়াসে এই 
সত্য ঘটনাকে কল্পকাহিনী ও উপকথা বলে চালিয়ে দেয়া যেত। সত্যি, এই মহান 
ইনকিলাব, এই গৌরবদীপ্ত নতুন যুগের সূচনা মুহাম্মাদ (সা)-এর এক অন্যতম 
মু'জিযা এবং তার এক মহাঅনুগহ। সর্বোপরি তা ইলাহী রহমতের এক মহাদান 
যা সীমাবদ্ধ নয় স্থান-কাল-পাত্রের কোন সংকীর্ণ গণ্ডিতে । মহান আল্লাহ সত্যি 
বলেছেন ঃ 

51558111511 

“আমি তো তোমাকে জগতসমূহের জন্য কেবল রহমতরূপেই প্রেরণ 

করেছি।” (২১ 8৪ ১০৭) 


www.almodina.com 


পরিচিক্তি 
গ্রহ ও এ্হুকার ও অনুবাদক 


গ্রন্থ 

আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভীর-র আরবী গ্রন্থ আস-সীরাতুন- 
নাবাবিয়্যা,-এর মুহাম্মদ আল-হাসানীকৃত উর্দু অনুবাদ ‘নবীয়ে রহমত’ বর্তমান 
বিশ্বের সীরাত গ্রন্থগুলোর মধ্যে একটি অনন্যসাধারণ গ্রন্থ ৷ প্রাচীন ও আধুনিক 
উৎসসমূহ থেকে সর্তকতার সাথে ইল্ম ও প্রজ্ঞার সময়ে আধুনিক যুগ-মানস ও 
যুগ-জিজ্ঞাসাকে সামনে রেখে এরূপ আরেকখানি গ্রন্থ কোনও ভাষায় লিখিত 
হয়েছে কি না অন্তত আমাদের তা জানা নেই । এ শুধু তত্ব ও তথ্যের সমাহার, 
পরম শ্রদ্ধা নিবেদন, উত্তম সাহিত্য ও জীবনালেখ্য নয়, বরং এ সব কিছুরই 
সমাহার, অথচ অতিশয়োক্তিমুক্ত, স্বচ্ছ ও ঝরঝরে বর্ণনাভঙ্গিতে লিখিত একখানা 
সুখপাঠ্য ও ভারসাম্যপূর্ণ গ্রন্থ । হিন্দী, ইংরেজী, ইন্দোনেশীয়, তুকী প্রভৃতি ভাষায় 
এর বিভিন্ন সংস্করণ প্রকাশিত হয়ে আরব-আজম ও প্রাচ্য-প্রতীচ্যের দেশে দেশে 
ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে। 


গ্রন্থকার 

মওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) সেই যে ত্রিশের দশকে তার 
পূর্বপুরুষ বালাকোটের শহীদ আমীরু'ল-মু'মিনীন হযরত সাইয়েদ আহমদ বেরলভী 
(রহ)-এর অনুপম চরিতগ্রন্থ “সীরাতে সাইয়েদ আহমদ শহীদ“ লিখে তারুণ্যদীপ্ত 
বয়সেই উৰ্দু সাহিত্যের আসরে নিজের একটি উল্লেখযোগ্য আসন করে নিলেন, 
তারপর বিগত প্রায় পৌণে এক শতাব্দী ধরে তার কলম অবিশ্রান্তভাবে লিখে 
চলেছে মুসলিম ইতিহাসের গৌরবদীপ্ত অধ্যায়গুলোর ইতিবৃত্ত। পাঁচ খণ্ডে রচিত 
“তারীখে দাওয়াত ও আযীমত' তার এমনি একটি অমূল্য গ্রন্থ। সীরাত থেকে 
ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত সর্বত্রই তার অবাধ গতি । উর্দু 
থেকে তার আরবী রচনাই যেন অধিকতর অনবদ্য । তার “মা-যা খাসিরা’ল- 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫০৯ 


“আলামু বি-ইন্হিতাতি'ল-মুসলিমীন” (মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?) 
একখানি চিন্তাসমৃদ্ধ অনবদ্য আরবী গ্রন্থ যার অনুবাদ পৃথিবীর অনেক ভাষায় 
হয়েছে। “নবীয়ে রহমত’ ছাড়াও অতি সম্প্রতি রচিত ‘আল-মুরতাযা’ শীর্ষক হযরত 
আলী (রা)-এর জীবনী গ্রন্থখানা আরবী, উর্দূ ও ইংরেজী ভাষায় প্রভূত সুনাম অর্জন 
করেছে। সমসাময়িক বিশ্বে তার চাইতে অধিকতর খ্যাতিমান ও বহুমুখী প্রতিভার 
অধিকারী অন্য কোনও আলেম আছেন কি না এবং থাকলেও তার মত এত অধিক 
স্বীকৃতি লাভ করেছেন কিনা সন্দেহ রয়েছে। প্রাচ্য ও প্রতীচ্যের প্রায় সকল জনপদে 
যেমন তিনি আমন্ত্রিত হয়ে সে সব দেশ সফর করেছেন, তেমনি নোবেল পুরস্কার 
হয়েছেন। তিনি একাধারে “রাবেতায়ে আলমে ইসলামী"-এর অন্যতম প্রতিষ্ঠাতা 
সদস্য, লখানৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান “দারুল “উলুম নাদওয়াতু'ল-“উলামা'-এর 
রেকটর এবং ভারতীয় মুসলমানদের এক্যবদ্ধ প্রাটফরম “মুসলিম পার্সোন্যাল ল 
বোর্ড”-এর সভাপতি । তার অস্তিত্ব কেবল ভারতীয় মুসলমানদের জন্যই নয়, গোটা 
বিশ্বের মুসলমানদের জন্য এক বিরাট নেয়ামত । তার বেশ ক'টি বই ইতিমধ্যেই 
বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। একাধিক বার তিনি বাংলাদেশ সফরও করেছেন । 
তার আত্মজীবনীমূলক গ্রন্থ এ পর্যন্ত ৬ খণ্ডে প্রকাশিত “কারওয়ানে যিন্দেগী' শুধু 
তীর আত্মজীবনী নয়, এটা সমসাময়িক বিশ্বের অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও 
ব্যক্তিত্বের এক অপূর্ব আলেখ্যও বটে । তার রচনায় আল্লামা শিবলীর অনবদ্যতা, 
আল্লামা সাইয়েদ সুলায়মান নদভীর সূক্ষ্দর্শিতা, মওলানা মানাযির আহসান গিলানীর 
সতর্কতা, মওলানা আশরাফ আলী থানবীর তাক্ওয়া, সর্বোপরি তার পূর্বপুরুষ 
সাইয়েদ আহমদ বেরলভী (র)-এর দরদ প্রতিফলিত হয়েছে। শায়খুল হাদীস 
হযরত মওলানা যাকারিয়া রে), মওলানা মনযূর নোমানী (র) ও রঈসুত-তাবলীগ 
মওলানা ইউসুফ (র)-এর অনেক মূল্যবান গ্রন্থে তার লিখিত সারগর্ভ ভূমিকাগুলো 
পড়বার মতো । আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি মওলানা আহমদ আলী লাহোরী (র) এবং 
মওলানা শাহ আবদুল কাদির রায়পুরী (র)-এর খলীফা । 

১৪২০ হিজরীর ২২শে রমযান/১৯৯৯ সালের ৩১শে ডিসেম্বর রোজ শুক্রবার 
বেলা ১১.৫০ মিনিটে সূরা ইয়াসীন তেলাওয়াতরত অবস্থায় তিনি ইনতিকাল 
করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । দায়েরায়ে শাহ আলামুল্লাহ্‌য় 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১০ 


অনুবাদক 

মওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী প্রচলিত মাদরাসা শিক্ষা ও 
বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রী নিয়ে যখন মওলানা ভাসানী প্রতিষ্ঠিত সন্তোষ ইসলামী 
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন (১৯৭৮) তখনো তার 
সাহিত্যিক প্রতিভা সম্পর্কে কেউ কিছু জানত না। সিলেটের আল্লামা মুহাম্মদ 
মুশাহিদ বাইয়মপুরী (রহ)-এর সুকঠিন উর্দূ গ্রন্থ “ফাৎহ'ল-করীম ফী সিয়াসাতিন 
নাবিয়্ি'ল-আমীন”-এর বঙ্গানুবাদ “ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার“ 
অনুবাদের মাধ্যমে সাহিত্যাঙ্গনে তার প্রথম প্রবেশ । অতঃপর একে একে 
“ইসলামে প্রতিরক্ষা কৌশল" [মহানবীর (সা) প্রতিরক্ষা কৌশল’ নামে ২য় সং. 
প্রকাশিত, ইসলামী রেনেসার অগ্রপথিক (৩ খণ্ড), ঈমান যখন জাগলো, খালিদ 
বিন ওয়ালীদ, মুহাম্মদ বিন কাসিম প্রভৃতির মত কয়েকটি অনুবাদ গ্রন্থ তিনি পাঠক 
সমাজকে উপহার দেন। এ পর্যায়ে তার সর্বশেষ উল্লেখযোগ্য কাজ হচ্ছে “নবীয়ে 
রহমত’ । এমন একটি গ্রন্থের অনুবাদে যেটুকু যোগ্যতা ও নিষ্ঠার প্রয়োজন তা যে 
আবু সাঈদ মুহাম্মদ ওমর আলীর রয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে পাঠক নিজেই তার পরিচয় 
পাবেন । অনুবাদক বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের 
পরিচালক এবং বিশ্বকোষ সম্পাদনা পরিষদের সদস্য-সচিবরূপে দেশের বয়োবৃদ্ধ 
সুধীদের যে মূল্যবান সাহচর্য পেয়েছেন ও পাচ্ছেন তা তাকে যে কতটুকু পরিশীলিত 
ও যোগ্য করে তুলেছে “নবীয়ে রহমত”-এর পাতায় পাতায় তার পরিচয় রয়েছে। 
জীবনের সাফল্য কামনা করি। 


আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী 
তারিখ £ ২৫/১১/২০০২ ঈ. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১১ 


গ্রন্থপঞ্জি 
১৩1০ sl + 
৮১৬১1 ২১541 ১01৯ 
45০ ১০৯ * 
‘Sl ost + 
২৯231 01551 ৯ 
coll 2১০০ ও oli! + 
২3041 ১৪] + 
১০১ ৫৪ ১৬৬০০ + 
৬১:০০ ১৫০ ০৩০ * 
হকার জা 
UH i 5S ০৪ ০০০) plc + 
€ ৮০১ + 
Lalla bls 
০৯০৬ 
11৯১1 + 
২0519 Gla + 
৮০১০১ ২৮৮ + 
All ০01৬৯ ৪০৬৭ ৩৪ 5931 602* 
২.3 01১811৪4251] ৬১৪ ৯ 
iF + 
০৬১৯ 021 250 ₹ 
২2০১০511211 02500 ৯ 
০151 53305 * 
Sl ৮৮০১০৪। EAMES * 
(০০) dl ০১৪৯ 6250৯ 
xl * 
xb 62500 + 
rob + 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১২ 


১--8| ২৪ oA ৪2১০ ৯ 
৭৫০১ চে * 

১১০7 ক 

CLT ১০০০৩ ২21৯৭ ৪ ০০০] ১১৩ od Sl ৪2303 ৯ 
LUA 5১৫১০ ক 

DIYS + 

EEO 

Go * 

০০ ১৯০৪০ ৯ 

psi Cli ১৩১৯ + 

olin ls ৯ 

5০15811 ৮৯৯৯ 

25105114111 ২৯ + 

৮১০০০ ০৯০০৯ + 

5541581২1৯৯ 

4০০0৯ ক 

Ll + 

৩১৯০০7০৯ * 

SAAT ০৯১৮৯ ২ 

sri» 

1৮41 ELS + 

১+ 

২2০১৮০০৪| Sl ১১০৩ * 

55011 Jl + 

২৮115 oll ৮৮৪ ৯৬০২। ৮৭1 ০০ lg * 
oul 090 * 

AY asx 

১০৬1 ১1১ + 

১৪1৬০ Cw + 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১৩ 


১15 ml ৩৮৪ + 
৬৪৫০৪ ০৮ * 
০০০০, Go 
০১৩০৯ 
IHS ০2 + 
Elid 
81217822118 
4 ৪০৭ ক 
Llc 
[nd nd 
১৬৫১০ Cri # 
50511582588 
TA ০১৪1১ 0১৮৯ 
৮৪৯০০ ১৮১৪৯ 
৮৪১৮৯ =.» 
টিউন 

বৌ বা io + 
Sx + 
৬১১০৮ ৯ 

১৯৮০ ৮৯১1 4০08215 + 
৬১৬৯৮ + 

১০৯০ ২2১85 * 
১:৯৯) ১৫০ * 
০|। ১৮৪ + 
০1১৯১ 5৩১৪ ৯ 
১2১৪ ০৯১ 5৬১ ৯ 
€ ১১৩ ৬৩ ১০১৪ ৯ 
SIUM ৮১৪ + 
০1১) 0১১৪৯ 
৩৬৯ * 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১৪ 


805১1 4288 ক 

48111 485 ₹ 

Jaw 5৮০ ১১০৮৮০৮৪ x 
১৯১১। | ০০ % 

৮৮১০৪ US + 

০1০৪ 0 + 

*1 ১৯,11১ pill SUS + 
০0541 US + 

০১০৭০ US % 

Lule US + 

Jad ১১5৯ 

Jal 55155 dal Ol 
clo + 

৩৮০০০ ৮১৯০০ pT aS 3G # 
১1৯১১। ১৮৯ E+ 

২2১০ ৬৯৪০১ pana 

ld HOM + 
০ 

50 

১৪1১ malo + 

HE TNR 

roll ৯১৩১০ ক 

১11 + 

২55 CSE ৮৪১০ * 
1১১4। ১৮০ ৮৬১৮৫৮১ 

৮1১৯০ ১3৮০ ক 

৪১০৯ 

EY 4০০ Alto Lal» 
(2) JA 53 GLAM oly iS + 
৬৮৯৩৭। ০১১০ ৯ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১৫ 


১৬৫০ 5145 ১১৮০ ¥ 
ADL pl 05৩০৯ 
alles + 
81115 
rl ১৬৯ ৮ 
NO + 
৬৯৮৮৯] 515 5051 AUG 
০১411 + 
০০১৮৫ ১১৩ ভাঠ ১৫211 * 
Urdu Books 
১১] ৩ ৩1১১ ৩ ০১১০ ৬৪ urll ১৯ 055 oll + 
50521541181 
ull aS ol! + 
€ ৮৪১০৯ * 
২১১১০১| Gl ৮১০1১ ৯ 


৩৮1 ২৮৯০ ৯ 
ux 4551 ভে 9305৭ ৪০৮৮৯৯০৯০০৪ » 
০১০৯ 


৩৮১০৩ ০৮৯০৯ 
Silas AS ১৩ rot 
HOM 5৪ ০৬১১৪ * 

০৪৯৮০ ১৯৪৬০ ৯ 

Sin 018০ ডি ৬০১ I+ 

১১০০৩ ০৬৮০ 2৪ 1০৪ 4৮1৮০ + 
০১০৮৩ সি Sa ৯ 

Lb pl dl SK ০৭] 3৩ ৬৯০ mais ৯ 
মনু সংহিতা = ১০৬ ১১১ * 
মহাভারত = =, * 

১০ ৮১০৬ ৩৮৮১ ৮ 

Ot ৮৮9৩০ SS ১০০০ ১৩2 ৯ 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১৬ 


English Books 


* A History of Abyssinia. 

* Apology for Muhammad and the Quran. 

* Appendix-c.. 

* Jslam in the World. 

* Encyclopaedia Britannica. 

* Ancient India. 

* Ancient Iraq. 

* A Short History of the World. 

* Popular Hinduism the Religion of the Masses. 

* History of European Morals. 

* Jewish Encyclopaedia. 

* The Roman World. 

* The Lifc of Mohammad. 

* The Messenger the Life of Mohammad. 

* The Making of Humanity. 

* The History of Christianity in the Light of Modern Knov.ledge 

* The Arab Conquest of Egypt. 

* Discovery of India. 

* Decline and Fall of the Roman Empire. 

* Psalms. গীত সং 

* Civilization Past and Present. 

* Selection from the Koran. 

* Arabe's Conquest of Egvpt and the last thirty years of Roman 
Doniinion. 

Arabia before Mohammad. 


www.almodina.com 


নবীয়ে রহমত-৫১৭ 


* Future Shock. 

* Mohammad and Mohammadanism. 
* Mohammad & the Rise of Islam. 

* Mohammad & the Jews. 

* Mohammad Prophet and Statesman. 
* Muslim rule in India. 

* From Christ to Constantine. 

* New Catholic Encyclopaedia. 

* Histoire de la Turquie. 

* History of Syria. 

* Historian's History of the World. 


ইফাবা__২০০৬-২০০৭-_প/৯০৬০ ডে)__-৩,২৫০ 


www.almodina.com 


www.almodina.com 


251 তাল ল+১3::০34০- ৩323 DRL SSCS NE EDR 


গ্রন্থকার 
মওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী সেই যে গত শতকের তিনের 
দশকে তার পূর্বপুরুষ বালাকোটের শহীদ আমীরুল-মু"মিনীন হযরত সাইয়েদ 








| আহমদ বেরলভী (রহ)-এর অনুপম চরিতথন্থ “সীরাতে সাইয়েদ আহমদ শহীদ" 


লিখে তারুণ্যদীপ্ত বয়সেই উর্দু সাহিত্যের আসরে নিজের একটি উল্লেখযোগ্য 
আসন করে নিলেন, তারপর বিগত প্রায় পৌনে এক শতাব্দী ধরে তার কলম 
অবিশ্রান্তভাবে লিখে চলেছে মুসলিম ইতিহাসের গৌরবদীপ্ত অধ্যায়গুলোর 
ইতিবৃত্ত । পাচ খণ্ডে রচিত “তারিখে দাওয়াত ও আযীমত' তার এমনি একটি 
অমূল্য গ্রন্থ । সীরাত থেকে ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত 
সর্বত্রই তার অবাধ গতি । তার “মা-যা খাসিরাল-আলামু বি-ইন্হি“তাতি'ল- 
মুসলিমীন” মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো?) একখানি চিন্তাসমৃদ্ধ 
অনবদ্য আরবী গ্রন্থ যার অনুবাদ পৃথিবীর অনেক ভাষায় হয়েছে। “নবীয়ে 
রহমত’ ছাড়াও অতি সম্প্রতি রচিত “আল মুরতাযা’ শীর্ষক হযরত আলী (রা) 
এর জীবনী গ্রন্থখানা আরবী, উর্দু ও ইংরেজী ভাষায় প্রভূত সুনাম অর্জন 
করেছে। সমসাময়িক বিশ্বে তার চাইতে অধিকতর খ্যাতিমান ও বহুমুখী 
প্রতিভার অধিকারী অন্য কোন আলেম আছেন কি না এবং থাকলেও তার মতো 
এত অধিক স্বীকৃতি লাভ করেছেন কি না সন্দেহ রয়েছে। প্রাচ্য ও প্রতীচ্যের 
প্রায় সকল জনপদে যেমন তিনি আমন্ত্রিত হয়ে সে সব দেশ সফর করেছেন, 
ফয়সাল পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি একাধারে “রাবেতায়ে আলমে 
ইসলামী" এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, লখনৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান 
‘দারুল উলুম নাদওয়াতু'ল-উলামা'-এর রেকটর, ভারতীয় মুসলমানদের 
টিনটিন সহমত লাৰ্দানযল ত বোর্ডের সভাপতি । তার অস্তিত্‌ 
কেবল ভারতীয় মুসলমানদের জন্যই নয়, টনি বিৰত নাদের জনা এর 
বিরাট নেয়ামত। তার বেশ কটি বই ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত 
হয়েছে। একাধিক বার তিনি বাংলাদেশ সফর করেছেন । তার আত্মজীবনীমূলক 
গ্রন্থ এ পর্যন্ত ৬ খণ্ডে প্রকাশিত “কারওয়ানে যিন্দেগী’ শুধু তার 

নয়, এটা সমসাময়িক বিশ্বের অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বের এক অপূর্ব 
আলেখ্যও বটে। তার রচনায় আল্লামা শিবলীর অনবদ্যতা, আল্লামা সাইয়েদ 








i সুলায়মান নদভীর সুনক্ষদর্শিতা, মওলানা মানাযির আহসান গিলানীর সতর্কতা, 


ঢু 
| 


| পক একার লে 





মওলানা আশরাফ আলী থানবীর তাক্ওয়া, সর্বোপরি তার পূর্বপুরুষ সাইয়েদ 
আহমদ বেরলভী (র)-এর দরদ প্রতিফলিত হয়েছে। শায়খুল হাদীস হযরত 
মাওলানা যাকারিয়া (র), মাওলানা মনযূর নোমানী (র) ও রঈসুত-তাবলীগ 
মওলানা ইউসুফ রে)-এর অনেক মুল্যবান গ্রন্থে তার লিখিত সারগর্ভ 
ভূমিকাগুলো পড়বার মতো । আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি মওলানা আহমদ আলী 
| লাহোরী (র) এবং মওলানা আবদুল কাদির চা (র)- এর LED 


উন 








WWW. মিরা নিত com 


| 
EK 
h 


| 


REE LAR he CEE SE TOE হা হি লা 


